* Approved by the Board of Secondary Education, West Bengal 


for Classes VII—X. 
[ Vide Calcutta Gazette, Dated, 9. 12. 54. ] 


পাটীগণিত 


“[ সপ্তম হইতে দশম শ্রেণীর জন্য অনুমোদিত ] 


্্রীকেশকন্ত্র নাগ 


(কা. ) প্রধান শিক্ষক, মিত্র ইনষ্টিট্যুশন্‌, ভবানীপুর, 
গ্রন্থকার, “স্কুল ফাইন্তাল ম্যাথামেটিক্স” (আবশ্তিক ও এচ্ছিক ), 
পাটীগণিত ( ৭ম-৮ম ) ও “নব পাটীগণিত” 


17 
OR «৭ W. 
fe ডি 


ক্যাঁলকাট? বুক হাউস 
১১, কলেজ স্কোয়ার, কলিকাত|--১২ 


প্রকাশক £ 
শ্রীপরেশচন্দ্র ভাওয়াল . 
ক্যালকাট। বুক হাউস 
১১, কলেজ স্কোয়ার, কলিকাতা-১২ 


চতুর্থ সংক্ষরণ-_১৩৬২ 


মূল্য চারি টাকা ছুই আনা 


মুদ্রাকর ঃ 
্ীক্ষীরোদচন্ত্র পান 
নবীন সরস্বতী প্রেস 
১৭, ভীম ঘোষ লেন, কলিকাতা-৬ 


গৱিচায়িক| 


যে শাস্তে সংখ্যা সম্বন্ধে আলোচনা কর! হয় তাহাকে ‘সংখ্যা-বিজ্ঞান’ বলে। 
পাটীগণিত’ সংখ্যা-বিজ্ঞানের একটি অংশ | 

“পাটানাম্‌ সঙ্কলিত-ব্যবকলিত-গুণনভজনাদীনাং ক্রমঃ তয়া Tr গণিতং 
পাটাগণিতং”__এই লীলাবতী-টাকা হইতে জানা যায় ‘পাটা’ শব্দের অর্থ ক্রম বা 
প্রণালী এবং গণিত শাস্ত্রের যে অংশে যোগ, বিয়োগ, গুণ, ভাগ প্রভৃতি প্রণালী 
আলোচিত ও প্রযুক্ত হয় তাহাকে পাটীগণিত বলে। 

ভারতে বহু প্রাচীনকাল হইতে আধ্যথ৷যির| অধ্যাত্ম শাস্তের সহিত এই 
গণিত শাস্ত্রেরও চৰ্চ্চা করিয়াছেন। পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ বেদে স্তুপ ও বেদী 
নিম্মাণে এবং যন্ত্রপ্রতীকাদিরচনায় গণিত শাস্ত্রের বহুল প্রয়োগ দেখা যায়। 
বহু আচাৰ্য্য এই শাস্ত্রের গবেষণায় খ্যাতি অৰ্জ্জন করিয়াছেন। দশমিক সংখ্যা 
লিখন প্রণালীর প্রচলন হিন্দু গণিতাচাধ্যগণের কীন্তি। ভাস্করাচাধ্য, লীলাঁবতী 
প্রভৃতির অবদান আজও গণিতজ্ঞগণ শ্রদ্ধার সহিত স্মরণ করেন। 

আমার ন্যায় সামান্য শিক্ষকের পক্ষে এই স্থপ্রাচীন শাস্তের মর্য্যাদা রক্ষা 
করিয়া গ্রন্থ রচনা করা সম্ভব নহে। তথাপি আমার পূৰ্ব্ব প্রকাশিত গণিত 
পুস্তকগুলি [ School Final Math. (Comp. & Addl.) এবং নব পাটীগণিত ] 
ধাহাদের সমাদরলাভে সক্ষম হইয়াছে তাহাদের মধ্যে কয়েকজন প্রবীণ 
শিক্ষক মহাশয়ের দ্বারা উৎসাহিত হইয়া আমি এই পাটীগণিত প্রণয়নে 
সাহসী হই। 

দীর্ঘ ৪২ বংসরকাল শিক্ষকতায় ব্রতী থাকিয়া বহুবিধ শিক্ষার্থীর সংস্পর্শে 
আসিয়াছি এবং তাহাদের গণিতবিষ্ঠা আয়ত্ত করিতে কি অস্থবিধা হয়, কিরূপে 
ইহা তাহাদের সহজবোধ্য করা যায় এবং তাহারা অঙ্কের সমাধানে কোথায় 
কিভাবে ভুল করে তাহা জানিবাঁর সুযোগ পাইয়াছি। 


[2] is 
সেই মূল্যবান অভিজ্ঞতার আলোকই এই গ্রন্থ প্রণয়নে আমাকে পথপ্ৰদৰ্শন 


করিয়াছে। এই গ্রন্থে উদাহরণ স্বরূপ বিভিন্ন প্রকারের বহুবিধ প্রশ্নের সমাধান 
করিয়| বিষয়বস্তু শিক্ষাথিগণের বোধগম্য করিবার চেষ্টা করিয়াছি এবং যে সকল 


প্রশ্নের সমাধানে তাহাদের প্রায়ই ভূল হয় সেই সকল প্রশ্নের সমাধানকাঁলে , 


যথাস্থানে তাহাদের দৃষ্টি আকর্ষণ করিয়া! সাবধান করিয়া! দিয়াছি। 

প্রশ্নগুলির ক্রম ও সন্নিবেশ স্থবিন্যস্ত করিবার চেষ্টা করিয়াছি। ছাত্ৰবৃত্তি 
পরীক্ষা, বিভিন্ন ভারতীয় বিশ্ববিদ্যালয়ের ও অক্সফোর্ড প্রভৃতি বিদেশীয় বিশ্ব- 
বিদ্যালয়ের এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষাপর্যং-এর বহু প্রশ্ন ও প্রশ্নপত্র সংযোজিত 
করিয়া ফাইন্যাল পরীক্ষার জন্য যাহাতে শিক্ষার্থীরা ভালরপে প্রস্তুত হইতে 
পারে তাহার চেষ্টা করিয়াছি | 

এই গ্রন্থে আমর! বোর্ডের নির্দেশমত International numerals ব্যবহার 
করিয়াছি। স্থূল ফাইন্যাল পরীক্ষায় গণিতের প্রশ্নপত্র ইংরাজীতে ছাপ! হয় 
এবং প্রায়ই দেখা যায় যে, পরীক্ষার্থীরা ক্লাসে বাংলা ১, ২ প্রভৃতি অঙ্ক লিখিতে 
অভ্যস্ত হওয়ায় অনেকে প্রশ্নপত্র হইতে অঙ্ক তুলিবার সময় ইংরাজী আট 
(8) এর স্থানে বাংলা হরফের চার লিখিয়া লইয়া অঙ্কটির ভুল উত্তর করে। 
আমরা পূৰ্ব্ব হইতে ছাত্রগণের অভ্যাস দৃঢ়মূল করিবার জন্য এই গ্রন্থে 
International numerals ব্যবহার করাই সর্কপ্রকারে সমীচীন মনে 
করিয়াছি। 

এই ay অদ্বেয় স্থধী শিক্ষকমণ্ডলীর সমাদর লাভে ও স্সেহাস্পদ ছাত্র ও 


ছাত্রীবৃন্দের উপকার সাধনে সক্ষম হইলে আমি আমার শ্রম সার্থক মনে করিয়া 
কৃতাৰ্থ হইব। 


গুড়াপ ( হুগলী ), | ভ্রীকেশবচক্দ্র নাগ, 
৮ই অগ্রহায়ণ, ১৩৬১ গ্রন্থকার 


; 

4 
‘ 
T 
|) 


ee 


yoia 


প্রথম খণ্ড 
(সপ্তম শ্রেণীর পাঠ্য) 
প্রথম অধ্যায় পৃষ্ঠা 
1, প্রথম চারি নিয়ম সম্বন্ধে 16. দশমিক ভগ্নাংশের 
বিবিধ সমাধান -e 1 সরল-করণ 
2, গুণ ও ভাগের 17. দশমিকের গ. সা. গু. ও 
লুপ্ত অঙ্ক নিৰ্ণয় : ? Hae, 
3. বিভাঙ্যতা নিৰ্ণয় ++ 25 nny 
e মৌলিক সংখ্যা fate 19 | 28, দশমিকের আময়মান 
6. গ. সা. গু, ও 19. আবৃত্ত দশমিক 
ল. সা. গু. fate 91 90. দশমিকের লঘূকরণ 
6, পূৰ্ব্বপাঠের বিবিধ সমাধান 98 | 91. দশমিকে মুদ্রার পরিবর্তন 
7. গ. সা. গু. ও ল. সা, গু, সম্বন্ধীয় 
বিবিধ সমাধান ০২40 চতুর্থ অধ্যায় 
দ্বিতীয় অধ্যায় 22. চলিত নিয়ম 
8, ভগ্নাংশ ( জটিল) = 52) 23. সরল চলিত নিয়ম 
9. অবিরত ভগ্নাংশ *** 67| 94. মিশ্র চলিত নিয়ম 
10. ভগ্নাংশের গ. সা. গু. ও 
Reese 60 পঞ্চম অধ্যায় 
11. ভগ্নাংশের লঘূকরণ + = 64; 25. ক্ষেত্ৰফল বা তলপরিমাণ 
19. বদ্ধরাশির ভগ্নাংশ ** 69| 96, ঘন পরিমাণ 
18. ভগ্নাংশ সম্বন্ধীয় বিবিধ ae অধ্যায় 
সমাধান ৰঃ 
= ভেলা | 91, এঁকিক নিয়ম 
14. দশমিক ভগ্নাংশ 78 | 28. 13%; 
15,  ভগ্নাংশকে নি্দিটস্থান পর্য্যন্ত | 29. অংশ বিভাগ 
30. বার নির্ণয় 


দশমিকে পরিবর্তন ** 1791 


দ্বিভীয় খণ্ড 


| (অষ্টম শ্রেণীর পাঠ্য ) 
প্রথম অধ্যায় পৃষ্ঠা তৃতীয় অধ্যায় 
1, পূর্ববপাঠের পুনরালোচন|-- 7. গড় নির্ণয় os 
(ক) গ. সা. গু. ও ল. সা. গু. ৪. বর্গমূল 
সম্বন্ধীয় বিবিধ সমাধান 171 | 9. বর্গমূল সম্বন্ধীয় বিবিধ 
(খ) এঁকিক নিয়ম 175 সমাধান 
(গ) সময় ও কাৰ্য্য 176 | 10. দশমিকের বর্গমূল **" 
9. ভগ্নাংশ (পুনবস্লশীলন) 197| 21" ক্ষেত্রফল 
19. ঘনপরিমীণ 
৷; দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় 
18. শতকরা হিনাব 
8. wigs দশমিক 204 | 14. সরল স্থদকযা 
4, * আবৃত্ত দশমিকের যোগ ও এ তিতা 
বিয়োগ 205 | 15. সময় ও দূরত্ব 
8, sige দশমিকের 16. আপেক্ষিক বেগ + 
গুণ ও ভাগ 909 ষষ্ঠ অধ্যায় 
6, আবৃত্ত দশমিকের 7 Rae AO সমাধা 
সরল-করণ 210 | 18. বার নির্ণয় 


283 
287 


wp 


=g: 


a বি কী 


তৃতীয় খণ্ড 
(নবম শ্রেণীর পাঠ্য ) 
প্রথম অধ্যায় পৃষ্ঠা | তৃতীয় অধ্যায় 
পূর্বপাঠের পুনরালোচনা 1 | 9% warte vee 
«weal হিসাব 4- 9 | 10. সমানুপাত 
সুদক্ষ! 15 | 11, জৈরাশিক 
গড় নিৰ্ণয় 93 চতুৰ্থ অধ্যায় 
TETES " |12. পরিমিতি 
13. আয়ত ও বৰ্গক্ষেত্ৰ e 
দ্বিতীয় অধ্যায় | 14, ত্ৰিভুজ 
মি i 15. সামান্তরিক 
16. I 
নৌকা ও caesa 17. ট্ৰ্যাপিজিয়াম 
গতি 54 | 18. বৃত্ত 
বৃত্তাকার পথে ভ্ৰমণ *** 55 | 19, Feral ও Fett *** 
চতুর্থ খণ্ড 
(দশম শ্রেণীর পাঠ্য ) 
প্রথম অধ্যায় পৃষ্ঠা তৃতীয় অধ্যায় 
পূর্বপাঠের পুনরালোচনা 143. ৪. ঘড়ি 
apts ( বহুরাঁশিক ) 154| 9. দৌড় ও খেল৷ 
সামান্থুপাতিক ভাগহার 162 
সন্তুয় সমুখান 173 | চতুৰ্থ অধ্যায় 
দ্বিতীয় অধ্যায় 110. পাটাগণিতে জ্যামিতি 
মিশ্ৰণ se 182 | ও বীজগণিতের প্রয়োগ 
দুই পদার্থের মিশ্রণ *** 182 | 11. বিবিধ প্রশ্নের সমাধান 
তিন বা তদধিক | 12. উত্তরমালা 
দ্রব্যের মিশ্ৰণ 185 118. বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র 


118 


ইংরাজী সাঙ্কেতিক প্রতীক 


qai ঃ (ক) টাকা বা rupee (Rs.), আন! বা anna (&.), পাই বা 
pie (p.), এক টাকা (Re. 1), 5 টা. 10 আ. 8 প|.= 8৪. 5 10 a. 8 p. 
(খ) পাউণ্ড (£), শিলিং (s), পেনি (a.), ফান্দিং (a) 
8 পা. 7 শি, 9 পে. 1 ফা._ 38. 78. 9d. 19. 
ওজন (F) মণ বা! maund (md.), সের বা seer (sr.), ছটাক (ch.) 
(t) Avoirdupois Weight :— ডাম (dr.), আউন্স (০%.), 
পাউণ্ড (Ib, 1), কোয়ার্টার (ar.) zwa বা 
Hundred Weight (cwt.), টন (ton). 
5 টন ৪ হ. 2 কো, 14 পা, 4 আ.-ঠ tons 8 owt. 2 qr. 14 Ib. 4 oz. 
Troy Weight :—c4{‘ (gr.), পেনিওয়েট (dwt.) 
রৈখিক পরিমাণ £ ইঞ্চি বা inch (in.), ফুট বা foot (ft), গজ বা 
yard (yd.), পোল (po.), ফার্লং (18৮), মাইল (mi.) 
কাল পরিমাণ 2 সেকেণ্ড (৪০০.), মিনিট (min.), ঘণ্টা বা hour (hr.), 
মাম বা month (mo.), 4844 বা year (yr.) 
বৰ্গ পরিমাণ ই বর্গ ইঞ্চি (sq. in.), বর্গফুট (sq. 1৮-), বর্গগজ (sa. yd.) 
বর্গপোল (sq. po.), #5 (rood), একর (acre). 
ঘন পরিমাণ ঃ ঘন ইঞ্চি (ou. in), ঘন ফুট (cu. 18.), ঘন গজ (eu. yd.) 
তরল পদার্থের মাপ £ পাইণ্ট (pt.), কোয়ার্ট (08.), গ্যালন (gal.) 
কোণ পরিমাণ 2 সেকেণ্ড (৪6০.), মিনিট (min.), ডিগ্ৰী (degree). 
ডিগ্রী, মিনিট ও সেকেণ্ড বুঝাইতে যথাক্রমে %. ' এবং ” চিহ্নও ব্যবহৃত 
হ্য়। 
15 ডিগ্ৰী 20 মিনিট 36 সেকেও =15° 20’ 86" এরূপেও লেখা হয়। 


শা 


কতিপয় এককাৰলী 


1. মুত্ৰাবিভাগ 

দেশীয় ইংলণ্ডীয় 
8 ক্ৰান্তি=] কড়া 4 ফাদ্দিং (এ. )=1 পেনি (9. ) 
4 কড়া|=] গণ্ডা 12 পেনিল= ] শিলিং s. ) 
ঠ গণ্ডা =] পয়সা 20 শিলিং= 1 পাউণ্ড বা সভারিণ (L) 
4 পয়সা বা 20 গণ্ড৷ =] আনা 5 শিলিং=] ক্ৰাউন 
4 আনা= ] সিকি 21 শিলিং=] গিনি 
16 আনা বা 4 সিকি] টাকা |  শিলিং-] ফ্লোরিন্‌। 
12 পাই-] আনা 
৪ পাই =! পয়সা 


2. দেশীয় বাজার ওজন 


5 তোলা ai 4 কীচ্চা-1 ছটাক 16 ছটাক বা 4 পোয়| =] সের 

4 ছটাক =] পোয়া 40 সের=1 মণ 

দ্রষ্টব্য :--ছটাকের পর 5 লিখিলে 1 কীচ্চা, 10 লিখিলে 2 কীচ্চা এবং 
15 লিখিলে 3 কীচ্চা বুঝাইবে। তোলাকে গণ্ডার আকারে লিখিতে হয়। 
1 তোলা! 1 টাকার ওজনের সমান | 


3. ইংলণ্ডীয় বাজার ওজন 
16 ডাম (৮৯০) =1 আউন্স ( oz. ) | 20 হন্দর=] টন 


16 আউন্স-] পাউণ্ড (18. ) 1 পাউণ্ড (এভডুপয়েজ )=7000 
28 পাউণ্ড =1 কোয়ার্টার ( ar. ) গ্রেণ ( Fa) 
4 কোয়ার্টার] হন্দর বা 1 ট্টোন_14 পাউণ্ড । 


হাণ্ডেডওয়েই ( owt. ) | 1 টন=গা মণ 9 সের (প্রায়) 


pan 


4. স্বৰ্ণরৌপ্যাদির ওজন 

দেশীয় ইংলণ্ডীয় 
4 ধান=] রতি 24 গ্রেণ_] পেনিওয়েট্‌ (awt.) 
6 রতি=1 আনা 20 পেনিওয়েট1 আউন্স 
8 afs=1 মাস! 12 আউন্স=1 পাউণ্ড 
19 মাস| বা 16 আনা=1 ভরি | 1 পাউণ্ড (ট্রয় )= 5760 গ্রেণ 

5. ওঁষধাদির ওজন 

দেশীয় ইংলণ্ডীয় 
4 ধান=] রতি 20 গ্ৰেণ =] HAA 
10 afe=1 মামা 3 জ্ুপল-] ড্রাম 
৪ মাসা-] তোলা ৪ ডাম= 1 আউন্স 
64 তোলা] সের 12 আউন্স =1 পাউণ্ড 

60 ফৌটা =] ড্রাম 


6. ইংলণ্ডীয় রৈখিক মাপ 


12 ইঞ্চি (ই.)= 1 ফুট (ফু. ) 40 পোল ব| 220 গজ= 1 ফাল 


8 ফুট=1 গজ (গ.) 8 ফালং= 1 মাইল 
1760 গজ=] মাইল ( মা.) ৪ মাইল-1 লীগ 
ঠঠ গজ=1 পোল 

দ্রষ্টব্য :_1 গজ আমাদের দেশের এ হাতের সমান মাপ | 


7. ইংলণ্ডীয় সময় al কাল পরিমাণ 


60 সেকেণ্ডে (সে. ) **২. মিনিট (মি.) 
60 মিনিটে = ঘন্টা (3) 
24 ঘণ্টায় S এদিন (দি.) 


— 


7 দিনে ৰড গ্র:সপ্তাহ (স.) 
30 দিনে (মাধারণতঃ ) *-* 1 মাস (মা.) 
12 মাসে ৰি ] বত্সর (বু) 
365 দিনে Rte 1 বৎসর 

52 সপ্তাহে তত ] বত্সর 
100 বৎসরে 1": শতাব্দী 


দ্রষ্টব্য £_সাধারণতঃ 30 দিনে একমাস ধরা হয়, কিন্তু ইংরাজী ও বাংল! 

অনেক মাস ঠিক 30 দিনে হয় না। ভিন্ন ভিন্ন মাস 31, 90, 29, 28 দিনে 
হয়। যথা = 

“তিরিশ দিনেতে হয় মাস সেপ্টেম্বর 

সেইরূপ এপ্রিল, জুন আর নভেম্বর I 

আটাশ দিনেতে সবে ফেব্রুয়ারী ধরে | 

বাড়ে তার একদিন চারি বর্ষ পরে ॥ 

অবশিষ্ট মাস হয় একত্রিশ দিনে | 

ইংরাজী মাসের দিন এইরূপে গণে ৷৷” 


৪. দেশীয় কাল পরিমাণ 
60 অনুপল:= ] বিপল 30 দিন=1 মাস 
60 বিপল-] পল 19 মাম] বংসর 
60 পল=] দণ্ড 7 দিন= 1 সপ্তাহ 
60 দও=] দিন 


TA দণ্ড_] প্রহর; 8 প্রহর-] দিন; 15 দিন=] পক্ষ। 


9. কাগজের সংখ্যার হিসাব 
24 ট1=1 দিস্তা 20 দিস্ত৷=] রিম 


[228 


10. Slat মাপ 
দেশীয় ইংলণ্ডীয় 
-4 হাত বা 16 ছটাক=] কাঠ! 1000 লিঙ্ক=1 চেন 
20 কাঠ| =] বিঘা 10 চেন=!1 ফাল 


11. ভুমিসম্বন্ধীয় ইংলণ্ডীয় মাপ 


144 বর্গ ইঞ্চি (80. in)” = 
9 বর্গ ফুট = 
902 বৰ্গ গজ = 
40 বৰ্গ পোল = 
4840 বর্গ গজ বা 4 রড = 


1 বৰ্গ ফুট (sq. ft. ) 

1 বৰ্গ গজ (sq. yd. ) 

1 বৰ্গ পোল ( sq. pole ) 
1 বড (rood ) 

1 একর ( acro ) 


এক একর=$ বিঘা যু কাঠা 
12. ভুমিসম্বন্ধীয় দেশীয় মাপ 


576 বর্গ অঙ্গুলি = 1 বর্গ হাত বা গণ্ডা 
20 গণ্ডা = ]ছ্টাক 
16 ছটাক 1 কাঠা 
ঠকাঠা = ]চৌক 
4 চৌক বা 20 কাঠা= 1 বিঘা 
18. দ্রব্যের গণন। 
দেশীয় ; ইংলণ্ডীয় 
4 টা= 1 গণ্ডা * | 19 টাল] ডজন 
ট গণ্ড৷ =] বুড়ি | 12 ডজন= 1 শ্রোস 
4 বুড়ি=1 পণ 12 খ্রোস-? গ্রেট গ্রোস 
16 পণ= 1 কাহন | 20 টাল) স্কোর 


>As 
প্ৰথম খণ্ড 
সপ্তম cada পাঠ্য 


প্রথম অধ্যায় 
পূর্বপাঠের পুনরালোচন। 


প্রথম চারি নিয়ম সম্বন্ধে কতিপয় সমাধান 


উদাহরণ 1. দুইটি সংখ্যার সমষ্টি 2346 এবং উহাদের অস্তর 774, 
হইলে সংখ্য| দুইটি নির্ণয় কর। 
এখানে বড় সংখ্যাটি ছোট সংখ্যাটি অপেক্ষা 774 বেশী, স্ৃতরাং ছোট 
সংখ্যার সহিত 774 যোগ করিলে বড় সংখ্যার সমান হয়। অতএব, প্রদত্ত 
যোগফলে আরও 774 যোগ করিলে বড় সংখ্যার দ্বিগুণ হইবে। 
** বড় সংখ্যার দ্বিগুণ =28464-774= 3120 
+ বড় সংখ্যাটি =3120+2=1560, 
*'* ছোট সংখ্যাটি= 1560 -'774= "786. 
অন্য প্রণালী £ বড় সংখ্যা + ছোট সংখ্য| = 2346 
বড় সংখ্যা_ ছোট সংখ্যা = 774 
(যোগ করিয়! ) বড় সংখ্যার দ্বিগুণ = 8120 
বড় A471 =3120+2= 1560, 
এবং ছোট সংখ্যা = 1560 - 774 = 786. 
I—X 


2 পাটীগণিত 

উদাহৰণ 2. ভাজক ভাগশেষের 6 গুণ এবং ভাগফলের 10 গুণ। 
ভাগশেষ 75 হইলে ভাজ্যটি কত? 

এখানে ভাজক =}? ঠ X 6 = 450,-এবং ভাঁগফল- 450 + 10 = 46; 


আবার, ভাজ্য = ভাজক X ভাগফল+ভাগশেষ 
= 450 ১485-4775 = 20325. 


উদাহরণ 8. একটি, বালক 672399কে 342 দিয়া ভাগ করিতে গিয়া 
ভাজকের একটি অঙ্ক ভূল লিখিয়াছিল বলিয়| ভাগফল 191 এবং ভাগশেষ 7 
পাইল। সেকি ভুল করিয়াছিল? 


ভাজক =( ভাজ্য --ভাগশেষ )-+ ভাগফল, 
*"* এখানে ভাজক = (67299 --7)--]191=6?7282--191 = 352. 


191 ) ee ( 352 


993 
9 অতএব, বাঁলকটি ভাঁজকটি 342 না লিখিয়| 
382 852 লিখিয়াছিল। 


উদাহরণ 4: কোন সংখ্যাকে 35 দিয়া ভাগ করিলে 26 ভাগশেষ থাকে; 
এ সংখ্যাকে 7 দিয়া| ভাগ করিলে কত ভাগশেষ থাকিবে? 


এখানে 7 এর গুণিতক 35, সুতরাং সংখ্যাটির যে অংশটুকু 85 দ্বারা 
বিভাজ্য তাহা! 7 দ্বারাও বিভাজ্য । অতএব, 26কে 7 দ্বারা ভাগ করিলে যে 
ভাগশেষ থাকে, সমগ্র সংখ্যাটিকে 7 দিয়া ভাগ করিলেও তাহাই ভাগশেষ 
থাকিবে। 


টু joa নির্ণেয় ভাগশেষ = 5. 


প্রথম চারি নিয়ম সম্বন্ধে কতিপয় সমাধান 3 


উদাহরণ 5. 1084গকে কোন সংখ্যা দ্বারা ভাগ করায় ভাগফল 46 
এবং ভাগশেষ 46 অপেক্ষা বেশি কিন্তু 92 অপেক্ষা কম হইয়াছে। ভাজকাট 
কত? 


46 ৷ ( 235 এখানে দেখা যাইতেছে যে, 82 ভাগশেষ 
গা হইলে ভাজক 235 হইত। কিন্তু প্রশ্নে বলা 
788. আছে ভাগশেষ 46 অপেক্ষা বেশী ও 92 
te অপেক্ষা কম। এখানে ভাগফল 235 এর 
32 '_ শেষ অঙ্ক 1 কমাইয়| 4 করিলে তখন ভাগশেষ 
হইবে 324-একবার 46 অর্থাৎ 78 | 
নিৰ্ণেয় ভাজক =284. 


উদাহরণ 6. 7315 হইতে কোন্‌ ক্ষুদ্ৰতম সংখ্যা বিয়োগ করিলে 
“seat 74 দ্বারা বিভাজ্য হইবে? 


T4 \ 7315 ( 98 এখানে দেখা যাইতেছে যে, 63 ভাগশেষ 
ভু আছে, অতএব প্রদত্ত সংখ্যাটি হইতে কম- 
592 পক্ষে 63 'কমাইয়া দিলে আর কিছুই ভাগশেষ 
6৪ ৷ থাকিবে না! অর্থাৎ বিভাজ্য হইবে। 
নিৰ্ণেয় ক্ষুদ্ৰতম সংখ্য| = 63. | 


[দ্রষ্টব্য £_কোন সংখ্যা হইতে কোন্‌ ক্ষুদ্ৰতম সংখ্যা বিয়োগ করিলে 
অন্তরট একটি প্রদত্ত সংখ্যা দ্বারা বিভাজ্য হইবে তাহ! জানিতে হইলে, প্রথম 
সংখ্যাকে. ভাজক দ্বারা ভাগ করিয়া যাহা ভাগশেষ থাকিবে তাহাই উত্তর 
হইবে।] KIRA 

উদাহরণ 7. 58246 হইতে রোন্‌ বৃহত্তম সংখ্যা বিয়োগ করিলে 
অন্তরটি 825 দ্বারা বিভাজ্য হইবে ?. 

এখানে বুঝা যাইতেছে যে, অন্তরটি। 825 দ্বারা বিভাজ্য হইতে হইলে 
অন্তরটি অন্ততঃ 328 হওয়া চাই।,উহার কম. হইলে 325 দ্বারা ভাগ করা 


4 পাটীগণিত 


যাইবে না। সুতরাং 58246 হইতে এমন সংখা বিয়োগ করিতে হইবে যেন 
325 অবশিষ্ট থাকে | Ue st 
facta সংখ্যা = 53246 — 325 = 52021. 


উদাহরণ 8. 46321 এর সহিত কোন্‌ ক্ষুদ্রতম সংখ্যা যোগ করিলে ' 


যৌগফলটি 324 ata বিভাজ্য হইবে? 
324, | ek ( 42 এখানে দেখ! যাইতেছে 
4892 যে, 313 বাকি না থাকিয়। 
1996 যদি ন্যুনপক্ষে 824 বাকি 
fas থাকিত তবে 824 দ্বারা 
“313 বিভাজ্য হইত। স্থৃতরাং 


অন্ততঃ ( 324—313) বা 11 যোগ করিলে তবে প্রদত্ত সংখ্যাটি 324 দ্বারা 
বিভাজ্য হইবে ৷ 
ত নিৰ্ণেয় সংখ্যা 324—-3138=11. 
LURI £--কোন্‌ ক্ষুদ্ৰতম সংখ্যা যোগ করিলে বিভাজ্য হইবে প্রশ্ন 
করিলে, ভাজক হইতে ভাগশেষ বিয়োগ করিয়া বিয়োগফলটি উত্তর হইবে। 
উদ্লাহরণ 6 হইতে ইহার পার্থক্য বুৰিয়া দেখ। ] 


উদাহরণ 9. চার Wess কোন্‌ বৃহত্তম সংখ্যা 514 দ্বারা বিভাজ্য ? 
4 অঙ্কের বৃহত্তম সংখ্য। 9999. 


514 ) 5 19 এখানে 233 ভাগশেষ থাকায় বিভাজ্য 
are হয় নাই, স্থতরাং 9999 হইতে 288 কমাইয়া 
4626 দিলে বিভাজ্য হইবে। 
233 


নির্ণেয় সংখ্য। =9999 —233=9766. 


উদাহরণ 10. 5 অঙ্কের কোন্‌ ক্ষুদ্ৰতম সংখ্যা 628-এর গুণিতক ? 
623-44 গুণিতক অৰ্থাৎ 623 দ্বারা বিভাজ্য | 


প্রথম চারি নিয়ম সম্বন্ধে কতিপয় সমাধান 5 


5 অঙ্কের ক্ষুদ্ৰতম সংখ্য| = 10000 


623 \ 10000 | 16 এখানে 32 ভাগশেষ থাকায় বিভাজ্য হয় 
নাই, 32-44 সহিত আর ( 628-82 ) বা 
2788. 591 যোগ করিলে বিভাজ্য হইত; স্থতরাং 
32 10000-এর সহিত 591 যোগ করিয়া নিৰ্ণেয় 

623 —32= 591 ংখ্যা পাওয়া যাইবে। 


“facta সংখ্যা 100004-5091 = 10591. 

[ দ্ৰষ্টব্য £__এখানে ভাগশেষ 32কে 10000 হইতে বিয়োগ করিলেও 
623 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়! যাইত, কিন্তু তাহ! 4 অঙ্কের সংখা। হইয়া 
ঘাইত, 5 অঙ্কের হইত না। সেইজন্য কি যোগ করিয়৷ বিভাজ্য হয় তাহাই 
দেখিতে হইয়।ছে। ] 


উদাহরণ 11. 4 বৎসর পূর্বে পিতার বয়ষ পুত্রের বয়সের ৪ গুণ ছিল। 
6 বৎসর পরে উভয়ের বয়সের সমষ্টি 84 বৎসর হইবে। এখন প্রত্যেকের 
বয়ম কত? 

6 বৎসর পরে উভয়ের বয়সের সমষ্টি বর্তমান বয়সের সমষ্টি অপেক্ষা 
(6+6) ব| 19 বৎসর বাড়িয়| 84 বৎসর হইবে I 

“"* উভয়ের বর্তমান বয়সের সমষ্টি 84 ব.--12 4.=72 বংসর। 

no 4 বৎসর পূৰ্ব্বে উভয়ের বয়সের সমষ্টি ছিল (72 ব.--4 3X 2) বা 
64 বৎসর | 

তখন পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল, Awa উভয়ের বয়সের 
সমষ্টি পুত্রের বয়সের 4 গুণ ছিল। 

o তখন পুত্রের বয়স ছিল (64--4) বৎসর বা 16 বর, এবং পিতার 
বয়স ছিল (16 4.x 3) বা 48 বসর | 

বর্তমানে পিতার বয়স 2 বা 52 বৎসর এবং পুত্রের বয়স * 

€104-4) বা 20 বৎসর | 


6 পাটীগণিত, 


উৎপাদকের সাহায্যে ভাগ 
1. উৎপাদকের সাহায্যে ভাগ করিবার প্রণালী তোমরা জান। কিন্তু 
উৎপাদকের সাহায্যে ভাগশেষে নির্ণয় করিবার প্রণালী কিছু কঠিন। 


মনে কর, 778টি ফুলকে 30 ভাগ করিতে হইবে। 
80=2x8x5 
21173 


3 | 386 ছোট তোড়া... অর্থাৎ বাকি 1টি ফুল; 
5 | 198 মাঝারি. তোড়া... অর্থাৎ বাকি 2টি ছোট তোড়া বা 4টি ফুল; 
25 বড় তোড়া--"৪ অর্থাৎ বাকি ৪টি মাঝারি তোড়া 6x3 
বা 18টি ফুল ৷ 
এখানে দেখা গেল, ভাগফল 25 এবং ভাগশেষ= 1 4-2 ১ 24-92 এ 3 3 = 23. 
[aa ৪_ প্রতি ছোট তোড়ায় 2টি করিয়া ফুল, প্রতি মাঝারি তোড়ায় 
8টি করিয়| ছোট তোড়া অর্থাৎ 2x 8টি করিয়া ফুল এবং প্রতি বড় তোড়ায় 
2%8% 5টি করিয়া ফুল আছে। স্থতরাং 1টি ছোট তোড়া বাকি থাকিলে 
গটি ফুল বাকি থাকা হয়, 1টি মাঝারি তোড়া বাকি থাকিলে 6টি ফুল বাকি 
থাকা হয়। ] 
সংক্ষেপে নিয়ম £ নির্ণয় ভাগশেষ- প্রথম ভাগশেষ-+-প্রথম 
ভাজক *দ্বিতীয় ভাগশেষ+-প্রথম ভাজক) 
দ্বিতীয় ভাজক x তৃতীয় ভাগশেষ+ইত্যাঁদি | 
উৎ্পাদকের সংখ্যা আরও থাকিলে এইভাবে আরও লিখিতে হইবে। 
উদাহরণ 12. কোন সংখ্যাকে ক্ৰমান্বয়ে 3, 4 ও 7 দ্বারা ভাগ করিলে 
যথাক্ৰমে 9 1 ও 4 ভাগশেষ থাকে। ৪4 দ্বারা a সংখ্যাকে ভাগ করিলে 
কত ভাগশেষ থাকিবে? 
3x4x7=84 
o PCH ভাগশেষ- প্রথম ভাগ লেক জিব ভিৰি x phate ভাগশেষ 
+ প্রথম: ভাজক দ্বিতীয় ভাজক তৃতীয় ভাগশেষ 
=2+3X14+38X4x4=53. ) 


ues 


প্রথম চারি নিয়ম সম্বন্ধে আলোচন। 
গুণন ও ভাগ সম্বন্ধীয় কতিপয় আলোচন৷ 


9, 99, 999 প্রভৃতি দ্বার! গুণন। 


9, 99, 999 প্রভৃতি দ্বারা কোন সংখ্যাকে গুণ করিতে হইলে প্রথমে 
ংখ্যাটিকে 10, 100, 1000 প্রভৃতি দ্বার গুণ করিয়া গুণফল হইতে এ 
সংখ্যাটি বিয়োগ করিতে হয় । যথ|-- 


(1) 878x99 878 x 100 = 87800 
= 37422 Hi ans 
{ (বিয়োগ করিয়া ) 87422 
(2) 597x999 597 X 1000 = 597000 
= 596408 (বিয়োগ ) 597 
596403 


99, 999 প্রভূতি দ্বার। ভাগ 


উদাহরণ | 24597 আম 99 জনকে সমানভাবে ভাগ করিয়া দিলে 
প্রত্যেকে কয়টি আম পাইবে এবং কয়টি আম অবশিষ্ট থাকিবে? 


24527 প্রণালী £_ প্রথমে আমগুলিকে 100 ভাগ 
215. কৰিলে এক এক জনে 245টি আম পায় এবং টি 
24774 আম বাকি থাকে। এ. 100 ভাগের মধ্যে 99 


এ প্রত্যেকে 247 | জনকে এক ভাগ করিয়া দিলে বাকি থাকে এক 
আম, পাইবে এবং 74টি | ভাগ অর্থাৎ 246টি আম। এখন এক ভাগের 
আম অবশিষ্ট থাকিবে। | ও 245টি আমকে আবার 100 -ভাগ করিয়। 

প্রতিভাগে পড়িল 2টি আম এবং বাকি থাকিল 
4৮টি আম । এই দ্বিতীয় 100 ভাগের মধ্যে 99 জনকে একভাগ করিয়া দিয়া] 
বাকি থাকিল এক ভাগ অর্থাৎ 2টি আম। 


8 পাটীগণিত 


অতএব, প্রত্যেকে প্রথমে 245টি ও দ্বিতীয় বারে 2টি অর্থাৎ মোট 247টি 
করিয়া! আম পাইল এবং মোট অবশিষ্ট থাকিল (2744542) বা 74টি আম। 

[ ভ্ৰঞ্টব ১ মোট অবশিষ্ট যদি 99 বা! 99-এর বেশী হইত, তবে তাহাতে 
আবার এ প্রকারে এক ভাগে কত আম হয় এবং অবশিষ্ট কত থাকে তাহা 
দেখিতে BBS | J 


গুণন সম্বন্ধীয় সমাধান 


উদাহরণ 1. তিন অঙ্ক-বিশিষ্ট কোন্‌ সংখ্যা দ্বাৱ| 673কে গুণ করিলে 
গুণফলের একক, দশক ও শতক স্থানীয় অঙ্ক তিনটি যথাক্ৰমে 5, 3 ও 1 হয় ? 


673 প্রণালী ঃ--এখানে পূর্ণ গুণফলের একক স্থানীয় অঙ্ক 
ৰি 5, ROM গুণকের একক অঙ্ক দ্বারা গুণ্য 673কে গুণ 
135 করিলে গুণকলের একক অঙ্কটি 5 হইবে। ace 5 ভিন্ন 

টি অন্ত কোন সংখ্য! দ্বারা গুণ করিলে গুণফলের একক অঙ্ক 
রি 5 হয় না। অতএব গুণকের একক-অঙ্ক 5 হইল। এই 
ee 5 দ্বারা 679কে গুণ করিয়া প্রথম আংশিক গুণফল 


ই বট 9965:.‘(1) ব্যান হুইল | 
1135 পূৰ্ণ গুণফলের দশকের অঙ্ক 3 বল| আছে। এখন 
(1) এর দশকের অঙ্ক 6-এর সহিত কত যোগ করিলে যোগফলের একক-অঙ্ক 
৪ হয় দেখ। 64713, হৃতরাং দ্বিতীয় আংশিক গুণফলের এককের অঙ্ক 
নিশ্চয়ই 7 হইবে। গুণ্য 673 এর ওকে 9 দ্বার| গুণ করিলে তবে 27 এর 7 
পাওয়া যায়। -* গুণকের দশকের অঙ্ক 9 হইল। 9 দ্বারা 678কে গুণ 
করিয়া গুণফলের কেবল শেষ দুইটি অঙ্ক 57কে (2) এর স্থানে বসান হইল। 
এক্ষণে, দশক BSI 64-7 = 13-4 8 নামিয়া হাতে 1 থাকে। .এ হাতের 
1 এবং (1) ও (2)-এর শতক স্তম্ভের 8৪ ও 5 মিলিয়| (17875) বা 9 হয়। 
সম্পূর্ণ গুণফলের শতক স্থানীয় অঙ্ক 1 আছে । 9+-2-11-র] পাওয়া যায়, 
Roms 679কে গুণকের শতক-অঙ্ক দ্বারা গুণ করিলে গুণফলের শেষ অঙ্ক 2 


ভাগের লুপ্ত অঙ্ক নিণয় 9 


হইতে হইবে। .. ওঁ শতকের অঙ্ক 4 হইবে ('" 3%4=]12-র 2 
পাওয়া যায় )। 
*"* নিৰ্ণেয় সংখ্যা = 495. 

উদাহরণ 2. নিয়ের গুণ অঙ্কটিতে B=0, অবশিষ্ট প্রত্যেক অক্ষরের 
মান নির্ণয় কর। 
PQ প্রণালী ঃ$- এখানে দেখা যাইতেছে cy, 
TP | গুণকের একক-অঙ্ক P দ্বারা গুণ্য APQকে গুণ 

08179 | করিয়া APQ গুণফল হইয়াছে; স্থতরাং ০] 
PAQR হইল। আবার, গুণের একে গুণকের 7 দ্বারা 
গুণ করিয়! গুণফলের এককের অঙ্ক ৮ অর্থাৎ 1 
হইয়াছে, BoA Q=3 (wv 7%8=21-এর 1 পাওয়া যায় )। এখন, 
Q%7=21 এর হাতে থাকে 2, ৮১ = 7 + হাতের 2=1X7+2=9 
হইল। S=P+P=1+1=2, ইহার হাতে কিছু থাকিল না। "* Q=3, 
এবং A+R+R=S=A+18, + A=5 (কারণ, 184+5=23-এর 3 পাওয়া 
যায়)। 

অতএব, এখানে A=5, P=1,Q=3, R=9, 8=2. 


ভাগের লুপ্ত অঙ্ক নির্ণয় 
উদাহরণ 1. নিয়ের লুপ্ত অঙ্কগুলি নির্ণয় করিয়! ভাগটি সম্পূর্ণ কর। 


17715 


waww (3) 
ween (3) 
5 


প্রণালী £--এখানে ভাজকের শতকের অঙ্ক 4 এবং উহাকে ভাগফলের 
লুপ্ত অঙ্ক দ্বারা গুণ করিয়া গুণফলের শতকের RTG 4 (4**) হইয়াছে) 
ASI এ লুপ্ত অঙ্কটি ] হইবেই। .% ভাগফল হইল 181 আবার, এখানে 


10 পাটীগণিত 
ভাগশেষ 5 এবং ভাজ্যের এককের অঙ্ক 6, অর্থাৎ (2)-চিহ্নিত সংখ্যায় এককের 
অঙ্কটিও 6; স্থতরাং ($)-চিহ্নিত সংখ্যায় এককের অঙ্ক (6—5) বা 1 হইবে। 
অতএব, ভাজককে ভাগফলের 3 ছারা গুণ করিলে গুণফলের এককাঙ্ক 1 হইবে। 
=, ভাজকের এককাঙ্ক=7 (** 7X8=21); |," ভাজক ০457 | 
এক্ষণে, (3)-চিহ্নিত সংখ্যা =457 3 = 1371, 
(2) sa » =1871+5=1376, 
RSA প্রথম ভাগশেষ 197 (কারণ, ইহার পর 6 নামাইয়| 1376 
হইয়াছে ) | | 
ts (])-চিহ্নিত সংখ্যা = 457 x 1=457, | 
+ ভাজ্যের লুপ্ত অংশ= 457-+137 = 594. 
অতএব, সম্পূর্ণ ভাগটি নিম্নলিখিত রূপ হইবে। 
457 খন 
1376 
1871. 
5 
Baler 2. fees ভাগ অঙ্কটির ভাজ্য ও ভাগফল নিৰ্ণয় কর | 
পো ৯৮০ 


প্রণালী 3-_ভাজ্য হইতে ভাগশেষ বিয়োগ করিলে বিয়োগফলটি ভাজক 
দ্বার! বিভাজ্য হয়; ASL এখানে (***496-352) বা ***144 এই 
বিয়োগফলটি 597 ছার! বিভাজ্য । অতএব, 597কে ভাগফল দ্বারা গুণ করিলে 
গুণফল ***144 হইবে । এখন দেখিতে হুইবে 597কে তিন অর্গ-বিশিষ্ট 


প্রথম চারি নিয়ম লঙন্ধে বিরিধ প্রন 11 


কোন্‌ সংখ্যা দ্বারা গুণ করিলে গুণফলের একক, দশক ও শতক স্থানীয় অঙ্ক 
যথাক্রমে 4, 4 ও 1 হয়। 
TX2=14-9 4 পাই, .. গুণকের এককের 


টা অঙ্ক হইল। এ 2 দ্বারা 597কে গুণ করিয়া গুণফলের 

Re শেষ তিন অঙ্ক...194কে প্রথম আংশিক গুণফলরূপে বসান 

০১171) হইল! 

52 আবার,-.:194 এর 9 আর চ-এ 14-র 4 পাওয়া 
যায়, স্থতরাং দ্বিতীয় আংশিক গুণফলের এককাঙ্ক 5 হইবে। ** 7X%5= 


35-44 5 মিলে, e গুণকের দশক অঙ্ক 5 হইবে। এ 5 দ্বার| £97কে গুণ 
করিয়৷ গুণফলের কেবল শেষ ছুই অঙ্ক-*-৪ঠকে দ্বিতীয় আংশিক গুণফলের 
স্থানে বসান হইল। 

এক্ষণে, 94-5= 144র 4 নামিয়া হাতে থাকে 1, এ 1 এবং আংশিক 
গুণফল দুইটির 1 ও ৪ মিলিয়া (14-14-8) বা 10 হয়। এ 10 এর সহিত 
1 যোগ করিলে 11 এর 1 পাওয়া যায়, স্থতরাং তৃতীয় আংশিক গুণফলের 
এককের অঙ্ক 1 হইবে। ** 7X3=21 এর 1 মিলে, ** গুণকের শতক 
স্থানীয় অঙ্ক 3 হইবে। .. গুণক- 82 হইল। 

নিৰ্ণেয় ভাগফল- 852 এবং 
fafa ভাজ্য = 597 x 352+352 =210496 | 


প্রশ্নমাল| 1 
(পূর্বপাঠ-সংক্রান্ত ) _ 
1. দুইটি সংখ্যার সমষ্টি 166802 এবং অন্তর 6616 সংখ্যা দুইটির 
গুণফল কত? [ ঢা. বো. 1925 ] 


2. দুইটি সংখ্যার 620 এবং উহাদের অন্তর 182 হুইলে সংখ্যা 
দুইটি কত? 


12 পাটীগণিত [প্রশ্নমাল| 1] 


3. কোন্‌ সংখ্যাকে 872 দিয়া ভাগ করিলে ভাগফল 273 এবং ভাগশেষ 
237 হয়? [F প্র. 1917 ] 

4. 37, 191 এবং আর একটি সংখ্যার ক্রমিক গুণফল 6979681 সেই 
সংখ্যাটি কত? 

5. কোন্‌ সংখ্যাকে 965 দিয়া গুণ করিয়া সেই গুণফলের সহিত 


476005 যোগ করিলে যোগফল এক নিযুত হইবে? [ পা. প্র. 1981 ] 
6. একটি ভাগে ভাজক ভাগফলের 25 গুণ এবং ভাগশেষের 15 গুণ | 
ভাগশেষ যদি 875 হয়, তবে ভাজ্য কত? [ পা. প্র. 1929 ] 


7. একটি ভাগের অঙ্কে ভাজক ভাগফলের 25 গুণ এবং ভাগশেষের 
5গুণ। ভাগফল 16 হইলে, ভাজ্য কত? 


8. ভাগশেষের 7 গুণ ভাজক, ভাজকের ' গুণ ভাগফল এবং উহাদের 
সমষ্টি 741 হইলে, ভাজ্য কত? 


9. কোন সংখ্যাকে 56 দিয়া ভাগ করিলে 29 ভাগশেষ থাকে। সেই 
সংখ্যাকে ৪ দিয়| ভাগ করিলে কত ভাগশেষ থাকিবে ? [ ক. প্র. 1927 ] 
10. যদি ভাজ্য 37693, ভাগফল 52 এবং ভাগশেষ 52 অপেক্ষা বেশি 
কিন্তু 104 অপেক্ষা কম হয়, তবে ভাজক কত ? [ ক. প্র. 1995 ] 
11. একটি বালক 7865821কে 254 দিয়া ভাগ করিতে গিয়া ভাজক 
ংখ্যাটির একটি অঙ্ক ভুল লেখায় ভাগফল 38619 ও ভাগশেষ 113 হইল। 
‘সে কি ভুল করিয়াছিল? [ ক. প্র, 1936 ] 
‘12. এক ব্যক্তি ছুই মাসের আয় তিন মাসে ব্যয় করে। বৎসরে তাহার 
1500 টাকা সঞ্চয় হইলে, তাহার মাসিক আয় কত? 


'_ 13. 7862 হইতে কোন্‌ ক্ষুদ্ৰতম সংখ্যা বিয়োগ করিলে অন্তরটি 78 দ্বারা 
বিভাজ্য হইবে? 
14. 7582-49 সহিত কোন্‌ লথিষ্ঠ সংখ্যা যোগ করিলে যোগফল 73 
দ্বার| বিভাজ্য হইবে? 


প্রথম চারি নিয়ম সম্বন্ধে বিবিধ প্রশ্ন 13 


15. 723597 হইতে কোন্‌ বৃহত্তম সংখ্যা বিয়োগ করিলে অন্তরটি 316: 
দ্বারা বিভাজ্য হইবে ? 

16. 5 অঙ্কের কোন্‌ বৃহত্তম সংখ্যা 815 দ্বারা বিভাজ্য ? 

17. 6 অঙ্কের কোন্‌ ক্ষুদ্ৰতম সংখ্যা 219 দ্বার! বিভাজ্য ? 

- 18. 5 অঙ্কের কোন্‌ ক্ষুদ্রতম সংখ্যার একটি উৎপাদক 58? 
[ ক. প্র, 1934 ] 

19. 8750কে 635 fer গুণ করিতে গিয়| কোন বালক একটি অঙ্ক ভূল" 
লিখিয়| 5993750 গুণফল পাইল। সে লিখিতে কি ভুল করিয়াছিল? 

[ ক. প্র. 1949 ] 

20. ক্ৰিকেট খেলায় ক, খ ও গ একত্রে 108 রাঁণ করে, খ ও গ একত্রে 
90 এবং ক ও গ একত্রে 1 রাণ করিয়াছিল। কে কত বাণ করিয়াছিল? 

[ ক. প্র, 1929 ] 

21. ক ও খ-এর একত্রে 134 টাকা, খ ও গ-এর একত্রে 100 টাকা এবং 
গা অপেক্ষা খ-এর 58 টাকা বেশি আছে। প্রত্যেকের কত টাকা আছে? 

[ পূ. ব. বে, 1948 J! 

22. দুইটি সংখ্যার যোগফল 60; ছোটটির 8 গুণ লইলে বড়টি অপেক্ষা 
12 বেশি হয়। সংখ্য! দুইটি কত ? [ ছাত্ৰ, 1933 ] 

28. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 85 বত্সর। 5 বং্সর পূৰ্ব্বে পিতার৷ 
বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল। এখন প্রত্যেকের বয়স কত? 

24. 3 বৎসর পূৰ্ব্বে ক-এর বয়স খ-এর বয়সের দ্বিগুণ ছিল। 7 বংসর" 
পরে ক ও খ-এর বয়সের সমষ্টি 83 বৎসর হইবে। এখন প্রত্যেকের বয়স 
কত? [ ছাত্র, 1922 J) 

25. 225 ফুট দীর্ঘ একটি স্থানের উপর সমান দূরে দূরে মোট 26টি গাছ 
বসান হইল। যদি উহার দুই প্রান্তে 2টি গাছ বসান হইয়া থাকে, তবে যো 
কোন ছুইটি গাছের মধ্যে দূরত্ব কত? 


14 পাটিগণিত [প্রশ্নমালা 1] 


26. কোন সংখ্যাকে ক্রমান্বয়ে 8, 5, 7 দ্বারা ভাগ করিলে যথাক্রমে 
2404 ভাঁগশেষ রহিল। 105 দ্বারা সেই সংখ্যাকে ভাগ করিলে কত 
ভাগশেষ থাকিবে? 

27. কোন সংখ্যাকে ক্রমান্বয়ে 2, 3 ও? দ্বারা ভাগ করায়. যথাক্রমে , 
1, 1 ও 6 ভাগশেষ থাকিল। 42 দ্বারা সংখ্যাটিকে ভাগ করিলে কত 
ভাগশেষ হইবে? 

28. কোন্‌ সংখ্যাকে ক্রমান্বয়ে 3, 7 ও 8 দিয়া ভাগ করিলে. যথাক্রমে 
2, & ও ৪ ভাগশেষ এবং শেষ ভাগফল 13 হয় ? 

29. একটি গুণে কতকগুলি অঙ্ক মুছিয়া গিয়াছে । গুণ্যটি 999 এবং 
“গুণফলের ডানদিকের শেষ তিনটি অঙ্ক 193.) অন্য কিছু পড়া যায় না। সমগ্র 


"গুণটি লিখিয়া দাও। [ এ. প্র, 1894 ] 
80. ভাজ্য, ভাজক ও ভাগশেষ নির্ণয় কর £__ 
3 | xwx 
5 | xxxl 
Ys wD 
4-6 
31. নিয়ের গুণনে লুপ্ত অঙ্কগুলি নিৰ্ণয় কর £__ 
(1) 718 (2) *2* 
* ৯ 9 * 
* eH **30 
eK 85* 
***75 10650 


82. নিম্নের গুণটির লুপ্ত ao নির্ণয় কর এবং একাধিক উত্তর সম্ভব 
‘কেন বুঝাইয়া দাও। 


ক সং ক 


1661490 


19107135 


বিভাজ্যতা নিৰ্ণয় 15 


88. নিম্নের গুণ অঙ্কে T=0 হইলে, অবশিষ্ট অক্ষরগুলির প্রত্যেকটির 
মান নিৰ্ণয় কর। [ বি. সি. এদ. ] 


84. নিয়ের ভাগ অঙ্কগুলির লুপ্ত অঙ্কগুলি নির্ণয় কর ;-- 
(1) ১) ** 1, (2) 9) **869(*** 
৪ * k 


* eH 
xr 


ee EK 
x k k k 


3 


(3) eye 1 ** 1/*2 


**1* 
1*1* 


** + সং 


1*9 LR Pe] 


'বিভাজ্যত। নির্ণয় 

কোন সংখ্যা অন্য কোন সংখ্য! দ্বারা! বিভাজ্য কিনা তাহা নির্ণয় করিবার 
কতিপয় প্রণালী face প্রদত্ত হইল :-- 

(1) যে সংখ্যার শেষে 0 আছে অথবা 2 দ্বারা বিভাজ্য কোন অঙ্ক আছে, 
‘সে সংখ্যাটি 2 দ্বার! বিভাজ্য । যথা, 20, 34 ইত্যাদি। 

(2) যে লংখ্যার অঙ্কগুলির সমষ্টি 3 দ্বার! বিভাজ্য, সেই সংখ্যাটি 8 দ্বার! 
বিভাজ্য । যথা, 68, ইহার দুইটি অঙ্ক 6 এবং 8, উহাদের সমষ্টি (6+3) 
অর্থাৎ 9; 3 দ্বারা 9 বিভাজ্য. অতএব, 68 সংখ্যাটিও 3 দ্বার! বিভাজ্য | 


16 পাটীগণিত 


(3) যদি কোন সংখ্যার শেষ দুইটি অঙ্ক 0 হয়, অথবা যদি উহার শেষ 
দুইটি অঙ্ক ছারা গঠিত সংখ্যাটি 4 দ্বারা! বিভাজ্য হয় তবে দেই সমগ্র সংখ্যাটি 
4 দ্বারা বিভাজ্য । যথা, 300, 598 ইত্যাদি। 

(4) যে সংখ্যার শেষ অঙ্ক 0 অথবা 5, তাহা 5 দ্বারা বিভাজ্য । যথা, 
70, 935 ইত্যাদি | 

(5) যে সংখ্যা 2 ও 3 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য, তাহা 6 দ্বারাও 
বিভাজ্য । যথা, 72, 204 প্রভাত। 

(6) যদি কোন সংখ্যার শেষে তিনটি শুন্য থাকে, কিংবা যদি Seta 
শেষ তিনটি অঙ্ক লইয়া গঠিত সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হয়, তবে সেই সংখ্যাটি 
৪ দ্বার! বিভাজ্য । যথা, 5000, 3144 ইত্যাদি । 

(7) যে সংখ্যার অঙ্কগুলির যোগফল 9 দ্বারা বিভাজ্য, তাহা 9 দ্বার। 
বিভাজ্য । যথা, 315,405 ইত্যাদি | 

(8) যে সংখ্যার শেষে 0 আছে, তাহা 10 দ্বার! বিভাজ্য | যথা, 
90, 780 ইত্যাদি | 

(9) কোন সংখ্যার prety অঙ্কগুলির যোগফল এবং অযুগ্নস্থানীয় 
অঙ্কগুলির যোগফল লইয়া যদি এ যোগফল দুইটির অস্তর 0 অথবা 11 দ্বার) 
বিভাজা হয়, তবে ও সংখ্যাটি 11 দ্বার! বিভাজ্য হইবে। যথা, 576092, 
ইহার যুগ্ন স্থানের সংখ্যাগুলির সমষ্টি -7+0+ 2-9, এবং SJN স্থানের 
ংখ্যাগুলির সমষ্টি=5+64-9=20; এই ছুই সমষ্টির অন্তর-৪০-9-11, 
ইহা 11 ছারা বিভাজ্য । অতএব, প্রদত্ত সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য | 

(10) কোন সংখ্যা 3 এবং 4 দ্বারা বিভাজ্য হইলে 12 দ্বারাও বিভাজ্য 
হইবে। যথা, 216, 2712 প্রভৃতি। 

07) যে সংখ্যার শেষ ছুই অঙ্ক 0 অথবা 25 দ্বারা বিভাজ্য, তাহা 25 
দ্বারা বিভাজ্য । যথা, 900, 875 ইত্যাদি। 

(12) কোন সংখ্যার শেষ তিনটি অঙ্ক 0 হইলে অথবা শেষ তিনটি অঙ্ক 


Wal) গঠিত সংখ্য| 125 দ্বারা বিভাজ্য হইলে, প্রদত্ত সংখ্যাটি 125 দ্বার] 
বিভাজ্য হইবে। যথা, 7000, 9625 ইত্যাদি। 


বিভাজ্যতা নির্ণয় 1716 


(18) কোন সংখ্যা 7, 11, 13 দ্বারা বিভাজা কিনা দেখিতে হইলে 
প্রথমে সংখ্যাটির ডান দিক হইতে তিনটি করিয়া অঙ্কের বামে কম| বসাইবে। 
ইহাতে সংখ্যার কতিপয় অংশ হইল। এখন ডান দিক হইতে যুগ্ স্থানের 

ংশগুলি যোগ কর এবং অযুগ্ম স্থানের অংশগুলি। যোগ কর। এই যোগফল 
দুইটির অন্তর যদি 7, 11 অথবা 13 দ্বারা বিভাজ্য হয়, তবে প্রদত্ত সংগ্যাটিও 
7,11 বা 18 দ্বার! বিভাজ্য হইবে। যথা, 86563744358 সংখ্যাটি 
=86, 563, 744, 358 হইল। ইহার যুগ্ন স্থানীয় অংশছয়ের সমষ্টি = 
86-+744=830 এবং SAN স্থানীয় অংশদ্বয়ের সমষ্টি =5634858=921. 
সমষ্টি দুইটির অন্তর = 921-830-091, ইহা 7 ও 13 দ্বারা বিভাজ্য । 
অতএব, প্রদত্ত সংখ্যাটি 7 এবং 18 দ্বারা বিভাজ্য, 11 দ্বারা বিভাজ্য নহে। 


বিভাজ্যত| সম্বন্ধে আরও কয়েকটি নিয়ম £-- | 

(1) একটা সংখ্যা যদি অন্য একটী সংখ্য! ছারা বিভাজ্য হয়, তবে প্রথম 

খ্যাটীর যে কোন গুনিতকও দ্বিতীয় সংখ্য! দ্বারা বিভাজ্য হইবে । যথা :-- 

91 সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য, Stel হইলে প্রথম সংখ্যা 21 এর যে কোন 
গুণিতক অৰ্থাৎ 42, 63, 84 প্রভৃতি সংখ্যা গুগিও 7 দ্বার! বিভাজ্য | 

(2) যদি দুইটি সংখ্যার প্রত্যেকটা অপর কোন সংখ্যার দ্বারা বিভাজ্য হয়, 
তবে ও সংখ্যা দুইটীর যোগফল শেষোক্ত সংখ্যা দ্বারা বিভাজ্য হয়। যথা, 
97 এবং 45 ইহারা উভয়ই 9 দ্বারা বিভাজ্য, আবার 27 ও 45 এর যোগফল 
72, সংখ্যাটিও 9 দ্বার! বিভাজ্য | 

(3) কোন দুইটী সংখ্যা উভয়ই অন্য কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হইলে, 
উহাদের অস্তরফলও সেই সংখ্যা হবার বিভাজ্য হইবে। যথা, 14 এবং 35, 
দ্বারা বিভাজ্য ; আবার উহাদের অন্তর 85-21 অর্থাৎ 14 সংখ্যাটিও 7 দ্বারা 
বিভাজ্য | 

(4) যদি কোন সংখ্যা অন্য কোন সংখ্যাদ্বার| বিভাজা হয়, তবে সেই 
সংখ্যাটা শেষোক্ত সংখ্যাটার যে কোন গুণনীয়ক দ্বারাও বিভাজ্য হয়) 

2—X 


_]8 পাটীগণিত 


ষথা--108 সংখ্যাটা 36 দ্বারা বিভাজ্য। এই 86 এর গুণনীয়ক 2, 3, 4, 6, 9, 
12,18; TET এই সংখ্যাগুলি দ্বারাও 108 বিভাজ্য । 

(5) কোন সংখা! যদি কতকগুলি পরস্পর মৌলিক সংখ্যা দ্বার! বিভাজ্য 
হয়, তবে সংখ্যাটা উহাদের গুণফল দ্বারাও বিভাজ্য হইয়া থাকে। যথা :-- 
'7 ও 11 পরস্পর মৌলিক । 154 এই সংখ্যাটা 7 এবং 11 দ্বারা বিভাজা, 
অতএব, 7X11 বা 77 দ্বারাও 154 বিভাজ্য | 

(6) পর পর যে কোন তিনটা স্বাভাবিক সংখ্যার গুণফল 6 দ্বারা 
faster ৷ 

চালুনি প্রণালী 

স্বাভাবিক সংখ্যাগুলির মধ্যে কোন্গুলি মৌলিক তাহা চালুনি প্রণালী 
দ্বারা নির্ণয় করা৷ যায় , প্রণালটী এই :-- 

প্রথমে 1, 2, 9, 4, 5 ইত্যাদি স্বাভাবিক সংখ্যাগুলিকে পর পর লিখ। 
তারপর 2-এর পর হইতে প্রত্যেক দ্বিতীয় সংখ্যাটা কাট। ইহাতে 9-এর 
সমস্ত গুগিতকগুলি কাটিয়া গেল। এইবার ৪-এর পরবর্তী প্রত্যেক তৃতীয় 
সংখ্যাগুলি এরূপে কাট ; ইহাতে 3-এর গুণিতকগুলি কাটিয়া গেল। এইভাবে 
ঠ-এর পর হইতে প্রত্যেক পঞ্চম সংখ্যা কাট; ইত্যাদি। এইক্লপে সংখ্যাগুলি 
কাটিয়া দিয়া যেগুলি অবশিষ্ট থাকিল, সেইগুলিই মৌলিক সংখ্যা । কোন 
কাগজে এইভাবে সংখ্যাগুলি লিখিয়া যে সংখ্যাগুলি কাটা গেল, সেগুলিকে 
যদি কাচি দিয়া গোল করিয়া কাটিয়া ফেলা হয়, তবে কাগজখানি চালুনির 
তায় ছিত্যুক্ত হইবে। সেজন্য ইহাকে চালুনি প্রণালী বলা হয়। 

এই প্রণালীতে 1 হইতে 25 AGS সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যাগুলি 
নিৰ্ণয় করা হইতেছে £-- ও 

1, 2, 3, £, 5, B, 7, 8, ৪, 10, 11, 12, 13, 1%, 15, 19, 17, 78, 
19, 28, 21, 22, 23, 2%, 25 | 

অতএব দেখা যাইতেছে অবশিষ্ট 1, 2, 8, 5, 7, 11, 13, 17, 19 ও 23 
মৌলিক সংখ্যা। 


মৌলিক সংখ্যা নিৰ্ণয় 

কোন সংখ্যার শেষে 2, 4, 5, 6, 8 ব| 0 থাকিলে দেখিয়াই বলা যায় যে 
উহ| কৃত্রিম সংখ্যা। যে সকল সংখ্যার শেষে এ অঙ্কগুলি থাকিবে না অৰ্থাৎ 
1, 3, 7 বা 9 থাকিবে, সেগুলি মৌলিক কিন! পরীক্ষা করিতে হইলে 
3, 7, 11, 13, 17 প্রভৃতি পর পর মৌলিক সংখ্যাগুলি দ্বার৷ ভাগ করিয়া 
‘দেখিতে হইবে । যদি দেখা যায় যে, প্রদত্ত সংখ্যাটি এইরূপ কোন সংখ্যাদ্বার| 
বিভাজ্য নহে, তাহা হইলে বুঝ৷ যাইবে যে সংখ্যাটি মৌলিক ৷ 

কিন্তু এইরূপে কোন্‌ মৌলিক সংখ্যা পর্য্যন্ত ভাগ করিয়া দেখিতে হইবে? 
তাহার নিয়ম এই যে, এইরূপে ভাগ করিয়া যখন দেখিবে ভাগফলটি 
ভাজক অপেক্ষা ক্ষুপ্রতর হইয়াছে, তখন আর পরীক্ষা করিতে হইবে না। 
ইহার যুক্তি নিয়ে দেখ ৷ 

উদাহরণ।। 167 মৌলিক সংখ্যা কিনা নিৰ্ণয় কর। 

167-র শেষ অঙ্ক 7, AOA ইহ! দেখিয়া মৌলিক কিনা বলা! যাইবে না। 
অতএব, ইহাকে 8, 7, 11, 18 প্রভৃতি মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করিয়া 
‘দেখিতে হইবে। 


৷) 167/15 1) 2 এখানে দেখা গেল ইহ| 18 পর্য্যন্ত 
11 (৪ সংখ্যাগুলি ছারা বিভাজ্য নহে। 
ৰ 58 ইহাকে 18 দ্বারা ভাগ করিয়া ভাগফল 
ন দিনত 12 অর্থাৎ 18 অপেক্ষা, কম হইয়াছে, 


স্থৃতরাঁং আর ভাগ না করিয়া বল! যাইবে যে 167 একটি মৌলিক AAN I 

ইহার যুক্তি £_167কে 139 পর অন্ত সংখ্যা দ্বার আর ভাগ না করার 
যুক্তি এই যে, সংখ্যাটি যদি 18 অপেক্ষা বেশি কোন সংখ্য! ছারা বিভাজ্য হইত, 
তাহা হইলে তাঁহার ভাগফল অবশ্ঠই 18 অপেক্ষা ছোট হইত এবং সেই ছোট 
ভীগফলটি দ্বারাও 167 বিভাজ্য হইত। কারণ যাহা ভাজক দ্বার! বিভাজ্য 
"তাহা ভাগফল দ্বারাও বিভাজ্য হয়। এখানে কিন্তু দেখা গিয়াছে যে 18 
অপেক্ষা ছোট কোন সংখ্যা ছারা 167 বিভাজ্য হয় নাই। অতএব, আর 
‘কোন সংখ্য! দ্বারা ভাগ করিয়া পরীক্ষা করার প্রয়োজন নাই । 


20 পাটীগণিত ' 
প্রশ্নমাল| 1 (a) 


1. নিন্নের সংখ্যাগুলি মৌলিক বা কৃত্ৰিম তাহ। নির্ণর কর £_ 
101, 192, 491, 637, 341, 672, 719, 854, 1211, 1499, 2573, 
86973. 


2. নিন্নের সংখ্যাগুলি পরস্পর মৌলিক কিন৷ নিৰ্ণয় কর £_ 
21, 143 ; 44, 65 ; 117, 152 ; 228, 324 ; 171, 361. 


8. নিয়ের তারকা চিহ্নিত স্থানে কোন্‌ কোন্‌ অঙ্ক বসাইলে সংখ্যাগুলি 3 
দ্বার| বিভাজ্য হইবে? 
2*6, 74%, 823, 7396+. 


4. 97842 এবং 17486, এই সংখ্যা ছুইটার লুপ্ত অঙ্ক কি হইলে 9 দ্বার} 
সংখ্যা দুইটা বিভাজ্য হইবে? $ 

5. লুপ্ত অঙ্ক কি হইলে 78*2 এবং. 6783x সংখ্যা দুইটা 11 দ্বার! 
বভাজ্য হইবে? 


কে কোন্‌ বৃহত্তম মৌলিক সংখ্য| দ্বারা ভাগ করিলে ভাগশেষ 


| 


Bel 


১, ৰ অঙ্কের কোন সংখ্যার একটি অঙ্ক লুপ্ত হইয়াছে, বাকি অঙ্ধগুলি 
AB যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তবে উহা! কোন্‌ কোন্‌ সংখ্যা 
হইতে পারে? 


8. 439কে কোন্‌ কোন্‌ মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করিলে প্রত্যেক বার 
4 তাগশেষ থাকিবে? 


IOR 
~ ON 9. 79896কে 9 দিয়া ভাগ করিলে ভাগশেষ কত থাকিবে ভাগ নী 


Sal বল। 


10. কোন্‌ ক্ষুদ্ৰতম সংখ্যা 2781-এর সহিত যোগ করিলে যোগফল 
(ক) 8 দ্বারা ও (খ) 5 দ্বারা বিভাজ্য হইবে ভাগ না করিয়া বল। 


51. _ hs 


lM, 


Highest Common Factor).সংক্ষেপে গ. সা. গু, (G. C. M. বা H. 0. F. 
লেখা হয়। 
দুই প্রণালীতে গ. সা. গু. নিৰ্ণয় কর] হইয়| থাকে, তাহা পূৰ্ব্বে শিখান 


, হইয়াছে। 


গ. স|. গু. নির্ণয়ের প্রণালী £--দুই বা ততোধিক সংখ্যার গ. সা. গু, 
নির্ণয় করিতে হইলে, প্রথমে উহাদের মৌলিক গুণনীয়কগুলি বাহির কৰিবে। 
ওঁ গুণনীয়কগুলির মধ্যে যেগুলি সাধারণ গুণনীয়ক, তাহাদের গুণফলই প্রদত্ত 
সংখ্যা গুলির গ. সা. গু. হইবে। ৰ x 

উদাহরণ। 60, 108 ও 396 এর গ. সা. গু, নিৰ্ণয় কর। 

60=৫2 ১9 %€ 3 % 5 = 2% ১ 8 65 
168=2 ১2 ১2 ১3 7 =2১১৫3 7 
306 = ১2 3.১ 8 ৮1122 x3? x11 

এখানে প্রত্যেক সংখ্যার মৌলিক গুণনীয়কগুণির মধো 2? এবং 8 

সাধারণ মৌলিক গুণনীয়ক | 781 
নিৰ্ণেয় গ. সা. গু=22%৪=12. ০! fg Bra 

Lua £-কাধ্যকালে কিন্তু সবগুলি প্রদত্ত সংখ্যার মৌলিক 'গুণনীয়ক = 
বাহির করার দরকার হয় না। প্রথমে ক্ষুদ্রতম সংখ্যাটির মৌলিক গুণনীয়ক- 
গুলি নিৰ্ণয় করিবে। সেইগুলির মধ্যে যে গুণনীয়কগুলির দ্বার অপর প্রদত্ত 

ংখ্যাগুলি বিভাজা, তাহাদের গুণফলই facta গ. সা. গু, হইবে। ] 

উদাহরণ 42, 70 ও 154 এর গ. মা. গু, কত? 
+ এখানে ক্ষুদ্ৰতম সংখ্য| 42 এর মৌলিক গুণনীয়ক 2, 8 ও 7। ইহাদের 
মধ্যে কেবল 2 ও 7 দ্বারা 70 ও 154 বিভাজ্য, কিন্তু 3 দ্বারা বিভাজ্য 
স্থতরাং নিৰ্ণেয় গ, সা. গু.-= 97 = 14 | 

গ. সা. গু. নির্ণয়ের অন্য প্রণালী :--দুইটি সংখ্যার গ. সা. গু, 
করিতে হইলে প্রথমে বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাটি দিয়া ভাগ কর। 


৬০১০৪, ৯, ॥। V 


22 পাটীগণিত 


যে ভাগশেষ থাকিবে তাহার দ্বারা প্রথম ভাজকটিকে (অর্থাৎ প্রদত্ত ছোট 
" সংখ্যাটিকে ) ভাগ কর। এখানে যে ভাগশেষ থাকিবে তাহার দ্বার! 
দ্বিতীয় ভাজককে ভাগ করিবে। এইরূপে যতক্ষণ ভাগশেষ থাকিবে, ততক্ষণ 
এই নিয়মে ভাগ করিবে। শেষ ভাজকটিই সংখ্যাছয়ের গ. সা. গু, হইবে | 
শেষ ভাজক যদি 1 হয়, তবে সংখ্যা দুইটি পরস্পর মৌলিক বুঝিতে 
হইবে। কে গ. সা. গু, ধরা হয় না। 

এই প্রণালীর যুক্তি £_তোমরা জান, ভাজ্য- ভাজক ভাগফল+ 
ভাগশেষ। যে সংখ্যা দারা ভাজকটি বিভাজ্য তাহা দ্বার অবশ্যই 
ভাজক ১ভাগফলও বিভাজা। এখন যদি সেই সংখ্যা দ্বারা ভাগশেষটিও 
বিভাজ্য হয়, তবে তাহা দ্বারা ( ভাজক * ভাগফল+ভাগশেষ ) অর্থাৎ সমগ্র 
ভাজ্যটিও বিভাজ্য হইবে। ."%, ভাজক ও ভাগশেষের সাধারণ গুণনীয়ক 
ভাজ্যেরও গুণনীয়ক হইবে। অতএব ভাজক ও ভাগশেষের সাধারণ 
গুণনীয়কটি ভাজ্য এবং ভাজকেরও সাধারণ গুণনীয়ক হইবে। 

RRA দেখান যায় যে, ভাজ্য ও ভাজকের যে কোন সাধারণ গুণনীয়ক, ভাগ- 
শেষেরও সাধারণ গুণনীয়ক; স্থতরাং উহা! ভাজক এবং ভাগশেষেরও গুণনীয়ক । 

অতএব, ভাজ্য ও ভাজকের গ. সা. গু.= ভাজক ও ভাগশেষের গ. সা. গু. } 

উদাহরণ 1. 224 ও 920-র গ. সা. গু. কত? 


224 Pe এখানে প্রথমে 224 দিয়া 320 কে 
96524/2 ভাগ করিয়া 96 ভাগশেষ রহিল। এই 
সর ভাগশেষ 96 দিয় প্রথম ভাজক 924কে 

a 3 ভাগ করিয়া 82 ভাগশেষ থাকিল। এই 

এর, ভীগশেষ 32 দিয়! দ্বিতীয় ভাজক 96 কে 


নির্ণেয গ. সা. গু.=82. ভাগ করিয়া কিছুই ভাগশেষ থাকিল না। 
অতএব, শেষ ভাজক 32 হইল গ. সা. শু. ॥ 

(UR £ছুইটির অধিক সংখ্যার গ: সা. গু. নির্ণয় করিতে হইলে প্রথমে 
উপরের নিয়মে প্রদত্ত যে কোন ছুইটি সংখ্যার গ: সা. গু. নিৰ্ণয় করিবে) 


গ. সা. গু. নিৰ্ণয় 23 


সেই প্রাপ্ত গ. সা. গু. এবং প্রদত্ত তৃতীয় সংখ্যার আবার গ. সা. গু. নির্ণয় 
করিবে।, এই দ্বিতীয় গ সা. গু. যাহা হইবে, তাহার ও চতুর্থ সংখ্যার 


, আবার গ. সা. গু. নিৰ্ণয় করিবে। এইরূপে শেষ গ. সা. গু. যাহা পাইবে 


তাহাই প্রদত্ত সংখ্যাগুলির নির্ণেয় গ. সা. গু. হইবে। ] 
উদাহরণ 2. 210, 225 এবং 305, ইহাদের গ. সা. গু. কত? 


Ao 2251 3/15{805/20 
15: [210 1530 | 
5 
210.8225 এর গ সা. গু.=15. | এখানে শেষ গ. সা. @ = 5 
নির্ণেয় গ. সা. গু.=?. 


faafia গ. সা. গু. নির্ণয় :- দুই বা ততোধিক সমজাতীয় মিশ্ৰ- 
রাশির গ. সা. গু. নির্ণয় করিতে হইলে, সেই রাশিগুলিকে উহাদের নিম্নতম 
এককে পরিণত করিয়! সাধারণ নিয়মে সেই একক-সংখ্যাগুলির গ. সা. গু. 
নির্ণয় করিবে। যত গ. সা. গু. হইবে তত একক নির্ণেয় গ. সা. গু. 'হইবে। 

উদাহরণ 8. 13 টাকা ও 58 টা. 8 আনার গ. সা. গু. নিৰ্ণয় কর। 

[ এখানে aaa একক আন|; প্রথমে রাশি ছুইটিকে আনায় পরিণত 


করা হইল। ] 
13 BL=208 Stal; 58 টা, 8 আনা-986 আন! | 
91908193614 208 ও 936-44 গ. সা. গু.= 104 
sods এ নিৰ্ণের গ. সা. গু.=10% আনা 
ii =6 টা. 8 আ.। 
প্রশ্মমাল। 1 (b) 


গ. সা. গু. নিৰ্ণয় কর :_ 

1. 49290, 43672 2. 360, 405,495 8. 99576, 92580 
4, 11832, 1827290 5. 7163, 13091 [C. U. 14] 

6. 1978, 13110, 8050 7. 253512, 568512 10. U.’18) 
8. 370275, 8125, 96320. 


24 পাটীগণিত [ প্রশ্ন, 1) ] 


নিয়লিখিত মিশ্র রাশিগুলির গ. সা. গু. নিৰ্ণয় কর :-_ 
9. 9 টা. 6 আ.১.6 টা. 6 আ.6 পাই 

10. 12 শি. 6 পে., 2 শি, 8 পে. 8 শি. 9 পে, 

11, 4 সে. 2 ছ. 3 তোলা, 12 মের 

19. 82 গ. এ ফু..৪ ই, 14 গ. 1 ফু. 4 ই. 

18. 5 গ. 2 ফু, 4 ই.) 26 গজ 

14. 2 ঘ. 10 মি., 19 ঘ. 13 মি. 26 Carag 

15. 9 টন 12 হন্দর, 3 টন 5 হন্দর 

16. 4 পা. 15 শি6 পা. 19 শি. ও 8 পা. 17 শি. ৪ পে. কোন্‌ 
বৃহত্তম রাশির গুণিতক? [ পা, প্র, 1999 ] 


ল. সা. গু. নির্ণয় 

লথিষ্ঠ সাধারণ গুণিতককে ( Least Common Multiple) সংক্ষেপে 
ল. সা. গু. ([ 0. M.) বল! হয়। পূৰ্ব্বে ল. সা. গু. নির্ণয়ের প্রণালী 
শিথিয়াছ। নিয়ের প্রণালী গুলি দেখ £-- 

(1) ছুই ব| ততোধিক সংখ্যার ল. সা. গু. নির্ণয় করিতে হইলে প্রথমে 
সেই সংখ্যাগুলির মৌলিক গুণনীয়ক নির্ণয় করিবে। কোন সংখ্যায় যদি একই 
মৌলিক গুণনীয়ক দুই বা ততোধিক বার থাকে, তবে তাহাকে দুই বা 
ততোধিক শক্তি ( ব| ঘাত ৷ দ্বারা প্রকাশ করিবে। সমস্ত রকমের গুণনীয়ক- 
গুলির ( বৃহত্তম শক্তিসহ ) গুণফলই নির্ণেয় ল. সা. গু, হইবে। 

উদাহরণ | 32, 36 ও 60 এর ল. সা. গু. নিৰ্ণয় কর। 

82=2%2%2%2%2=25 | এখানে 2, 8, 5 এই তিন প্রকার 

36=2% 2X3x3=2?x3? | গুণনীয়ক আছে। %9-এর বৃহত্তম 

60=% 2 3১৫5 =2%১€3১5| শক্তি 25, 3-এর বৃহত্তম শক্তি, 321 

". নির্ণয় ল. সা. গু.=25 x32x5 | স্থৃতরাং 25, 32 এবং 5 এর গুণফলই 
= 7440. ল. সা. গু. হইল | 


a. সা. গু. নিৰ্ণয় 25 


(2) দুইটি সংখ্যার ল. সা. গু, নির্ণয় করিতে হইলে, প্রথমে উহাদের 
গ. সা. গু. বাহির কর। সেই গ. সা. গু. দিয়া প্রদত্ত সংখ্যাদয়ের একটিকে ভাগ 
কর এবং সেই ভাগফল দিয়া প্রদত্ত অপর সংখ্যাটিকে গুণ কর। এ গুণফলই 
নির্ণেয় ল. সা. গু. হইবে | 

উদাহুরণ। 119 ও 187 এর ল. সা. গু. কত? 

119 ও 187 এর গ. সা. গু= 17; 119+17=7 

s নিৰ্ণয় ল. সা. গুল 187 7 = 1309 | 

[ এই প্রণালীতে যদি দুইটির অধিক সংখ্যার ল. সা. গু. নিৰ্ণয় করিতে হয়, _ 
তাহা, হইলে প্রথমে যে কোন দুইটি প্রদত্ত সংখ্যার ল. সা. গু. এই নিয়মে 
নির্ণয় করিবে | তারপর সেই প্রাপ্ত ল. সা. গু. এবং অপর একটি প্রদত্ত সংখ্যার 
ল. সা. গু, এ নিয়মে নির্ণয় করিলে তিনটি সংখ্যার ল. সা. গু. পাওয়া যাইবে। 
আরও প্রদত্ত সংখ্যা থাকিলে এরূপ বরাবর ল. সা. গু, নির্ণয় করিয়া যাইতে 
হুইবে। শেষ লং. সা. গু.-টি নির্ণেয় ল. সা. গু. হইবে। ] 

বিশেষ mai :_উপরের প্রণালীটি একটি: বিশেষ নিয়মের উপর 
afte তোমাদিগকে উহা! স্মরণ রাখিতে হইবে |. নিয়মটি এই ঃ£-- 

দুইটি সংখ্যার গুণফল-তাহাদের ল. সা. গু. এবং গ. Al গু-র 
গুণফল | 


উহার গ্রমাণ। ৷ 204=12% 17, 276 = 19 x23 
204 ও 276 এর গ* সা. গু.= 12, এবং ল. সা. গু. =12X 17X23; 

অতএব, ল. সা. গু. XY. সা. গু.= 12 X 12% 17 x 231 

আবার দেখ, 204 ও 276-94 গুণফল 

= 204 ১4276 = 12 X17 X12 X 928 = 19 ১01 2 = 17 X23) 

=গ. সা. গু. এল, সা. গু.। 

অতএব বুঝা গেল, দুইটি সংখ্যার গুণফলকে তাহাদের গ. সা, গু. ছারা 
ভাগ করিয়াও তাহাদের ল. সা. গু, পাওয়া যায়। 

(8) সাধারণ প্রণালী a] Sx ভাগের প্রণালী £- প্রদত্ত সংখ্যা- 
গুলিকে পাশাপাশি একই সারিতে পর পর কম| দিয়া লিখিবে। তারপর 
উহা'দর যে কোন দুইটির বা ততোধিক সংখ্যার যদি কোন সাধারণ 
মৌলিক গুণনীয়ক থাকে, তবে তাহা দ্বারা ও সংখ্যাগুলিকে ভাগ করিয়া 


26 পাটীগণিত 


হন্ব ভাগের মত ভাগফলগুলিকে উহাদের ঠিক নীচে নীচে পরের সারিতে 
বসাইবে। অন্য যে প্রদত্ত -সংখ্যাগুলিকে ভাগ করা গেল না সেগুলিকেও এ 
সারিতে যথাস্থানে বলাইতে হইবে | এখন এই দ্বিতীয় সারিতে যে সংখ্যাগুলি 
থাকিল তাহাদের মধ্যে দুই ব| ততোধিক সংখ্যার যদি সাধারণ মৌলিক 
গুণনীয়ক থাকে, তবে পূর্বের ন্যায় তাহ! দ্বারা সেই সংখ্যাগুলিকে ভাগ করিয়া 
তৃতীয় সারিতে বসাইবে এবং সেই সঙ্গে দ্বিতীয় সারির অন্য সংখ্যাগুলিকেও 
যথাস্থানে বসাইবে। এইরূপে ভাগ করিতে করিতে যখন কোন সারিতে 
সংখ্যাগুলির কোন দুইটির আর কোন সাধারণ গুণনীয়ক পাওয়| যাইবে না, 
তখন শেষ সারির সংখ্যাগুলির এবং সমস্ত ভাঁজকগুলির ক্রমিক গুণফলই 
facta ল. সা. গু. হইবে। 

উদাহরণ | 24, 82 ও 40-এর ল. সা. গু, নির্ণয় কর £__ 

2 | 24, 32, 40 

2 | 12, 16, 20. 

21858, 10 

8, 4, 5 n নমিৰ্ণেয়ল, সা. @.=2x2xK2K8xK4x5 
=480 | 

[দ্রষ্টব্য £- প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে যদি কোন সংখ্যা অপর কোন 
সংখ্যার গুনীয়ক হয়, তবে সেই গুণনীয়ক সংখ্যাটিকে কাটিয়া দিলেও ক্ষতি 
নাই। যথা, 3, 4, 8, 15র ল. সা. গু. নির্ণয় করিতে হইলে, 9টি 154 এবং 
4টি ৪এর গুণনীয়ক বলিয়| 3 ও একে কাটিয়া দিয়া কেবল 8 ও 15-র ল. সা. গু. 
নির্ণয় করিলেই হইবে । ] 

(4) যদি কতিপয় মৌলিক সংখ্যার ল. স|. গু. নির্ণয় করিতে দেওয়া 
থাকে, তবে তাহাদের ক্ৰমিক গুণকলই তাহাদের ল. সা. গু. হইবে। যথা, 
3, 5, %-এর ল. সা. গু:= 8% 5 % 7 = 105. 

এইরূপ, দুইটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফলই তাহাদের ল. সা. গু. 
হইবে। 12 ও 25 পরম্পর মৌলিক, সুতরাং উহাদের ল. সা. গু.= 12২25 
= 300. 

মিশ্বরাশির ল. সা. গু. নির্ণয় £_ 

একই জাতীয় ছুই বা ততোধিক মিশ্ররাশির ল. সা. গু. নির্ণয় করিতে 
হইলে, প্রথমে সেই রাশিগুলিকে তাহাদের একই প্রকার এককে (সাধারণতঃ 


ল. সা. গু, নির্ণয়ের প্রশ্নমালা oT 


নিয্নতর এককে ) পরিণত করিয়া সেই একক সংখ্যাগুলির সাধারণ নিয়মে 
ল. সা. গু, নিৰ্ণয় করিবে। এই ল. সা. গু. যে সংখ্যা হইবে তত একক নির্ণেয় 
ল. সা. গু. হইবে। 

উদাহরণ 1. 25 সের ও 2 মণ ঠ সেরের ল. সা. গু. নিৰ্ণয় কর। 

2 মণ 5 সের= 85 সের | 

5 | 25, 85 25 ও 85 এর ল. সা. গু.= 5X5 X 17 = 425. 

5,17 no নির্ণেয় ল. সা. গু. =425 সে.=10 ম. 25 সের ॥ 

উদাহরণ 2. কোন্‌ ক্ষুদ্ৰতম দৈর্ধ্কে 1 ফুট এবং 2 ফুট 9 ইঞ্চি দিয়া 
নিঃশেষে মাপা যায়? 

এখানে সেই নিৰ্ণেয় ক্ষুদ্ৰতম দৈর্ঘ্টটি 1 ফুট এবং 2 ফুট 8 ইঞ্চি দ্বারা! 
বিভাজ্য হওয়া চাই। স্থৃতরাং উহাদের ল. সা. গু. বাহির করিতে হইবে। 
1 ফুট -15 ইঞ্চি; 2 ফুট 8 ইঞ্চি =27 ইঞ্চি | 

12 ও 27 এর ল. সা. গু.= 108; 

৷, নির্ণেয় ল. সা. গু.-108 ইঞ্চি-9 ফুট। 


প্রশ্মমাল। 1 (e) 
a. সা. গু. নির্ণয় কর $= 
1. 18, 24,.27,38 2 2,3,5,7,11 38 21, 24, 80, 48 
4. 25, 30, 40, 45, 48 5. 108, 126, 156- 
6. 96, 128, 48, 144 7. 49, 60, 84, 108, 96, 168 
8 55, 66, 132, 143, 165, 209 
9. 225, 300, 405, 525 10. 348, 493 
11. 261.8 আ. 6 পা. 6451. 6 আ. 
12, 1 ম. 12 সে. ও ] ম. 39 সে. 10 ছটাক 


18. 4 গ., 2 গ. 1 ফু, 6 ই. 8 ই. ও 2 গ. 9 ই. 
14 15%. 36 মি. ও 6 ঘ. 16 মি. 
15. ৪ টন 3 হন্দর ও 4 ট. 1 হন্দর 
16. 9 ফু. 11 ই. ও 12 ফু. 9 ইঞ্চি। 


28 পাটীগণিত 
পূৰ্ব্বপ।ঠের বিবিধ সমাধান 


উদাহরণ 1. দুইটি সংখ্য'কে কোন ভাজক হারা ভাগ করিলে যথাক্ৰমে 


208 ও 299 ভাগশে থাকে, কিন্ত এ সংখ্যাদ্ধয়ের সমষ্টিকে এ ভাজক দ্বার! 


ভাগ করিলে 66 ভাগশেষ থাকে। ভাঙ্গকটি কত? 

সংখা! দুইটিকে পৃথক ভাবে ভাজকটি দ্বার| ভাগ করিলে যথাক্রমে 208 ও 
293 বাকি থাকে। e উহাদের সমঠিকে এ ভাঙ্গক দিয়া ভাগ করিলে 
(2334+208 ) বা 441 বাকি থাকিবার কথা, এখানে কিন্তু 66 বাকি আছে। 
অতএব বুঝিতে হইবে যে, 441 সংখ্যাটি ভাজকটি অপেক্ষা 66 বেশি ( অর্থাৎ 
ভাগে 4$1-এর মধ্যে staa একবার গিয়া 66 বাকি থাকে )। 
05২৮৮ নিৰ্ণেশ্ ভাজক 441-66 = 875. 
উদাহরণ 2. রাম ও হরির এক মেযপালে সমান অংশ ছিল। সেই 
'মেষগুলির মধো হরি 40টি লইল এবং বাম 50টি লইয়া হরিকে 35 টাক! দিল। 
প্রতোক মেষের মূলা কত? 

মোট মেদ-সংগা!-.404-50-000, স্থতরাং সমান ভাগ করিলে প্রতোকে 
450 মেষ পাইবে । “অতএব, রাম 6টি মেষ বেশি লইয়।ছে বলিয়| হরিকে 
35 টাকা মুলা foute | 

॥% একটি মেদের মূল্য 35 টাকা + 5 7 টাকা। 

উদাহরণ ৪, আমি কিছু টাক| কতকগুলি ভিক্ষুককে বিতরণ ve 
গিয়া দেখিলাম প্রত্যেককে 5 টাকা করিয়া দিলে 20 টাক! উদ্ধ ত্র থাকে, কিন্তু 
প্রত্যেককে 7 টাকা! করিয়া দিলে 10 টাকা কম পড়ে। আমার কাছে কত 
টাকা মাছে এবং fences সংগ্যা কত? 

প্রতোককে 5 টা, করিয়া দিলে আমার কাছে 20 টাকা Baw থাকে; 
কিন্ত প্রত্যেককে 7 টা, করিয়া দিলে 10 টাকা কম পড়ে অর্থাৎ 2 উদ্ধত 
20 টা, was হইয়| fre আরও 10 টাকা বেশি লাগে। স্বতরাং প্রতোক 
ভিক্ষুককে (7-5) বা টা, করিয়া! বেশি দিলে দ্বিতীয় বারে প্রথম বারের 
চেয়ে মোট 70 টাকা বেশি খরচ হয়। 

ত, Reda ভিক্কুক-সংখ্যা= 30-42 == 15, 

এবং facts মোট টাক]. টা, 15420 টা,= 95 টাকা । 


N SNE 2 EE IE নি n 


পূর্বাপাঠ সম্বন্ধে কতিপয় সমাধান 29 


উদাহরণ 4. 4 জন পুরণ, 6 জন শ্রীলোক এবং 7 জন বালককে 
29 টা, 12 আআ, একপে ভাগ করিয়া দাও খেন প্রতোক পুত্ৰ এ্রতোক 
বালকের 9 গুণ ও গ্রতোক স্থীলোকের 2 গুণ পায়। ' 
এখানে | জন পুরুষের অংশ =? জন স্ত্রীলোকের অংশ 
= জন বালকের অংশ, 
অতএব, 4 জন পুরুষের 'ংশ = 4১08 বা 12 জন বালকের অংশ; 
6 জন Denice অংশ =: জন পুরুষের আল 
=O জন বালকের অংশ । 
এবং 7 জন বালকের আশ =! জন বালকের অংশ। 
৮৮: 4 অন পুরুষ, 0 জন ঘ্বীলোক ও 7 জন বালকের আশ = (124-947) 
না 28 জন বালকের অংশ । 
+ 28 জন বালকের অংশ= 2 টা, 19 আ. 
tl ৬-৬ 20 BL 12 আক 28" 1 টা, 1 না, 
অতএব, | জন পুরুষের অংশস্ | টা, 1 ede টা, কমা, 
এবং 1 জন স্থীগোকের অংশ= 3 টা. 5 আ.+2=1 0, 0) স|. 0 পাই। 
উদাহরণ 5. ক ও খ কে 9) টা, 7 আআ. এডপে ভাগ করি! দাও দেন 
ক-এর টাকার ঠ গুণ খ-এর টাকার 4 গুণের সমান হয় । 
Bam, 7 ভাগের মখো ক ধরি 4 ভাগ পায় তবে আট ভাগ পাইবে। 
WEA 95 টা, 7 খানাকে মোট 7 ভাগ করিতে হইবে। , 
1 ভাগের Bre 35 টা, 7 আ,4-7 5 টা, 1 ক্যা, 
A ক পাইবে 5 টা, ) গা, *4=20 টা, $ছা, 
এবং থঁ পাইবে 5 টা, 1 আ.১0৮.10 টা. 9 খা. ৷ bal 
উদাহরণ 6. লণ্ডন হইতে একটি ঘড়ি আনিতে Sete ere উপর 
প্রতি পাউণ্ডে 1 পেপ শুদ্ধ fice হয়। উদ্ধসমেত 5 পাউণ্ড ঢ পেন্স খরচ 


<, হইলে ঘড়িটিৰ প্রকৃত মূলা কত? 


প্রকৃত মূল্য | পা. হইলে, শুদ্ধসমেত মূল্য হয়] পা, } পে, না 241 পেন্স, 


30 পাটীগণিত 


অতএব, শুন্ধসমেত 241 পে. খরচ হইলে প্রকৃত মূল্য হয় 1 পাউণ্ড 


ঢ় 18) J i „aja 
oe » 5 পা, ঠ পে ৰা 1205 cH, » DYRE পা, 
=5 পাউণ্ড। , 


উদাহরণ 7. এক কারিকরকে এই চুক্তিতে নিযুক্ত করা হইল যে, সে 
যতদিন কাজ করিবে ততদিন টা. ৪ আ. করিয়া মজুরী পাইবে এবং যতদিন 
অনুপস্থিত থাকিবে ততদিন 14 আ. করিয়া জরিমান| দিবে। 26 দিন পরে 
'সে সর্বশুদ্ধ 81 টা. 4 আ. পাইল । কতদিন সে কাজে অনুপস্থিত ছিল? 

[ ছাত্র. 1934 ] 

26 দিনের পূর্ণ মজুরী- টা. ৪ আ.. X26=65 টাকা ; কিন্তু কারিকর 
পাইয়াছে 81 টা, 4 আ.। অতএব, অনুপস্থিতির জন্য তাহার মোট মজুরী 
কাটা গিয়াছে ( 65 টা.--31 টা. 4 আ. ) বা 33 টা, 12 আনা। 

1 দিন অন্থপস্থিতির জন্য জরিমাঁনা সমেত কাটা যায় (2 টা. ৪ আ.4-14 আ.) 
বা 3 টা. 6 আ. | 


*- সে অন্থপস্থিত ছিল (33 টা. 12 আ.--৪ টা. 0 আ. ) দিন 
=( 540 আ.--5% আ.) দিন= 10 দিন। 

উদাহরণ ৪. 20 টাকা মণ দরে চিনি কিনিলে আমি যত চিনি 
পাই, 5 টাকা মণ দরে তদপেক্ষা 4 মণ বেশি পাই । আমার নিকট কত টাকা 
আছে? 

প্রথম পক্ষে, 20 টাকায় 1 মণ চিনি পাওয়া যায়, এবং দ্বিতীয় পক্ষে 
20 টাকায় (2045) ব| 4 মণ চিনি পাওয়া যায়, অর্থাৎ ৪ মণ চিনি বেশি 
পাওয়া যায়। 

8 মণ বেশি পাওয়| যায় 20 টাকা থাকিলে 

১১৮1৭ 

A gn on 2৫ টা, বা টা থাকিলে 

শ* আমার নিকট £0 টা. বা 26 টা. 10 আ. 8 পাই আছে। 


পূৰ্বপাঠ-মংক্ৰান্ত বিবিধ প্রশ্ন 31 


উদাহরণ 9. ক, খ ও গ কোন ব্যবসায়ে যথাক্রমে 650 টাকা, 410 টা. 
ও 240 টা. মূলধন দিল। যদি উহাতে 260 টাকা লাভ হুইয়| থাকে, তবে 
লাভের অংশ কে কত টাক! পাইবে? 
মূলধনের পরিমাণ অনুসারে লাভের টাকা ভাগ হইবে। 
মোট মূলধন-650 টা*+410 ট1.4+240 টা. = 1300 টাকা) 
RTT 1300 টাকায় লাভ হয় 260 টাকা, 
1 টাকায় লাভ হয় fiio টা. ব| } টাকা। 
** ক-এর প্রাপ্য লভ্যাংশ _ঠ টা. 650 190 টা.) 
ঘ ৫১৮-১৯৮ » =} টা.১৫410-82 টা, 
৮8০8 » =} টা, %240=48 টা.। 


প্রশ্নমাল। 2 
[ পূৰ্ব্বপাঠ-সংক্ৰান্ত বিবিধ প্রশ্ন ] 


1) 
1. কোন্‌ ক্ষুদ্রতম সংখ্যা 72849-এর সহিত যোগ করিলে যোগফলটি 


* 355 দ্বারা বিভাজ্য হইবে? 


2. লঘিষ্ঠ আকারে পরিণত কর: +3888. 

8. আমার নিকট 720 টা. 10 আ. 6 পাই আছে। আর কমপক্ষে কত 
হইলে 1000 ভিক্ষুকের প্রত্যেককে 12 আ. 9 পাই করিয়া দেয়! যাইবে? 

4. ঠ এর Ex Foe 1{+ 23 এর $ এই দুইটির মধ্যে কোন্টি বড়? 

চ. দুইটি সংখ্যাকে কোন ভাজক দ্বারা ভাগ করিলে যথাক্রমে 580 ও 
475 ভাগশেষ থাকে, কিন্তু সংখ্যা দুইটির সমষ্টিকে এ ভাঙ্জক দ্বারা ভাগ করিলে 


9255 ভাগশেষ থাকে। ভাজকটি কত? 
6. একখানি চাকা 2 গজ 2 ফুট 8 ইঞ্চি এবং 8 গজ 1 ফুট 1 ইঞ্চি 


s N যাইতে সম্পূৰ্ণবার ঘুরে । উহার পরিধি সর্বাপেক্ষা কত বড় হইতে পারে? 


32 পাটীগণিত প্রশ্ন, 2] 


- 7. কোন্‌ সংখ্যাকে টু-{ এর ডু--ড এর সঙ্গে যোগ করিলে সমষ্টি 
1 হইবে? 

8, কোন্‌ সংখ্য| হু অপেক্ষা যত বড় F অপেক্ষা তত ছোট ? 

9. 8 টাকা মণ দরে চাউল কিনিয়া কত করিয়া সের বিক্রয় করিলে 
10 মণ চাউল বিক্রয় করিয়া 25 টাকা লাভ হইবে? 

10. 10 জনে যে কাৰ্য্য 12 দিনে করে, 15 জনে কত দিনে তাহা শেষ 
করিবে? 


Ee i) 


1. 6 অঙ্ক বিশিষ্ট কোন্‌ বৃহত্তম সংখ্যা হইতে 151 বিয়োগ করিলে 
অন্তরটি 281 দ্বার' বিভাজ্য হইবে? 

2. (12% ৯75 $5) হইতে কত বিয়োগ করিলে ++. 7-13 +64, 
এর সমান হইবে ? 

8. একটি বৃত্তাকার পথের পরিধি 195 গজ 1 ফু. ৪ ই. উহ! কতবার 
ঘুরিলে 12 মাইল ঘুর! হইবে? = 

4. 442 টা. 15 আ. 6 পাই মূল্যে একটি গাড়ী বিক্ৰয় করিয়| দেখা গেল 
যে উহার ক্ৰয়মূল্যের টু অংশ কম পাওয়া গেল। উহার ক্রয়মূল্য কত? 

5. দুই ব্যক্তি প্রতি পদক্ষেপে যথাক্রমে 2 ফুট ও 1 ফুট 6 ইঞ্চি যায়। 
To মাইল যাইতে কতবার তাহারা একত্র পদক্ষেপ করিবে? 

6. কোন সম্পত্তির (8+ py এর মূল্য 2025 টা, 10 আনা হইলে, উহার 
(etr) এর মূল্য কত? 

7. কোন্‌ ক্ষুদ্ৰতম সংখ্য| হইতে 1 বিয়োগ করিলে বিয়োগফল 12, 16, 
18 ও 21 ছার! বিভাজ্য হইবে? 

g., 175X214 


Saree Oe 


`] oe পূৰ্ব্বপাঠ সংক্ৰান্ত বিবিধ প্রশ্ন 38 


9. আমার নিকট 1230 টাকা আছে। ন্যুনপক্ষে আর কত টাকা হইলে 
সমস্ত টাকা 91 জনকে সমানভাবে ভাগ করিয়া! দেওয়া যায় ? 
10. তিন ব্যক্তি কোন ব্যবসায়ে যথাক্রমে 1980 টাকা, 870 টাকা এবং 
900 টাকা মূলধন দিল। যদি উহাতে 600 টাকা লাভ হইয়| থাকে, তবে 
লাভের অংশ কে. কত টাকা পাইবে? 


1১71] 
1. 5 অঙ্কের কোন্‌ ক্ষুদ্ৰতম সংখ্যা 237-99 গুণিতক ? 
) 2. 4197 194303+12)1] কে L দিয়া ভাগ কর। 

$. দুইটি চাকার পরিধি যথাক্রমে 10 ফুট ও 12 ফুট। কত দূর গেলে 
একটি অন্যটি অপেশ1 100 বার বেশি ঘুরিবে? 

4. 663 পা. 7 শিলিং হইতে ন্যুনপক্ষে কত বিয়োগ করিলে 27 দ্বার! 
বিভাজ্য হইবে? * ৰ 

5. 66, 168, 176, 209 এবং 286, ইহাদের লধিষ্ঠ সাধারণ গুণিতক 
নির্ণয় কর। 

6. 4 পা. 15 শি. 4 পেন্সের কত অংশ হইতে 16 শি. ৪ পে, বাদ দিলে 
1 পাউণ্ড হইবে? [ছাত্র, 1992] 

7. ছয় অক্কের কোন্‌ লখিষ্ঠ সংখ্যাকে 1 হইতে 10-এর মধ্যে যেকোন 
সংখ্যা দিপা ভাগ করিলে মিলিয়া যাইবে ? 

8. একটি ক্ষেত্রে অন্য একটি ক্ষেত্রের 55 গুণ পাট উৎপন্ন হয়। যদি উভয় 
ক্ষেত্রে মোট 1776 মণ 10 সের পাট হয়, তবে কোন্‌ ক্ষেত্রে কত পাট হয়? 

9. এক ব্যক্তি পয়সায় 2টি করিয়া 75টি এবং পয়সায় ৪টি করিয়া আরও 
75টি লেবু কিনিয়া মিশাইয়া লইল। 2 পয়সায় ঠটি করিয়া বিক্রয় করিলে 
তাহার কত লাভ বা লোকসান হইবে? 

2২৬ 10. ওটি সিকির বদলে আমি পয়স| ও ডবল পয়সায় 86টি মুদ্রা পাইলাম; 
ON প্রত্যেক রকম মুদ্রা কয়টি পাইলাম? 
8—X 


34 পাটীগণিত [ প্ৰশ্ন. 2] 


[4] 

1. এক ব্যক্তি রামকে 20টি ও যদুকে ৪4টি আম বিক্ৰয় করিল। যদি 
সে প্রত্যেককে 6টি কম বিক্ৰয় করিত তবে সমস্ত আমের $ অংশ তাহার নিকট 
থাকিত। প্রথমে তাহার কয়টি আম ছিল? 

2. 7452 এবং 6732, ইহাদের গরিষ্ঠ সাধারণ গুণুনীয়ক নির্ণয় কর। 

8. কোন ব্যক্তির আয় হইতে 18 টা. 6 আ. ৪ পাই ট্যাক্স কাটিয়! লওয়| 
হয়। যদি টাকা প্রতি 4 পাই ট্যাক্স হয়, তবে সেই ব্যক্তির আয় কত? 

[ ছাত্র, 1928 ] 

4. যখন চাউলের মূল্য 4 টাকা মণ তখন যে টাকায় 60 জনকে খাওয়ান 
যায়, চাউলের মণ যখন 5 টাকা তখন তাহাতে কতজনকে খাওয়ান যাইবে? 

5. RMA হার টাকায় 5 পেন্স হইতে 8 পেন্স বদ্ধিত হওয়ায় এক ব্যক্তির 
10 পা. 4 শি. 6 পে. আয় বাঁড়িল। তাহার কত টাকা ধার দেওয়া ছিল? 

6. দুইটি সংখ্যার সমষ্টি 49107, উহাদের লঘুতরটির সহিত 885 যোগ 
করিলে যোগফল বৃহতরটির সমান হয়। সংখ্যা দুইটি কত? [উ. প্রা. 1930] 

7. কোন্‌ সংখ্যাকে 815 দিয়া গুণ করিয়া গুণফলে 8০ যোগ করিলে 
84100 হইবে? [ উ. প্রা. 1921 ] 

8. সমান পরিমাণ টাকা দিয়া ক ও খ কতকগুলি ছাগল কিনিল। 
উহার মধ্যে খ 85টি ছাগল লইল এবং ক 5টি ছাগল লইয়া খকে 20 টাকা 
দিল। প্রত্যেক ছাগলের মূল্য কত? 

9. সরল কর£ IHE) lA এর 1 +1-F. 

10. টাকায় 1 আনা কমিশন বাদে একটি ঘড়ির জন্য 22 টা. ৪ আন 
* লাগিল।, ঘড়িটির আসল মূল্য কত? 


6৮3 
1. কোন্‌ সংখ্যার সহিত তাহাকেই আরও 514 বার যোগ করিলে 


যোগফল 2842 ১৫42 অপেক্ষা 100541 বেশি হইবে? [টা. প্র. 1926] /* 


$ 


“কৰ 


€ 


পূৰ্ব্বপাঠ-সংক্ৰান্ত বিবিধ প্রশ্ন 85 


2. কোন্‌ ক্ষুদ্রতম সংখ্যাকে 25, 35, 45 ও 55 দ্বার| ভাগ করিলে 
যথাক্রমে 15, 25, 35 ও 45 বাকি থাকিবে? 

8. সরল কর£ (]+3-3)+(144-4)+[1-{]4-]+(9+"})}] 

4. আমার কাছে যে টাকা আছে তাহা কতিপয় বালককে ভাগ করিয়া 
দিতে গিয়া দেখিলাম যে, প্রত্যেককে 6 টাক! করিয়া দিলে 18 টাকা উদ্বৃত্ত 
থাকে, কিন্তু প্রত্যেককে 10 টাক! করিয়া দিলে 22 টাকার অভাব হয়। আমার 
কাছে কত টাকা আছে এবং বালকের সংখ) কত? 

5. ৪ পা. 10 শিপিং-এর কত অংশ হইতে 10 শি. 6 পে, বিয়োগ করিলে 
পা. শি. হয়? 

6. 898 কি মৌলিক সংখ্য| ? 

7. এক ব্যক্তি 60টি ছাগল কিনিয়! 8 ট!. দরে 40টি ছাগল বিক্রয় করায় 
যত লোকসান হইল, অবশিষ্ট ছাগল 5 টা. দরে বিক্রয় করায় ঠিক তত লাভ 
হুইল। প্রতি ছাগলের ক্রয়মূল্য কত? 

8. 5টি কমলালেবুর মূল্য 23 পয়সা হইলে, 2860টির মূল্য কত? 

[ ছাত্র, 1918 ] 

9. তিন বৎসর পূৰ্ব্বে ক-এর বয়স খ-এর বয়সের দ্বিগুণ ছিল। 7 বৎসর 
পরে উভয়ের বয়স একত্রে 83 বংসর হইবে। এখন প্রত্যেকের বয়স কত ? 

[ ছাত্র, 1980] 
10. 899 গ্যালন তিল তৈল ও 498 গ্যালন সর্ধপ তৈল সমান আকারের 
পিপায় এরপে পুরিতে হইবে যেন ছুই প্রকারের তৈল মিত্রিত না হয়॥ ন্যুনকল্পে 
কতগুলি পিপা আবশ্যক হইবে ? 
[6] 
1. 9000 ও 12000 এর মধ্যবর্তী কোন্‌ সংখ্যাকে 15, 25, 36 বা 48 


' দিয়! ভাগ করিলে প্রত্যেকবার 1 অবশিষ্ট থাকিবে? 


36 পাটীগণিত [ প্রশ্ন, 2] 


2. 42টা. হন্দর দরে 10. হন্দর চা বিক্রয় করিলে যত লোকসান হয়, 
50 টা. হন্দর দরে 15 হন্দর চা বিক্রয় করিলে তত লাভ হয়। এক হন্দর 
চায়ের প্রকৃত মূল্য কত? 

8. 570টি লেবু এবং 760টি আম কতজন বালককে সমানভাবে ভাগ 
করিয়া দেওয়া যায়? যতগুলি উত্তর সম্ভব হয় ততগুলি উত্তর দাও। 

4. সরল করঃ 3709'28—409°78+509'84 — 9'8+725 - 696 - 
৮০৮ 

5, 16 জন লোকের যে চাউলে 5 দিন চলে তাহাতে 10 জনের কত দিন 
চলিবে? 

6. রাম ও হরির নিকট মোট যতগুলি আম আছে, মধুর নিকট তাহা] 
অপেক্ষা 25টি আম কম আছে, এবং হরির নিকট রামের 3 গুণ আম আছে। 
৪ জনের আমের সমষ্টি 95 হইলে, কাহার নিকট কত আম আছে? 

7. $9898 কে লঘিষ্ঠ আকারে পরিণত কর। f 

8. এক ব্যক্তি 1900 টা. দিয়া কতকগুলি ঘোড়া ও দ্বিগুণ সংখ্যক গরু 
ক্রয় করিল। একটি গরুর মূল্য 30 টা. এবং একটি ঘোড়ার মূল্য উহার 3 গুণ 
হইলে, ঘোড়া ও গরুর সংখ্যা কত? 

9. এক ব্যক্তি তাহার টাকার ঠ অংশ পুত্রকে, ঠ অংশ কন্তাকে দিল এবং 
অবশিষ্ট 2000 টাকা দান করিল। তাহার কত টাকা ছিল? 


10. 71808 এই সংখ্যাটির লুপ্ত অঙ্ক কত হইলে সংখ্যাটি 11 দ্বারা 
বিভাজ্য হইবে? 


ৰ 04 
22,105 792 852 T5 
1. সরল è x x এ +348 + 
| 15 35 132 i 2°13 3 15 


2. দুইটি সংখ্যার গ. সা. গু..84 এবং ল. সা. গু. 244188; উহাদের 
একটি AAT] 1428 হইলে, অন্যটি কত? [4 প্র. 1915] 


পূৰ্ব্বপাঠ-সংক্ৰান্ত বিবিধ প্রশ্ন 37 


3. কোন মিস্বীকে মে মাসে কাজ করিবার জন্য এই সর্তে নিযুক্ত করা 
হইল যে, যেদিন কাজ করিবে সেদিন সে 1 টা. 10 আ. ৪ পাই পাইবে এবং 
যেদিন সে অনুপস্থিত হইবে সেদিন 5 আ. 4 পাই জরিমানা দিবে। 
মাসের শেষে সে 85 টা. 10 আ. ৪ পাই পাইল। কতদিন সে অনুপস্থিত 
ছিল? 

4. 891 টা. 9 আ. 9 পাই ক, খ ও গ কে এরূপে ভাগ করিয়া দাও যে, 
ক 2 টাকা পাইলে খ যেন 3 টাকা এবং গ 4 টাকা পায়। 

5. এক ব্যক্তি 8227 টা. ৪ আনা দিয়া গরু ও ঘোড়া কিনিল। যদি 
প্রত্যেক গরুর মূল্য 20 টা. ৪ আনা, প্রত্যেক ঘোড়ার মূল্য 40 টা. 2 আনা 
এবং উহাদের মোট সংখ্যা 100 হয়, তবে সে কয়টি ঘোড়া ও কয়টি গরু 
কিনিয়াছিল? 

6. 1টি আপেলের দাম '6 পেন্স হইলে, 6534টির দাম কত? 

[ ছাত্র, 1927 ] 

1. কোন ব্যক্তি স্বীয় সম্পত্তির অর্দেক স্ত্রীকে, এক-তৃতীয়াংশ পুত্রকে ও 
অবশিষ্ট চারি ভগিনীকে সমান ভাগ করিয়া দিল। পুত্রের অংশ এক ভগিনীর 

ংশ অপেক্ষা! 72 টা. 3 আনা অধিক হইলে, তাহার কত টাকার সম্পত্তি ছিল? 
[ ছাত্র, 1999.] 

8. চটি ঘণ্টা প্রথমে একসঙ্গে বাজিয়া পরে যথাক্রমে 4, 5, 6, 8 ও 10 
সেকেণ্ড অন্তর বাঁজিতে লাগিল। কতক্ষণ পরে উহারা আবার একসঙ্গে 
বাজিবে? 

9. 4 টা. ৪ আনা মণ দরের 20 মণ চাউলের সহিত 5 টা, 12 আনা মণ 
দরের 16 মণ চাউল মিশাইয়! কত দরে বিক্রয় করিলে 84 টাকা লাভ হইবে? 

[ ছাত্র, 1928] 

10. এক ব্যক্তি 2 আনা সের দরে 1 মণ দুধ কিনিয়া তাহাতে জল 

মিশাইয়। 1 আ. 6 পাই সের দরে বিক্রয় করিল। যদি ইহাতে তাহার 1 টাকা 
লাভ হইয়া থাকে, তবে সে কত জল মিশাইয়াছিল? 


38 পাটীগণিত | প্রশ্ন, 2] 


Pst) 

1.. 6 অঙ্কবিশিষ্ট কোন্‌ ক্ষুদ্ৰতম সংখ্যাকে 15, 20, 24 বা 36 দিয়া ভাগ 
করিলে 7 অবশিষ্ট থাকে? 

2: 18 জন লোক একটি কাৰ্য্য 24 দিনে করিতে পারে। উহাদের সহিত 
যদি আরও 14 জন লোক কাজ করে, তবে উহা কত দিনে করিবে? 

& কোন চৌবাচ্চার & অংশ জলপূৰ্ণ ছিল। উহা! হইতে 4 গ্যালন 
জল বাহির করিয়৷ দেওয়ায় উহার ? অংশ জলপূৰ্ণ থাকিল। ও চৌবাচ্চায় 
কত জল ধরে? 

4. 450 টাকায় একটি গাড়ী বিক্রয় করিয়! যাহা লাভ হইল, 390 টাকায় 
বিক্ৰয় করিলে তাহার 3 গুণ ক্ষতি হইত। গাড়ীখানির প্রকৃত মূল্য কত? 

5. 12 পোলে কত ইঞ্চি? 

6. 25 টাকা কতজনকে ভাগ করিয়া দিলে প্রত্যেকে 1টি টাকা, 1টি সিকি 
ও ]টি ছুয়ানি পাইবে? 

7. বাম ও হরির 16 দিনের আয় রামের 24 দিনের আয়ের সমান। উহা 
হরির কত দিনের আয়ের সমান? 

8. 8651 কে এক শত অপেক্ষা FATA কোন্‌ সংখা! দ্বারা গুণ করিলে 
গুণফলের একক ও দশক স্থানীয় অঙ্ক যথাক্রমে ৪ ও 7 হইবে? 

9. সমান সংখ্যক কয়টি করিয়া গিনি ও অর্দ-ক্রাউন লইলে ৷ মোট 
71 পা. 15 শি. হয়? 

10. একটি বাক্সে কতকগুলি মোহর, টাকা ও ছুয়ানি আছে। যতগুলি 
মোহর তাহার 3 গুণ টাকা ও 4 গুণ ছুয়ানি আছে । মোট তহবিল 319 টাকা ৷ 
কোন্‌ মুদ্রা কয়টি আছে? (1 মোহর-16 টাকা ) [ ছাত্র, 1874] 

[9] 

1. 40 ফাৰ্লংএ কত হাত? 

2. 777348 কে 858 দিয়| গুণ কর এবং গানকে দি জাগে 
প্রকাশ কর। 


পূৰ্ব্বপাঠ-সংক্ৰান্ত বিবিধ প্রশ্ন 39 


8. 5501 টা. 9 আনা 4 জন পুরুষ, 6 জন স্ত্রীলোক ও 8 জন বালককে 
এরূপে ভাগ করিয়া দাও যেন প্রত্যেক পুরুষ প্রত্যেক স্মীলোকের গুণ ও 
প্রত্যেক AS প্রত্যেক বালকের ৪ গুণ পায়। [ ক. প্র. 1940] 

4. কোন স্থানের দৈর্ঘ্য মীপিয়া 50 গজ হইল। পরে দেখা গেল যে, 
যে গজ দিয়া উহ| মাপা হইয়াছে, তাহা মাপে প্রকৃত গজ অপেক্ষা 1 ইঞ্চি 
বেশি । স্থানটির প্রকৃত দৈর্ঘ্য কত? 

5. ঞ মাস 10 দিন 4 প্রহরে কত দণ্ড? 

6. 4 দিস্তা কাগজের মূল্য 14 আনা হইলে, 2 রীমের দাম কত? 

7. এমন একটি রাশি নির্ণয় কর যাহার সহিত 23 যোগ করিয়া যোগফলকে 
47 দিয়! গুণ করিয়! গুণফলে 8 যোগ করিলে যে যোগফল হইবে তাহাকে 
14 দিয়া ভাগ করিলে ভাগফল 25 হইবে? [ ছাত্র. 1924] 

8. সরল করঃ 719:2467 -29'84-9"762-212'0875. 

9. ক ওখ কে 198টি আম এরূপে ভাগ করিয়া দাও যেন ক, খ-এর 
অংশের ট পায়। 

10. (7899)2--(2101)2- কত? 


{ 10 ] 


|. 32 টাকা মণ দরে তৈল ক্রয় করিলে আমি যত তৈল পাই, 8 টাক! মণ 
দরে তদদপেক্ষা 5 মণ বেশি পাই। আমার নিকট কত টাকা আছে? [ছাত্ৰ 1927] 

2. 163 মৌলিক সংখ্যা কি না নির্ণয় কর। 

8. সরল কর? 765°24—G63'14+24'44+25 ৮257 25. 

4. একটি শিবিরে যে চাউল আছে প্রত্যেকে দিন 10 ছটাক খাইলে 
তাহাতে 25 দিন চলে। S ties 30 দিন চালাইতে হইলে প্রত্যেকে দিন কত 


চাউল পাইবে? 
5. 99 টা, ঠ আঁ. ৮ পাইকে 5 দিয়া ভাগ করিয়া আসন্ন পাই পৰ্য্যন্ত 


ভাগফল নির্ণয় কর। 


40 পাটীগণিত [ প্রশ্ন, 2] 


6. যে সকল সংখ্যাকে 18, 24 ও 80 দিয়া ভাগ করিলে? ভাগশেষ 
থাকে, তাহ'দের মধ্যে ক্ষুদ্ৰতম সংখ্যা কত? 
(7. 12 টাকা মণ দরে তৈল ক্রয় করিলে আমি যত তৈল পাই, ৪ টাকা মণ 
দরে তদপেক্ষা 5 মণ বেশি পাই 1 আ'মার নিকট কত টাকা আছে? [ছাত্র. 1999] 
8. ক ও খ-কে 28 টা. 14 আনা এরূপে ভাগ করিয়া দাও যেন ক-এর 
টাকার 6 গুণ খ-এর টাকার ৪ গুণ হয়। | 
9. 648 সংখ্যাটি 2 হইতে 11 পৰ্য্যন্ত কোন্‌ কোন্‌ সংখ্যা দ্বারা বিভাজ্য ? 
10. সমান সংখ্যক টাকা, আধুলি, সিকি ও ছুয়ানিতে মিলিয়| মোট 
13 টা, 2 আনা হইল। প্রত্যেক রকমের কয়টি মুদ্রা আছে? 


গ. সা. গু. ও ল. সা. গু. সম্বন্ধীয় বিবিধ সমাধান 
(পুর্ব পাঠ) 

[ নিয়ের উদাহরণগুলিতে গ. সা. গু. বা ল. সা. গু. যেখানে যাহা প্রয়োজন 
তাহা কিয়া দেখাইবে।] 

উদাহরণ 1. বৃহত্তম কোন্‌ সংখ্যা দ্বারা 211 ও 989কে ভাগ করিলে 
প্রত্যেক স্থলে 3 ভাগশেষ থাকে ? 

| এখানে বুঝিতে হইবে যে 211 ও 939কে নির্ণে বৃহত্তম সংখ্যাটি দ্বারা 
ভাগ করিলে যখন 8 ভাগশেষ থাকে, তখন (211-8) বা 208 এবং (939 —3) 
বা 986 এ সংখ্যাটি দ্বারা অবশ্যই বিভাজ্য হইবে। অতএব, নিৰ্ণেয় সংখ্যা 
208 ও 936-94 গ. সা. গু, হইবে। ] 

211-3=208, 939-3=936. 


208 | 996 | 4 
832 ( 208 ও 936-49 গ. সা. গু.= 104, 
104 ) 208 ( 2 গত নিৰ্ণেয় সংখ্যা 104. 
208 


(WRG ১ যদি এখানে দুইটি ভাগশেষ ভিন্ন ভিন্ন হইত, যথা 3 ও 5 
হইত, তবে (211-8) ও (939 - 5) এর গ. সা. গু. নির্ণয় করিতে হইত 1] 


গ. সা. গু. ও ল. সা. গু. সম্বন্ধীয় বিবিধ সমাধান = 41 


উদাহরণ 2. কোন্‌ ক্ষুদ্ৰতম সংখ্যাকে 19, 16 ও 18 দ্বারা ভাগ করিলে 
প্রত্যেকবার 7 ভাগশেষ থাকিবে? 
ও [ এখানে বুঝা যাইতেছে যে, নির্ণেয় সংখ্যাটি 19, 16 ও 18 দ্বারা বিভাজ্য 
ক্ষুদ্রতম সংখা! অপেক্ষা 7 বেশী। আর আমরা জানি যে, 19, 16 ও 18-4 
ল. সা. গু.-ই উহাদের দ্বারা বিভাজ্য ক্ষুদ্ৰতম সংখ্যা yE ওঁ ল. সা. গু.-র 
সহিত 7 যোগ করিয়া দিলেই প্রতোকবার এ 7 ভাগশেষ থাকিবে। ] 
12, 16, 18-4 দ্বার! বিভাজ্য ক্ষুদ্ৰতম সংখা! _ 19, 16, 18-র 
ল. সা. গু.= 144; |, নিৰ্ণয় সংখ্যা = 144.4-7 = 151. 
উদাহরণ ৪. চার অঙ্কের কোন্‌ বৃহত্তম সংখ্যার গুণনীয়ক 218 হইবে? 


[4 অঙ্কের যে বৃহত্তম সংখ্যাটি 213 দ্বারা বিভাজ্য তাহাই নির্ণেয় সংখ্যা 
হইবে।] 
4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9999 ; 


219 ) 9999 | 46 
852 


1479 
1278 
201 এ. নিৰ্ণেয় সংখ্যা =9999- 201 = 9798. 


উদাহরণ 4. 5 অঙ্কের কোন্‌ ক্ষুদ্ৰতম সংখ্যা 12, 18 ও 21 দ্বারা 
বিভাজ্য ? 

[ 12, 18, 21-এর ল. সা. গু. দ্বার! যে সংখ্য! বিভাজ্য, সেই সংখ্যাটি 
12,18 ও 21 দ্বারাও বিভাজ্য; wea 5 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যাটি 
এল, সা. গু. দ্বারা বিভাজ্য তাহাই নির্ণের সংখ্যা । ] 

12, 18 ও 21-এর ল. সা. 8.=252 [ল. সা. গু. অঙ্কে কষিয়| দেখাইবে] 

5 অঙ্কের ক্ষুদ্ৰতম সংখা! = 10000 ; 


252 ] 10000 | 39 
756 
2 252—172=80, 
172 «. নিৰ্ণেয় সংখ্য! =10000+80= 10080. 


42 পাটীগণিত 


উদাহরণ 5. 4 অঞ্ধের কোন্‌ বৃহত্তম সংখ্য| 12, 18 ও 21-এর গুণিতক ? 
12, 18 ও 21-44 ল. সা. গু.= 252, 
4 অঙ্কের বৃহত্তম সংখ্য| =90990; 

eas 


2439 
2268 


ATs 2. নির্েয় সংখ্যা =9999— 171 = 9828. 

উদাহরণ 6. তিনটি ঘণ্ট! প্রথমে একসঙ্গে বাজিয়| তারপর যথাক্ৰমে 
8, 12 ও 18 মিনিট অন্তর বাজিতে লাগিল। ন্যুনপক্ষে কতক্ষণ পরে উহারা 
পুনরায় একসঙ্গে বাজিবে? 

[এখানে বুঝা যায় যে, যে-সময়ে উহারা একমঙ্দে বাঁজিবে সে সময়টিকে 
অবশ্যই 8, 12 ও 18 দ্বারা বিভাজ্য হইতে হইবে। ] 

নিৰ্ণেয় সময়_৪, 12 ও 18 মিনিটের ল. সা. গ.-% মিনিট 

=] ঘণ্টা 12 মিনিট ৷ 

[ দ্রষ্টব্য ঃ--দুইটি চাকার পরিধি যথাক্রমে ৪ ফুট ও 19 ফুট, কোন্‌ 
লঘিষ্ট দূরত্বের মধ্যে উহার! পূৰ্ণসংখ্যক বার ঘুরিবে ? এইরূপ প্রশ্নও উদ্বাহরণ 
6-এর মৃত করিতে হইবে। ] 

উদাহরণ ?. 12 সের 8 ছটাক ওঠ সের 10 ছটাক দুধ মাপিতে 
বৃহত্তম কি আয়তনের পাত্র ব্যবহার কর! যাইবে? 

[ যে পাত্র দ্বারা দুধ মাপা হইবে তাহার মাপের দ্বারা! 12 সের ৪ ছটাক ও 
5 সের 10 ছটাক বিভাজ্য gea চাই। অতএব, প্রদত্ত রাশি দুইটির 
গ. সা. গু-ই নিৰ্ণেয় পাত্রের মাপ হইবে । ] 

12 সের 8 ছটাক =200 ছটাক এবং 5 সের 10 ছটাক-90 ছটাক; 

200 ছ. ও 90 ছটাকের গ. সা. গু.-10 ছটাক। 

10 ছটাক দুধ ধরে এরূপ বৃহত্তম পাত্ৰ ব্যবহার করা যাইবে। 
Laga: 5 টাকা 10 আনা ও 7 টাকা 12 আনার দুইটি বিলের টাকা 


গ. সা. গু. ও ল. সা. গু. সম্বন্ধীয় বিবিধ সমাধান 43: 


একই প্রকার মুদ্রায় দিতে হইবে। কোন্‌ উর্দ্বতম মূল্যের মুদ্রা ব্যবহার করা৷ 
যায়? এরূপ প্রশ্নের সমাধানও উদাহরণ ?-এর মত হইবে ।] 
উদাহরণ ৪. দুইটি সংখ্যার গ. সা. গু. 19 এবং ল. সা. গু. 336; 


* একটি সংখ্যা 48 হইলে, অন্যটি কত? 


যে কোন দুইটি সংখ্যার গুণফল = উহাদের গ. স|. গু. *ল. সা. গু. 
এখানে সংখ্যা দুইটির গুণফল = 12 x 336, 
কিন্তু একটি সংখ্য| =48, 

“১. নিৰ্ণেয় অপর সংখ্য! = 124398 = ৪4. 

উদাহরণ 9. কোন্‌ বৃহত্তম সংখ্যা দ্বার 82, 104 ও 148কে ভাগ 
করিলে প্রত্যেকবার একই ভাগশেষ থাকে ? 

82 = নিৰ্ণেয় সংখ্যাটির কোন গুণিতক+-এ ভাগশেষ, 
104= ” > অপর কোন গুণিতক+ ও ভাগশেষ, 
এবং 148= ” * অপর কোন গুণিতক+-এ ভাগশেষ। 

অতএব, দেখা যাইতেছে যে, 82, 104 ও 148-43 যে কোন দুইটির 
অন্তরকে এ নিৰ্ণেয় সংখ্যাটি দ্বারা ভাগ করিলে কোন ভাগশেষ থাকিবে না 
1094-82-92, 148-104-44, 148—82=66 ; এই 22, 44 ও 66 
নির্ণেয সংখ্যাটি দ্বার! বিভাজ্য। _ 

', নিৰ্ণেয় বৃহত্তম সংখ্য।- 22, 44 ও 66-এর গ. সা. গু.- 22. 

উদাহরণ 10. কোন্‌ ক্ষুদ্ৰতম সংখ্যাকে 24, 30 ও 36 দ্বার৷ ভাগ 
করিলে যথাক্রমে 21, 27 ও 33 ভাগশেষ থাকে? 

24—21=3, 30-27=3, 36—33=3; এখানে দেখা যাইতেছে যে, 
প্রত্যেক ভাগশেষ ভাজক অপেক্ষা 8 কম। অতএব, বুঝা যাইতেছে যে নিৰ্ণেয় 
সংখ্যাটি 24, 30 ও 36 দ্বারা বিভাজ্য সংখ্যা অপেক্ষা 3 কম। 

24, 80 ও 36 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা 24 30 ও 36-এর 
a. সা. 8. =360 | 

n নিৰ্ণেয় সংখ্য| =360-3=357. 


-44 পাটীগণিত 


উদাহরণ 11. 1000 ও 2000-এর মধ্যবর্তী কোন্‌ সংখ্যা 30, 96 ও 80 
স্বার| বিভাজ্য ? 
80, 96 ও 80-47. সা. গু.=720; এখন দেখিতে হইবে 720-4 কোন্‌ 


গুণিতক 1000 ও 2000-44 মধ্যবর্তী, তাহাই নিৰ্ণেয় সংখ্যা হইবে। ' 


‘720 X 2-1440, ইহ] 1000 2000-47 মধ্যবর্তী । 
নির্ণেয় সংখ্যা 1440 | 

[ দ্রষ্টব্য ঃ 1000 ও 2000-এর মধ্যবর্তী কোন্‌ সংখ্যাকে 30, 86 ও 80 
দ্বারা ভাগ করিলে প্রত্যেকবার 11 ভাগশেষ থাকে? এইরূপ প্রশ্ন থাকিলে 
14407-11 = 1451 উত্তর হইত, ইহা বুঝ! সহজ। | 

উদাহরণ 1. 252 লেবু ও 3608 লিচু কতকগুলি বালককে সমান 
ভাগ করিয়া দেওয়া হইল। বালক-সংখ্যা কত? যতগুলি সম্ভব উত্তর দাও | 

যখন 252টি লেবু ও 860টি লিচু সমান সমান পরিমাণে ভাগ করিয়! দেওয়া 
যায়, তখন বালকদিগের সংখ্যার দ্বারা উভয় সংখ্যাই বিভাজ্য হওয়া চাই। 
অতএব, 252 ও 860-এর সাধারণ গুণনীরকগুলি উত্তর হইবে। 


2186. 252 ও 360-44 গ. সা. গু.=86; 
2178 
ahs নিৰ্ণেয় বালক-সংখ্য।=৪০ এবং 36-45 যে 


3 কোন উৎপাদক =2, 3, 4, 6, 9, 12, 18, 36 | 
উদাহরণ 18. 500 ও 1000-44 মধ্যবর্তী কোন্‌ কোন্‌ সংখ্যার 
'গ. সা. গু. 163 হইতে পারে ? 


1৬, এখানে বুঝা যাইতেছে যে, 500 ও 
hae 1000-44 মধ্যবর্তী 163-এর গুণিতকগুলি 

_ প্রথমে নির্ণয় করিতে হইবে। 168-র 3 

গুণ 800 অপেক্ষা কম। অতএব, 163x4=652, 163x5=815, 
163 x 6=978, এই মংখ্যাগুলির সাধারণ গুণনীয়ক 163 ; 163X7, 1000 
অপেক্ষা বড় বলিয়া উহ! ধরিতে হইবে না। এখন 652, 815 ও 978 এই 


ংখ্যা তিনটির কোন্‌ কোন্‌ গুলির গ. সা. গু. 168 তাহা স্থির করিতে 


zə 


গ. সা. গু. ও ল. সা. গু. সম্বন্ধীয় বিবিধ সমাধান 45. 


হইবে। এই সংখ্য! তিনটির মধ্যে 652 ও 815, 815 ও 978, অথবা 652, 
815 ও 978 এই তিন দলের গ. স|. গু. 163 হইতে পারে। এখানে 652 ও, 
978 এই দলটি ধরা হইল না কেন? কারণ, এ সংখ্যা দুইটির 168 ব্যতীত 

* এআর একটি সাধারণ গুণনীয়ক আছে বলিয়া উহাদের গ. সা. গু. হইবে 
163 অর্থাৎ 326 | 


উদাহরণ 14. দুইটি সংখ্যার গ. সা. গু. 17 এবং উহাদের যোগফল, 
136 হইলে, সংখ্যা দুইটি কি কি হইতে পারে? 


সংখ্যা দুইটির গ. সা. গু. 17 বলিয়া উহারা 17 দ্বারা বিভাজ্য ; স্থতরাং 

উহাদের যোগফলও 17 দ্বারা বিভাজ্য । 1396-18-81 অতএব, বুঝিতে 

হইবে যে, সংখ্য। দুইটিকে পৃথকভাবে 17 দিয়া ভাগ করিলে যে দুইটি ভাগফল, 
হয় তাহাদের সমষ্টি ৪। এখন দেখ, কোন্‌ কোন্‌ দুই সংখ্যার যোগফল ৪। 


8=14+7 এই জোড়াগুলির মধ্যে যে জোড়াগুলির সংখ্যাদ্বয়: 
8=2+6 পরস্পর মৌলিক কেবল সেইগুলিই'লইতে হইবে। 
8=3+5 ইহাদের মধ্যে 1 ও 7, এবং 3 ও 5 পরম্পরং 


8=4+4 মৌলিক। স্থতরাং দুই জোড়| সংখ্য| হইবে। 


** এক জোড়া সংখ্য৷ = [7 এ 1] ও 17X7=17 ও 119; 
আর এক জোড়া সংখ্য = 17 X3 ও 17x 5=51 ও 85. 
উদাহরণ 15. দুইটি সংখ্যার গ. সা. গু. 18 এবং ল. সা. গু. 108 হইলে, 
ংখ্য| দুইটি কি কি হইতে পারে? 
এখানে গ. সা. গু. যখন 18 তখন সংখ্যা দুইটিকে 18 fea ভাগ করিলে 
যে দুইটি ভাগফল পাওয়া যাইবে তাহারা অবশ্য পরস্পর মৌলিক হইবে, নতুবা: 
গ. সা. গু. 18 না হইয়া অন্য হইত। আর আমর! জানি যে, গ. সা. কে এ 
ভাগফল দুইটি দিয়া ক্রমিক গুণ করিলে ল. সা গু, পাওয়া যায়। এখানে 
1084+18=61 এখন এই 6-কে পরম্পর মৌলিক উৎপাদকে বিভক্ত করিতে, 


( উত্তর), 


-46 পাটীগণিত 


RAI 6=1X6, 6=2X3; 1 ও 6 এবং 2 63 পরস্পর মৌলিক, 
OAS নির্ণেয় সংখ্য! দুই জোড়া হইবে। 
a এক জোড়া সংখ্য =18% 1 ও 18 X6=18 ও 108, | ডু 

iI 


আর এক জোড়৷ সংখ্যা = 18 X2 ও 18x3=36 ও 54. 


উদাহরণ 16. দুইটি সংখ্যার গুণফল 12960. এবং উহাদের গ. সা. গু. 
86 এইরূপ কয় জোড়া সংখ্যা হইতে পারে? সংখ্যাগুলি নিৰ্ণয় কর। 
[ ক. প্র, 1946 ] 
*' গ* সা, গু. A. সা. গু. সংখ্যা দুইটির গুণফল 
83X41, সা. গু.= 12960, .'. ল. সা. @.=12960-+36=360. 
[ এখন উদা. 9এর সমাধানের মত কর।] 
9609-96-10. 10-1% 10, 10=2x5; ] ও 10 এবং 265 
“amis মৌলিক, স্থতরাং ছুই জোড়া সংখ্যা হইতে পারে। 
”* এক জোড়া সংখ্যা =30 X 1 ও 36 x 10=36 ও 960) 
অন্য জোড়া সংখ্য।=86 %2 ও 86% 5=72 ও 180. 
উদাহৰণ 17. কোন্‌ ক্ষুদ্ৰতম সংখ্যাকে 6, 8 ও 10 দিয়া ভাগ করিলে 
1 ভাগশেষ থাকে, কিন্তু 18 দিয়া ভাগ করিলে কোন ভাগশেষ থাকে না? 
এখানে 6, ৪ -ও 10-এর ল. সা. গু.= 120 [ল. সা গু. কষিয়| দেখাইবে]। 
Walk 120 ও তাহার যে-কোন গুণিতক 6, 8, 10 দ্বার! বিভাজ্য | অতএব 
বুঝা যাইতেছে যে, নির্ণয় সংখ্যাটি 120-4 কোন গুণিতক অপেক্ষা 1 বেশি। 
“এখন 120-4 কত গুণের সহিত 1 যোগ করিলে যোগফলটি 13 দ্বারা বিভাজ্য 
178 হয় তাহা নির্ণয় করিতে হইবে। ইহার জন্য 120কে 
2৪ দিয়া ভাগ করিলে কত ভাগশেষ হয় দেখ। ভাগশেষ 
এ হইয়াছে 3. এইবার দেখ 3-এর কত গুণের সহিত 
1 যোগ করিলে 13 দ্বার! বিভাজ্য হয়। দেখা যাইতেছে যে, ৯441 = 13, 
RU 18 দ্বারা বিভাজ্য । .. নির্ণের সংখ্যা-120১:44+-1 = 481. 


গ. সা. গু. ও ল. সা. গু. সম্বন্ধীয় বিবিধ প্ৰশ্নমাল| 47 


TEAL প্রশ্মমাল। 3 


la বৃহত্তম কোন্‌ সংখ্যা দ্বার! 5191 ও 5854কে ভাগ করিলে প্রত্যেক 
বার 4 ভাগশেষ থাকে? | [ ক. প্র. 1931 J 
/2. কোন্‌ ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 16 ও 20 দ্বারা ভাগ করিলে 
প্রত্যেক ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকিবে? 
» $. এমন বৃহত্তম সংখ্যা নিৰ্ণয় কর যাহ দ্বার| 1625, 2281 ও 4218কে 
ভাগ করিলে যথাক্রমে 8, 4 ও 5 ভাগশেষ থাকে ? [ ক. প্র. 1980] 
4. কোন্‌ লিষ্ঠ সংখ্যার সহিত 1 যোগ করিলে যোগফলটি 12, 16 ও 
18 দ্বার! বিভাজ্য হইবে? 
_/ 5. 4 অঙ্কের কোন্‌ বৃহত্তম সংখ্যার গুণনীয়ক 125 হইবে? 
8, কোন্‌ লঘিষ্ঠ সংখ্যা হইতে? বিয়োগ করিলে বিয়োগফল 48, 64, 
190 ও 120 দ্বার] বিভাজ্য হইবে ? j 
/7. BART কোন্‌ ক্ষুদ্ৰতম সংখ্যা 12, 16 ও 28 দ্বারা বিভাজ্য ? 
_8. 4 অঙ্কের কোন্‌ ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16 ও 18 দিয়া ভাগ করিলে 
প্রত্যেকবার 8 ভাগশেষ থাকে ? 
+ ০/9. 4 অঙ্কের কোন্‌ বৃহত্তম সংখ্যার ও 5 অঙ্কের কোন্‌ ক্ষুদ্ৰতম সংখ্যার 
গ. সা. গু. 248 হইবে? [ ক. প্র. 1944] 
10.. দুইটি সংখ্যার গ. সা. গু. এবং ল. সা. গু. যথাক্রমে 18 ও 819 | 
উহাদের মধ্যে একটি সংখ্যা 91 হইলে অন্যটি কত? i 
11. দুইটি সংখ্যার গ, সা, গু. 168 এবং ল. সা. গু. 3060288; একটি 
ংখ্য| 12096, অন্যটি কত? [ সিভিল সাভিম ] 
-12. চারিটি-ঘণ্ট। একবার একসঙ্গে বাজিবার পর যথাক্ৰমে 12, 18, 24 
ও 30 সেকেও অন্তর বাজিতে লাগিল। কতক্ষণ পরে পুনরায় উহার! একসঙ্গে 
বাজিবে? [ ক. প্র. 1921] 
18: কোন্‌ বৃহত্তম পাত্র দ্বারা, 9 সের 10 ছটাক ও 21 সের 14 ছটাক 


দুধকে সম্পূর্ণরূপে মাপা যায় ? 


48 পাটীগণিত [ প্রশ্ন, 8]. 


11. 4টা. 18 আন! 8.5 টা. ৪ আনার দুইটি বিলের টাক! একই প্রকার 
মুদ্রায় দিতে হইলে সর্বাপেক্ষা কত অধিক মূল্যের মুদ্রা ব্যবহার করা যাইবে ? 
18. 100000-এর নিকটতম কোন্‌ সংখ্যা, 2, 3, 4, 5, 6 ও 7 ছার 
বিভাজ্য ? [এ প্র. 1918 ] 
10. এক অযুতের নিকটতম কোন্‌ সংখ্যা 11, 22 ও 93 দ্বারা বিভাজ্য? ' 
"17. একটি গাড়ীর সম্মুখের চাকার পরিধি 9 ফুট 11 ইঞ্চি এবং পশ্চাতের 
চাকার পরিধি 12 ফুট 9 ইঞ্চি । গাড়ীখানি কোন্‌ ক্ষুদ্ৰতম পথ যাইলে উভয় 
চাকা পূৰ্ণমংখ্য| বার ঘূরিবে ? [ক. প্র, 1917] 
18, এমন কোন সংখ্যা আছে কি ‘যাহা দ্বারা 400 ও 600কে ভাগ 
করিলে ভাগশেষ যথাক্রমে 9 ও 13 হইবে? 
=> 19. কোন্‌ বৃহওম সংখ্যা দ্বারা 76, 02.3 41কে ভাগ" করিলে প্রত্যেক 
বার একই ভাগশেষ থাকিবে? 
—20. 578, 1364 ও, 912কে, কোন্‌ বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করিলে 
একই ভাগখেষ থাকে? 
21. 300 ও 500-র মধ্যবর্তী কোন্‌ কোন্‌ সংখ্যার গ. সা. গু, 63 হইতে পারে? 
22. সমান দরে 3 শি. 6 পে. ৪% শি. ৪ পে. দিয়| কয়েকটি কলম কেনা 
হইল। প্রত্যেকটি কলমের মূল্য অধিকপক্ষে কত. হইতে পারে? 
28. , কোন্‌ ক্ষুদ্ৰতম, সংখ্যাকে 48, 64, 72, ১০, 120 ও 140 দিয়া ভাগ 
Sax যথাক্ৰমে 98, 54, 62, 70, 110 ও 130 ভাগশেষ থাকে ? (ক. প্র. 1898] 
pet 23759143 হইতে কোন্‌ ক্ষুদ্ৰতম ও. কোন্‌ বৃহওম সংখ্য৷ বিয়োগ 
করিলে অন্তরফল গুলি 24, 35, 91, 190 ও 150 দ্বার| বিভাজ্য হইবে? 
_ [ক, প্র, 1896, 1941 } 
Ad. কোন্‌ ক্ষুদ্ৰতম সংখ্যাকে 80, 96, 108 ও 198 দ্বারা ভাগ করিলে 
যথাক্ৰমে 78, 89, 101 ও 121 ভাগশেষ থাকিবে ? 1 
` 26. 18000 ও 14000 হাজারের মধ্যবর্তী কোন্‌ সংখ্যাকে 152 ও 285. 
Wal ভাগ করিলে প্রত্যেক বার 81 ভাগশেষ থাকে ? DS. প্র. 1943 )৷ 


গ. সা. গু. ও ল. সা. গু, সম্বন্ধীয় বিবিধ প্রশ্নমালা 49 


27. 462টি আম 546টি সন্দেশ কতকগুলি বালককে সমানভাবে ভাগ 
করিয়া দেওয়া হইল। বালকদিগের সংখ্যা কত? যতগুলি সম্ভব উত্তর দাও। 

28. দুইটি সংখ্যার সমষ্টি 1212 এবং উহাদের গ. সা. গু. 1011. এরূপ 
কয় জোড়া সংখ্যা হইতে পারে? সেই জোড়াগুলি নির্ণয় কর। [ক. প্র.1942], 

29. দুইটি সংখ্যার সমষ্টি 873 এবং উহাদের গ. সা. গু. 97 হইলে সংখ্যা 
দুইটি কি কি হইতে পারে? | 

30. দুইটি সংখ্যার ল. সা. গু. 2876 ও গ. সা. গু. 182; সংখ্যা দুইটি 
কি কি হইতে পারে? 

* 81. এমন দুইটি সংখ্যা নির্ণয় কর যাহাদের গ. সা. গু. 8] ও ল. সা. গু. 
372 হইবে । যতগুলি সম্ভব উত্তর দাও | 

‘82. দুইটি সংখ্যার গুণফল 7168 এবং গ. সা. গু. 16 হইলে, সংখ্যা 
pe কি কি হইতে পারে? 

দুইটি সংখ্যার গুণফল 12960 এবং উহাদের গ. সা. গু. 86 । সংখ্যা 
48 যতগুলি সম্ভব উত্তর লিখ। 

' 84, এমন একটি ক্ষুদ্ৰতম সংখা! নির্ণয় কর যাহাকে 11 দিয়া ভাগ করিলে 
কোন ভাগশেষ থাকে না; কিন্তু 5, 6 ও ৪. দিয়া ভাগ করিলে প্রতোকবার 
ভাগশেষ 1 থাকে। [ছাত্ৰ 1895] 

85. কোন্‌ ক্ষুদ্ৰতম সংখ্যাকে 12, 18 ও 21 fray ভাগ করিলে 4 
ভাগশেষ থাকে, কিন্তু 22 দিয়| ভাগ করিলে কোন ভাগশেষ থাকে ন? » 1) 

86. কোন্‌ af অখণ্ড সংখা] 13 ও 14 দ্বারা সম্পূর্ণ ‘বিভাজ্য Bt 

-37. কতকগুলি WAA গণন| করার সময় দেখা গেল ক্স) টি 
গণনা করিলে 1টি বাকি থাকিয়! যায়, একসঙ্গে 4টি করিয়া গণনা কব 
বাকি থাকে, চটি করিয়। গুণিলে 9টি এবং 6টি করিয়া! গুণিলে 4টি বাকি থাকিয়া 
যায়। ন্যুনপক্ষে মার্কেলের সংখ্যা কত? 

"88. কোন্‌ ক্ষুদ্ৰতম সংখ্যা 20 পৰ্য্যন্ত যুগ সংখ্যা গুলির দ্বারা বিভাজ্য ? ri 


4—X 


দ্বিতীয় অধ্যায় 


ভগ্নাংশ 
ভগ্নাংশের সব্বলত৷ সম্পাদন 
2. তোমরা শিখিয়াছ যে, ভগ্রাংশের সরলতা সম্পাদনের সময় প্রথমে 


‘বন্ধনী’, তারপর ‘এর’ (বা ০1), +, X, +, = প্রভৃতির sis ঠিক পরপর ' 


করিতে হয়। নিয়ের উদাহরণগুলি দেখ। 
উদাহরণ 1. সরল কর: 108-543 এর 11৫%-3৯3. 
প্রদত্ত রাশি-3-7-4-8 এর 7১25-1১09 


=82_10_ 8 _448-20-9 


8 2] 14 42 
448-99 _419_ 041 
42 42 42 ৰ. 


উদাহরণ 2. 43-23+3-44—J=]) কে সরল কর 

প্রদত্ত রাশি-3-5৯-3$-478)) ৰ 
লষ-ৰিণওঁক($-আচ)}=$-{ৰ*$- RE} 
= -1%- ক) F-44852 
=$— 1484 = 94 $9421 = 22) = 147. 

[ দ্রষ্টব্য £- বন্ধনীগুলির মধ্যে প্রথমে সর্বাপেক্ষা ভিতরের রেখা-বন্ধনীর 
কাজ আগে করা হইল। আরও লক্ষ্য কর, — 3/334) একটি ভগ্নাংশ ধরিতে 
হইবে বলিয়া (4-a) কে সরল করিয়া ষে 3 হইয়াছে তাহাকে এর সঙ্গে 
গুণ বুঝাইবার জন্য এক রেখায় AAG লেখা হইয়াছে। তোমরাও এইভাবে 
সব সময় লিখিবে। ] 


ভগ্নাংশের সরলতা সম্পাদন ঠ1 
উদাহরণ 8. সরল কর :-_ 
(34+9)(1+9)+103+3x ($- পিচ sae 2). 
Ge 541) 21. lx 
রিট A MEINE E O, 


SE t+ | 4421-24 1 
174 -6= AS Co =: 


[বিশেষ wea (oe সরলকরণটি ভাল sian বুঝিয়া লও | এই 
প্রকারের অঙ্ক কষিতে বালকের! প্রায়ই ভুল করে। প্রথম বন্ধনী 'দুইটির মধ্যে 
«কোন চিহ্ন ন| থাকায় উভয়ের গুণ aay এবং উভয়ে একটি পদ বলিয়া 
$ ও $-কে এক রেখায়, লেখ! হইল । উহাতে লব ও. হর সব কাটিয়া 
cia, কি থাকিল? থাকিল পূর্ণসংখ্য। 1 |. তারপর +3২ (3) 
এবং ERR-I এই দুইটির সরলীকরণের পার্থক্য বেশ ভাল করিয়া বুঝিমা 
rt) ঠ ও ($-$) এর মধ্যে wifes থাকায় উহাদের কার্য আগে না 
হইয়| আগে ভাগের কাধ্য অর্থাৎ atx $x (gA) কর! হইয়াছে; কিন্ত 
$(8-3)এর আগে ভাগচিহ্ন থাকিলেও শুধু ঠুকে এখানে উন্টাইয়! দেওয়া! হয় 
নাই। কারণ, এখানে } ও (8-4) এর মধ্যে কোন চিহ্ন না থাকায় এ 
ছুইটিতে মিলিয়া একপদ বুঝাইতেছে বলিয়| এক রেখায় তু লেখ! হইয়াছে। ] 


প্রশ্নমাল। 4 
‘মুখে মুখে সরল FT 
০ এল 18-43 8. এর 3yxd 
A, ঠুণকুনকু। |; 5, Beg aad f 


52 


পাটীগণিত [ ata 4] 


Salah কৰ 


. 11822 এর Ye th এর কু 5 

,. 18 +23} X23; 2% এর # 

. 8$-11৮35-8$ এর 18 এর 14+} 

, R+ এর 8-13 34-(8-- &- By 
,.[11-$-02-8725)১1$] 

+ 8$78-$8)7+0-8)$-5) 

» [15-0-$-8878)) x2 

. B+- +i এর 8414-79) 

. (1878) এর (1}--$)- (+14) এর (14-4) 

. 8—8(24—-17)+(2-1+(6—4)] 

‘16. (4-$+4-3)+(8+43-4-}) 

. (tish +" ঠ) t-t) 

+ G-A) এর (ঠ--১$) (8-3) এর ($-49) ' 

. (33-36) X (হন _' 3s) 1448-48) x (Gs — ১0) 

= ł+13+4x(2}+1})-72 

+ 78-9$8(45718748) X Fe WN 

e 4438-13) (EFH TAR yy) এর সু || 
( 1[011+17071807152)] খুব A 
, প্রমাণ কর যে [(7$- 2) + 48 4-$]--1 


স(1$78)+ (}ঠ} 7-]8). | 
জটিল ভগ্নাংশ 


3, 88181 813 উভয়ই ভগ্নাংশ তাহাকে 
42 3 
জটিল ভগ্নাংশ বলে। যথা, 3 3f 5 £ ইত্যাদি।: 


জটিল ভগ্নাংশের সরলতা সম্পাদন 53 

জটিল ভগ্নাংশের লব ও হরকে স্পষ্টরূপে বুঝাইবার জন্য উভয়ের মধ্যকার 
কমিটি (রেখাটি ) একটু মোটা করিয়া দিতে হয়। 

4. জটিল ভগ্নাংশের সরলত। সম্পাদন £-- (1) জটিল ভগ্নাংশেরও 


* লব ও হরের মধ্যে ভাজ্য ভাজক সম্বন্ধ, JOI জটিল ভগ্নাংশকে সরল ভগ্নাংশের 


আকারে পরিণত করিয়া! সরল করা যায়। 
(2) অথবা, লব ও হরকে পৃথক পৃথক সরল করিয়া নৃতন লবকে নৃতন হরটি 
দ্বারা ভাগ করিয়া জটিল ভগ্নাংশকে সরল, কর! যায়। নিম্নের উদাহরণগুলি দেখ | 


উদাহরণ 1. 73৮০৯৯৮০৯৯০ | 
' উদাহরণ 2, [-৪+1$-০৯$-৪৮$-5। 
উদাহরণ ৪. {rte ba) 


উদাহরণ 4. Hs ff e aa =3। 

(wea: ও হি 
এরূপ লিখিতে পার, কিন্তু এরূপ লিখিলে কৌন কোন স্থলে (যথা, ‘+’ চিহ্নের 
পর ) ভুল হইয়া যাইবার সম্ভাবনা আছে। সেজন্য এরূপে না লিখিয়া একই 
রেখার উপরে ও নীচে FI, এইভাবে লিখিতে অভ্যাস করিবে | উপরের সব 
উদাহরণেই এরূপ করা ভাল 1] 


উদাহরণ 5. pls নব এর ফ [ ক. প্র. 1922 ] 


54 পাটীগণিত 


পালা রাড যারা Rit 
G 31 
*উদাহরণ 6. সরল কর BE এর OT + $05 +33) এন $- 


6f, 
প্রদত্ত amas is এর eats ৰা 


গণ্য) 778, এ চকু a 
স্ন এর সৰ" ঠি) এর উ | 


j 


af, tte 11১5 
=i axa 2 


[ দ্রষ্টব্য £_ *এখানে S 433) একটি অংশ, স্থতরাং আগে 254 +H 
যোগ করিয়া যোগফল $5 কে $-এর সঙ্গে এক রেখায় লেখা হইয়াছে; § SE 
লেখা উচিত নহে। ইহা সর্বদা স্মরণ রাখিও। এইরূপ টা 
ভুল হয় আবার দেখ, ‘+? চিহ্নের পরের অংশ লব ও হরে কাটাকাটি হওয়ার 
পর লবের 4X7X3 একসন্দে গুণ কর] হইল A এবং হরের 11 ২5-৩ গুণ 
কর! হয় নাই। তাহা না করিয়| উহার! ‘+’ চিহ্নের পরে থাকায় সমক্টুরু 
উল্টাইয়| দেওয়া হইয়াছে, তারপর লব হরে অনেক কাটিয়া, ছোট হইয়া গেল।] 

উদাহরণ 7. সরল কর. Gt Dt এর # 

প্রদত্ত রাশি= 0 xb GSE a 

ন ৫1 


= 11১ 9১৪১৫ {5 4৯7. ৰ ৰ 
=x চাৰ Leas 1495535) 


[ উপরের খের নিউ ইহার পাইবা eee 


oS - 
x 


B < 


10. 


জটিল ভগ্নাংশের প্রশ্নমালা 55 
প্রগ্নমাল৷ 5 
সরল কর ঃ£-- 
4 t x4 + 28 
1G 2, a ৪. 1 4. 15 
a + 8-8x 13+7 
ৰ - +] পিক ছন 1233 
1% 5% এর 7. 
Wy 6X5 Bog aoe [আ. ছাত্র, 1889] 
88-1%১ 2 34+4-4_yh43 
a wee ae” Gite 
লন 11. ae a =f [ব ছাত্র, 1927) 
12. 76-01-7577) ,. 48. 2778 45 
843-4) $x 3) x কুচ 2$- ad 
ন [ প্রে. ছাত্ৰ, 1889 ] 
14. 14-(8x8+9 এর ৯১-১4 J 
7h, 113-98 দি চায় 
15. 81313} 10 Offi [ ব. ছাত্ৰ, 1928 ] 
এর 1-14- k 
16 MFO) 17. টিটি iag 
[ মা. প্র. 1885] 
98-2$4-17 
18. আঠ) এর চুর টি এর ৯ [ লণ্ডন ] 
24142413) | 
19. ৮০৮85 [এ প্র. 1899] 
20. n dea [ ক, প্র, 1891] 
27 
a কেও আন, (ja 


56 


চত 
= 


nb 
g 


N 
ot 


24-8 এর 18 4 1) ৮ . 192 
(ai a) 24)” 83 ._ 
24—-18x2 _ 158 
৷ চি ait 264 ঘা, À 
+ (13) x (83-8) + (1884-13) এর 9 [ ক. প্র, 1887 ] 
p 
(14144) + (৷; [ ব. ছাত্র, 1986 ] 
ৰ (এ+ ere [ প|. প্র. 1919 ] 
3% 
3১448345858 
ছা জু a [ ক. প্র. Br) 
(68708৮87088) 
l (58408330853) ae aay 
চা (ong) x2 ` C% প্র, 1928 ] 
BEX 928-128-439) [পূ.ছাও 1891] 
1-12 (3+3x 30) 
PERE 9৮৮ aL 
Tee mo [ চা. প্র. 1935 ] 


36. 


37. 


পাটীগণিত [ প্রশ্নমালা 5 ] 


+ 7733 স (f+) + 4x140- 7) 
ৰ, 134+2+304p)-_L 


1 
34. E 245 চট) এর 


1-3 i= 5 
এরর |) ত) 
555 = ia ne Py 
মি ৪1781 ৰু [ক a. 1890 ] 


tio = ae 


ক্রমিক বা অবিরত ভগ্নাংশ 57 


98. _ EHESS Ero এর 64.9} [ ছাত্র, 1898] 


9. 0+8) এ 8 me (14+ pei’) 
24% 3+ গগন এর তু 

2-2x4 এর § 110-4) এর 3372X} 

40. বৰ} বশত এর 58 


“AL alte সত, Hi fea 
=a 
1+23+34 552+ 11 ye 
i en হাতা [ ক. প্র. 1879] 
14 24 84 / 
/ 
ক্ৰমিক বা অবিরত ভগ্নাংশ | 


চ. পূর্বে আমরা দেখিয়াছি যে, ভাগচিহ্ছের ace ঠা ভগ্নাংশকে 


জটিল ভগ্নাংশে পরিণত কর! যায়। যথা, 


9-[2+15-(1+83-2}'}} 


=9-[2+{5 চি )]-8-15৯- -z 


এই প্রকারের জটিল ভগ্নাংশকে ক্রমিক বা অবিরত ভগ্নাংশ বলা হয়। 
প্রদত্ত সরল ভগ্নাংশকে সরল করিতে হইলে যেমন সর্বাপেক্ষা ভিতরের রেখা- 
বন্ধনীর কাৰ্য্য প্রথমে আরস্ত করিয়া ক্রমশঃ বাহিরের বদ্ধনীর কাৰ্য্য করিতে হয়, 
সেইরূপ এখানে এই অবিরত ভগ্নাংশটিকে সরল করিতে হইলে প্রথমে সর্বনিম্ন 
স্তর হইতে আর্ত করিয়া ক্রমান্বয়ে উপরের দিকে উঠিতে হয়। 


er-fin- —}=6}. 
এখানে দেখ, CAE ডী =} কে সরল করিয় $ হইল, পরে 
ৰু কে সরল করিয়া হইল, পরে 148 কে সরল করিয়া 2, তারপর দু কে 
পরল করিয়া ( এক দীড়িতে লিখিয়া ) $ এবং সর্বশেষে 7 - -ঠ কে সরল এ 
6} উত্তর vèa | 


Eig 21] ত 
[দ্রষ্টব্য £ aa কে নক ap 4 এইক্ষপও লেখা যায়। 


A 


1 
ছুতরাং 1178: 51 = a শেখা লে বুৰিৰে Bel + — T এর 


সমান ।] 
উদাহরণ 2. ( দ্বিতীয় প্রণালী ] i ENTER 


(3 এর লৰ } কে এবং হয় 48 কে 3 দিয়া গুণ করিয়া | হইল ) 
এ (753 এর লব ও হরকে ৪ দিয়া গুণ করিয়া) 
৫ (চুক এর লব হয়কে 5 দিয়| গুণ করিয়া) 
[এই প্রণালীটি সরল ও সংক্ষিপ্ত ] 


ক্রমিক ভগ্নাংশের প্রশ্নমাল| 5 
elgato 6 
সরল কর :-- 
1 


LET ime 1650) 2 seo 
10+; 1-২] 
243 ৰ i+} 


P 
1+} [ ক. প্ৰ, 19407 
7, ৪-৪% 24-1. (wat 1879) ৪. rm 


-H 


9. 2-+-775 16, +" — 
যি TD গা 


2 
ee = 
a লালন 
g 1 
TE হি = 
1১ tepat 
a 
3 
15. + ba এরর 
নি (5453, (= a 
pE 1-33 
16. 2-— 5 3: p 
8+ TE 
1 i 
2575 EE 
Le. 1915 ] [ ক. প্র, 1883 ] 
ক্রমিক ভগ্নাংশের আকারে লিখিয়| সরল কর £-- 
১7088 1818 পুতিন] 9 
IEN aa ৰে বি EEE 
s 3+ 4+ 5 ৰ 1+ 3+ 3 3 l1- 3+ 3 


21710707058) 22. 2+8+(4-5+(6+3) 


ভগ্নাংশের গ. সা. গু. ও ল. সা. গু. 


6. ভগ্নাংশের গ. সা. গু: £--পূৰ্ণ সংখ্যা সম্বন্ধে আমর! পূৰ্ব্বে দেখিয়াছি 
যে, কোন সংখ্যাকে অপর একটি সংখ্যা ছারা ভাগ করিলে যদি কোন ভাগশেষ 
না থাকে, তবে প্রথমটিকে দ্বিতীয়টির গুণিতক এবং দ্বিতীয়টিকে প্রথমটির 
গুণনীয়ক বলে। ভগ্নাংশ সম্বন্ধেও ও কথা প্রযোজ্য । তবে ভগ্নাংশে ভাগশেষ 
বলিয়া কিছু থাকে না। ভগ্নাংশের ভাগহারে ভাগফল হয় কোন পূৰ্ণ সংখ্যা, 
না হয় কোন খণ্ড সংখ্যা বা ভগ্নাংশ হইয়া থাকে। অতএব, আমরা বুঝিব এই 
থে, কোন ভগ্নাংশকে অন্য একটি ভগ্নাংশ দ্বারা ভাগ করিলে যদি ভাগফল একটি 
অখও সংখ্যা হয়, তবে ভাজকটিকে ভাজ্যের গুণনীয়ক এবং ভাজ্যকে ভাজকের 


ভগ্নাংশের গ. সা. গু. ও ল. সা. গু, 61 


গুণিতক বলা হয়। যথা, Fey = 12 (পূৰ্ণ সংখ্যা ), অতএব এখানে ভাজক 
ঘটি ভাজ্য এর গুণনীয়ক এবং ভাজ্য কুটি ভাজক ga গুণিতক। আবার, 
47 8 = 12, এখানে 4টি গুণিতক এবং $ুটি 4-এর গুণনীয়ক | 

কোন ভগ্নাংশের গুণনীয়ক ভগ্নাংশই হইবে, কখনও পূর্ণ সংখ্যা হইবে না 
এবং এ ভগ্নাংশ ক্ষুদ্ৰতৰ ভগ্নাংশ হইবে; কিন্তু ভগ্নাংশের গুণিতকটি ভগ্নাংশ বা 
অখণ্ড সংখ্যা হইতে পারে। 


দুই বা ততোধিক ভগ্নাংশের যদি গ. সা. গু. নির্ণয় করিতে হয়, তবে 
উহাদের বিভিন্ন গুণনীয়কগুলির মধ্যে যেটি সৰ্ব্বাপেক্ষ| বড় ( গরিষ্ঠ ) সাধারণ 
গুণনীয়ক, তাহাই হইবে উহাদের গ. সা. গু.। যে ভগ্নাংশটির লব সর্বাপেক্ষা 
বড় এবং হর সৰ্ব্বাপেক্ষা ছোট, সেই ভগ্নাংশ হইবে সর্বাপেক্ষা বড়। অতএব, 
ভগ্নাংশের গ. সা. গু. নির্ণয়ের সময় দেখিতে হইবে সর্বাপেক্ষা বড় কোন্‌ 
ভগ্নাংশ ছারা প্রদত্ত ভগ্নাংশগুলিকে ভাগ করিলে প্রত্যেকের ভাগফল অখণ্ড 
সংখ্যা হয়। 

এরূপ হইতে গেলে, প্রদত্ত ভগ্নাংশগুলির লবগুলি, গ. সা. গু. ভগ্নাংশের 
লব দ্বার! বিভাজ্য হওয়া চাই এবং গ. সা. গু. ভগ্নাংশের হরটি প্রদত্ত ভগ্নাংশ 
গুলির হুরগুলি ছারা বিভাজ্য হওয়া চাই। অতএব, স্পষ্টই বুঝ। যাইতেছে, 
গ. সা. গু. ভগ্নাংশের লব হইবে প্রদত্ত ভগ্নাংশগুলির লবগুলির গ. সা. গু. এবং 
উহার হর হইবে প্রদত্ত ভগ্নাংশগুলির হরমমূহের ল. সা. গুন। সুতরাং 
সংক্ষেপে নিয়ম হইল £-- 

faa গ. জা. গু. 
farda গ. সা. চির লা i 

Laa £--ভগ্নাংশের গ. সা. গু. নির্ণয়ের সময় প্রথমে (1) মিশ্ৰ ভগ্নাংশকে 
অপ্ৰকৃত ভগ্নাংশে পরিণত করিবে, (2) কোনটি পূর্ণ সংখ্যা থাকিলে তাহার 
নীচে 1 রাখিয়া তাহাকে ভগ্নাংশের আকারে পরিণত করিবে এবং (8) প্রদত্ত, 
ভগ্নাংশগুলিকে aRt আকারে পরিণত করিবে। ] 


62 পাটীগণিত 


; উদাহরণ। 6,38 ও 1}$ এর গ. সা. গু. নিৰ্ণয় কর। 
এখানে, G=$ [ ভগ্নাংশের আকারে লেখ! হইল ] 
Pash [ লঘিষ্ঠ আকারে পরিণত কর! হইল ] 
1}$=3{ [ অপ্ৰকৃত ভগ্নাংশে পরিণত করা হইল ] 
এক্ষণে, 6, 3 ও 21 এই লবগুলির গ. সা. গু.=3 
এবং 1, 22 ও 11 এই হরগুলির ল. সা. গু. =22 
নির্ণেয় গ. সা. @ = ah । 


প্রশ্নমাল| 7 
গ. সা. গু. নিৰ্ণয় কর 2 
Pad, 22% 38335 8.4 24) 18 4 $ 3, 43 
5. $ 33, so 6. ৰু ts 5 7. 5, 27b, į ও 18 
8. কোন্‌ বৃহত্তম সংখ্য! দ্বার| ঠ, & ও 3 সম্পূর্ণরূপে বিভাজ্য? 
8. বৃহত্তম কোন্‌ রাশি দ্বারা 2} ফুট, 4} ফুট ও ৪} ফুটকে ভাগ করিলে 
> "প্রত্যেক ভাগফল একটি অখণ্ড সংখ্য| হইবে? 
10. কোন্‌ গরিষ্ঠ রাশি দ্বারা 29১ মণ, গছা মণ ও 33 মণকে ভাগ করিলে 
প্রত্যেক ভাগফল পূৰ্ণসংখ্যা হইবে? | 
7. ভগ্নাংশের ল. সা. গু, মনে কর, বু ও 3? এই ভগ্নাংশ দুইটির 
'ল, সা. গু. নিৰ্ণয় করিতে হইবে। অতএব, এমন একটি ক্ষুদ্ৰতম সংখ্যা নিৰ্ণয় 
করিতে হইবে যাহাকে 3% ও 38 দিয়া ভাগ করিলে প্রত্যেক ভাগফল অখণ্ড 
AMT হয়। এরূপ হইলে স্পষ্টই বুঝা যাইতেছে যে, সেই সংখ্যাটির লব প্রদত্ত 
ভগ্নাংশগুলির লবগুলির দ্বারা বিভাজ্য হওয়া চাই এবং প্রদত্ত ভগ্নাংশগুলির 
হুরগুলি সেই নির্ণেয সংখ্যার হর দ্বার! বিভাজ্য হওয়া চাই। অতএব, ওঁ প্রদত্ত 
ভগ্নাংশগুলির লবগুলির ল. যা. গু. এবং হরগুলির গ. সা. গু. i করিতে 
হইবে। অতএব, সংক্ষেপে নিয়ম হইল £__ 


লবগুলির ল জা. গু. 
নির্ণেয় ল. সা. গু.= ARA 


ভগ্নাংশের গ. সা. গু.- ও ল. সা. গু. 6৪. 


é ie মনে বরাখিবে যে, ভগ্নাংশের গ. সা. গু. নির্ণয়ের সময় যে সব নিয়ম মত 
প্রথমে কাৰ্য্য করিবার কথা বল| হইয়াছে, এখানেও ঠিক সেই মত করিতে 
হুইবে | 
উদাহরণ। 8,05, ও 2£ এর ল. সা. গু. কত? 
এখানে 8=$ [ ভগ্নাংশের আকারে লেখা হইল J 
ns = [ লঘিষ্ঠ আকারে লেখা হইল ] 
Z=12 [ অপ্ৰকৃত ভগ্নাংশে পরিণত করা হইল J 
৪, 9 ও 12 এই লবগুলির ল, সা. গু. - 24, 
এবং 1, 10 ও 5 এই হরগুলির গ. সা. গু.= 1 
*"* নিৰ্ণেয় ল. সা. গু. = এ 24. 


প্রশ্নমাল। ৪ 

সা. গু. নির্ণয় কর £-- 
to: 4 2. THs, 146 8. 12, 35, 215 
$f 1% 5. $3,283 6 1ft Idd, the. vob 

7. কোন্‌ লঘিষ্ঠ সংখ্যাকে yo, Yr ও 4 দিয়া ভাগ করিলে প্রত্যেক 
ভাগফল অখণ্ড সংখ্যা হইবে ? 

8. কোন্‌ ক্ষুদ্ৰতম রাশিকে 7h গজ, 11} গজ ও 98 গজ দিয়া ভাগ 
করিলে ভাগফলগুলি পূৰ্ণসংখ্যা হইবে? 

9. তিনটি ঘণ্ট! প্রথমে একসঙ্গে বাজিয়া তারপর যথাক্ৰমে ৪%, 2} ও 13 
সেকেণ্ড অন্তর বাজিতে লাগিল। ন্যুনপক্ষে কতক্ষণ পরে ঘণ্টাগুলি পুনরায় 


একসঙ্গে বাজিবে ? 
10. দুইটি ভগ্নাংশের গ. সা. গু, সর এবং ল. সা গু. 13 একটি ভগ্নাংশ 


কন হইলে অন্যটি কত? 


= = এ 


64 পাটীগণিত [প্রশ্ন 8) 


. 11. কোন গাড়ীর চাকা দুইটির পরিধি 63% ফুট ও 838 ফুট । গাড়ীটি 
অন্ততঃ কতদূর গেলে উভয় চাকা একই সময়ে পূর্ণসংখ্যক বার ঘুরিবে? 
[a বি. 1877} 
12. রাম তাহার টাকাগুলির $ হরিকে, Zags এবং অবশিষ্টাংশ মধুকে 
দিল। রামের ন্যনপক্ষে কয়টি টাক! ছিল? 


ভগ্নাংঢশন্র লঘ্মুকব্রণ 
8. কোন মিশ্র বা অবচ্ছিন্ন রাশির ভগ্নাংশকে সেই জাতীয় অপর কোন 
এককে ( নিম্নতর বা“উদ্ধতর ) প্রকাশ করাকে ভগ্নাংশের লঘৃকরণ বলে। 
উদাহরণ 1. 13৮ টাকায় কত পাই? 
13৮ টাকা = ?$ টাক| ($$* 16 x 12) পাই =208 পাই। 
উদাহরণ 2. $ পাউণ্ডে কত ফাদ্দিং? 
$ পাউও_($৯ 20% 12 x4) ফাদ্দিং =? 20 ফাদ্দিং। 
উদাহরণ 8. ro মণে কত ছটাক হয়? 
বুট মণ= yio X 40x 16) ছটাক => ছটাক-3%$ ছটাক ৷ 
উদাহরণ 4. 10 শিলিং 6 পেন্সে কত পাউণ্ড ? 
(প্রথম প্রণালী ) 
10 শি. 6 পে.=126 CH= 3285 পা.=ঃ$ঁঠ পাউণ্ড ৷ 
(দ্বিতীয় প্রণালী ) 6 পে.= কু শি.=$ শি. 
10 শি. 6 পে.-10$ শি.= নঠঠুঢ পা.?ঠ পাউণ্ড | 
উদাহরণ 5. 2 টাক! 10 আনা ৪ পাইকে টাকায় পরিণত কর। 
৪ পাই = আ. = 3 আনা; 
10 আঁ. 8 পা.= 108 আ.-+ Sh. = 3825 টী. = টাকা ৷ 
2 টা. 10 আ. 8 পা.=28 টাকা | 


ভগ্নাংশের লঘৃকরণ 65 


উদাহরণ 6. 130 ইঞ্চিতে কত গজ? 
130 ইঞ্চি =) ফুট = Wis গজ= 9] } গজ । 
উদাহরণ 7. 1243 টাকাকে টাকা, আনা, পাই প্রভৃতি মিশ্র, রাশিতে 
প্রকাশ কর। 

ৰ 1238 ট1.= 12 51.433 টা. =]2 ট1. +33 16 আনা 

=12 টা.434 W. =12 6.43 আ.+3 12 পাই 

=12 1.43 আ.+-8 পা. = 12 টাকা 3 আন! ৪ পাই। 
উদাহরণ ৪. 12 টাকা 14 আনার %-কত? 
প্রথম প্রণালী £ 19 টা, 14 আ. x §=1214 টা, x $=192x 8 টা, 

=515 টা.=৪ টা. 9 পাই। 

দ্বিতীয় প্রণালী £ 19 টা. 14 আ. x §=906 আ. ২ $=99 আ. 
= 128} আ.-৪ টা.+4 আ.=8 টা.+ঃ$ 12 পা._৪ টা. 9 পাই। 


তৃতীয় প্রণালী ঃ 12 টা. 14 আ. Sie Ee 
১২ টা. 9 পাই। 


চতুর্থ প্রণালী 12 টা, 14 আ.১%- নিল ry 

=1 টা. 9 আ. 9 পা. X 5=8 টা, 9 পাই । 

[ তৃতীয় প্রণালীতে প্রথমে 12 টাক! 14 আনাকে 5 গুণ করিয়া তারপর 
সেই গুণফলকে ৪ ভাগ করা হইল। চতুর্থ প্রণালীতে আগে 12 টাকা 14 
আনাকে ৪ ভাগ করিয়া সেই ভাগফলকে পরে 5 গুণ করা হইয়াছে। সাধারণতঃ 
চতুৰ্থ প্রণালীই অবলম্বন করা হয়। ] 

উদাহরণ 9. 23 পাউণ্ডের F+23 ক্রাউনের ¥—7 শি. 6 পে. 8 এর 
মান নিৰ্ণয় কর। è 

প্রদত্ত রাশির নির্ণের মান-£ স} a + Bx 3 mxa শি. 

5—X ৰ 


66 পা্চীগণিত 
5 

=4x20 শি.+3%5 শি. -15 x5 fa. 
=40 fa +p শি.-5 ₹-৪+৮-৬ fa, = 95 শি. 
=15 শি. 10 পে. । 

উদাহরণ 10. সরল কর: 

8 মণ 12 সের 8 ছটাকের its যর 

177 


প্রদত্ত রাশি-3 মণ 


53 2x4 12329 
=i মণের 151 _:4 মণের Bf মণ মণ 


=! মণ মণ= 245 মণ=24 মণ 4 সের। 
প্রশ্নমাল। 9. 
_ প্রথম *টি প্রশ্নের মুখে মুখে উত্তর,কর £_ 
1. & টাকায় কত গণ্ডা? 2. $ পাউণ্ডে কত পেন্স? 
8. yh মণে কত ছটাক? 4. 4 গজে কত ইঞ্চি? 


ভগ্নাংশের লঘূকরণের প্রশ্নমাল| 6” 


gy ঘণ্টায় কত সেকেণ্ড ? 6. 


7. $ ক্রাউনে কত ফাদ্দিং ? 8. 


11. 
18. 
15. 
16. 
17. 
18. 
19. 
20. 


34 টাকায় sera? | 10. 
750 গণ্ডায় কত টাকা? 12. 
612 পাইএ কত টাকা? 14. 
1320 ইঞ্চিতে কত মাইল? 
7 টা. 5 আ. 4 পাইএ কত টাকা? 
19 সের ৪ ছটাকে কত মণ? 


7 পা. 10 শি. 4 পেন্সে কত পাউণ্ড ? 


+ গিনিতে কত পেন্স? 

ঠু টনে কত কোয়ার্টার ? 

2 মণে কত ছটাক ? 

320 পেনিতে কত সভারিন্‌? 
1020 তোলায় কত মণ? 


16 টাক! 10 আন! 8 পাইকে টাকায় প্রকাশ কর। 
10 ঘণ্টা 16 মিনিট 40 সেকেণ্ডে কত ঘণ্টা? 


মিশ্র রাশিতে প্রকাশ কর £- 
ধৃত টন 22. 198 পাউণ্ড (অৰ্থ ) 23. 162 টাকা 


21. 
24. 


102 মণ 25. 174 গজ 


296. পশুর ঘণ্টা 


নিম্নলিখিত রাশিগুলির মান নির্ণয় কর £ঃ- 


27. 
28. 
29. 
“81. 
33. 
34. 
85. 
36. 
37. 
188, 


6 টাকা 6 আন 6 পাই এর ৪ ' 

10 পা. 12 শি. 9 পেন্সের $ 

27 গজ 1 ফুট 6 ইঞ্চির ও 30. 
8 বৎসর 73 দিনের ২45 82. 
10 মণ 15 সেরের $ এর 1 এর নু 
৪ টন 6 হন্দরের 18৯ 

56 টা, 15 আ. 2 পা. +2 

8 ট|. 10 আ. 6 পা. এর 28-6 টা. 
73 টা.+ঠঠ টা._11 টাকার $ 


2 মণ 22 সে. 3 R. X'i 
26 টা. 10 আ. 8 পাই +৪} 


[dL প্র. 1928 ] 
9 আ. 9 পা. এর 3 


i 


27 মণ 5 সেরের 4—32 সেরের 2841 মণ 22 সেরের gy 


68 পাটীগণিত [ প্রশ্নমালা 9] 
89 10 গজ 2 ফুট 3-1 মাইল + 91 গজ 1 ফুট 6 ইঞ্চি+? 


40. 20 বৎসর 10 দিন ২ কু 410 দিনের $ এর য় 


41. ৪ শি. 6 পে. এর 441 পা. 7 শি. 6 পে, এর 3+4 পা. ]7 শি. : 
4 পে. এর &ু. [ পা. প্র. 1922 ] 

42. 1ম. 22 সে. ৪ ছটাকের 135-1 সেরের (§X4+23 এর }) 

48. টাকা ৪ আনার §-+4 টাক! 11 আনার ষ্টু+5 টাকার 23. 


[ ক. প্র. 1027 ] 
44. 4 শি. 6 পেন্সের $-3} ক্রাউনের $+1 পা. 6 শি. ৪ পে. সু 
" +? গিনি। 
45. 9 শি. 10 পে. এর }-6 শি. 9 পে. এর 34-1 পা. 7 পে. এর g. 
[ক. প্র. 19171] 
46, 100 পা. 16 শি. 8 পে. এর F এর বুধি এর 42-31 পা. 5 শি. এর 
€ এর & এর দু [ ক. & 1882 } 
কোন্টি বড় স্থির কর £-- 
47. ]{ টাকা, 1 টাকা 10 আনা ৪ পাই । 
48. 31 সের 2 ছটাকের }, 3 মণের ads. 
9. 1 মাইল 16 গজের yy, 220 গ. 1 ফু. 13%; 
50. rjr দিন ১3, fo +i. 
সরল কর £_ 
51. 1 গিনির 341 পাউণ্ডের rer ক্রাউনের 21141 শি. এর 
এ, 
4 | 
= 3 এর $$ 1 


52. 16 টা. 10 আ. ৪ পা. এর } --2টা. 6 আঁ. x 


বদ্ধরাশির ভগ্নাংশ 69 


53. 1% 28 দেবের নি 42 ম. 4 দে. সঠ-এয 16সে.+(8-%) 


54, 9 টন ৪ হনৰ সৰ 21 টন 10 হন্দর ঢ় 5 
"743 
qaaa ভগ্নাংশ 
9. তোমর! জান যে, সমজাতীয় দুইটি রাশির ভাগফল একটি শুদ্ধ সংখ্যা 
( পূর্ণসংখ্যা বা ভগ্নাংশ ) হয়। 


অতএব, একটি বাঁশিকে সমজাতীয় অন্য একটি রাশির ভগ্নাংশে পরিণত 
করিতে হইলে, সেই রাশি দুইটিকে একই এককে পরিণত করিয়া প্রথমটিকে 
দ্বিতীয়টি দ্বারা ভাগ করিতে হয়। যাহার ভগ্জাংশে পরিণত করিতে হইবে 
সেইটি হইবে ভাজক বা! ভগ্াংশের হুর এবং অন্য রাশিটি হইবে ভাজ্য বা 
ভগ্রাংশের লব। 
উদাহরণ 1. 3 টা. 5 আ. 4 পাইকে 15 টাকার ভগ্নাংশে প্রকাশ কর। 
3 টাক| 5 আনা 4 পাই =3} টাক| =: টাকা 


নি তাং” EEM exei 


উদাহরণ 2. 1 মণ 15 সের, 3 মণ 12 সেরের কত অংশ? 
1 মণ 15 শের=55 মের; 3 মণ 12 সের 192 সের 
= নিৰ্দয় অংশ= 185 নেয় fm He 
[ দ্রষ্টব্য £_ (1) উপরের উদাহরণ দুইটির উত্তর শুদ্ধ সংখ্যায় লেখ! 
হইয়াছে। এথমটির উত্তর 8 ( 3 টাক! নহে), দ্বিতীয়টির উত্তর yy ( কিন্তু 


4 সের নহে ) | 
(9) লব ও হর সমজাতীয় হইলেই ভাগফল এরূপ শুদ্ধ সংখ্যা ( পূৰ্ণসংখ্যা 


বা ভগ্নাংশ ) হয়। 


70 f 7 পাটীগণিত 


(8). প্রথম উদাহরণে রাশি দুইটিকে টাকায় প্রকাশ করা হইয়াছে, 
উহাদিগকে পাইএ পরিণত করিলেও হইত। অনুরূপে, দ্বিতীয় উদাহরণে 
রাশিদ্বয়কে মণে পরিণত করিলেও হইত। সৃবিধ| মত যে-কোন একই প্রকার 
এককে পরিণত করিয়| লইতে হয় | 

(4) 3,43 প্রভৃতি সংখ্যা গুলিকে শুদ্ধ সংখ্যা বা শুদ্ধ রাশি বলে। আর 
উহাদের সহিত যদি কোন একক যুক্ত থাকে, তবে তাহাদিগকে বন্ধরাশি বলে। 
যথা, 9 টাকা, 4} মণ ইত্যাদি। অতএব, বন্ধরাশি একক সাপেক্ষ, কিন্ত 
শুদ্ধ সংখ্য একক নিরপেক্ষ । ] 

উদাহরণ ৪. 6 টাকা 10 আন! ৪ পাই এর £ কে, 11 টাকার % এর 
To এর ভগ্নাংশে পরিণত কর। 

6 টাকা 10 আনা 8 পাই এর 3320 টাকা ২ £=$ টাকা, এবং 
11 টাকার &ু এর কু = 11 টাকা x $x 3 = টাকা; 


উদাহরণ 4. 2 পা. 13 শি. 4 পেন্দের সহিত উহার কত অংশ যোগ 

করিলে 4 পাউণ্ড হইবে? 
4 পাউণ্ড--এ পা. 18 শি. 4 পে: = 1 পা. 6 শি. ৪ পে. | " 

দেখা যাইতেছে যে 2 পা. 13 শি. 4 পে. এর সহিত 1 পা. 6 শি. ৪ পে. 
যোগ করিলে তবে 4 পাউণ্ড হয়। স্থতরাং এখন দেখিতে হইবে 1 পা. 6 শি, 
8 পে., 2 পা. 13 শি. 4 পেন্সের কত অংশ । 

1 পা. 6 শি. ৪ পে. _ 320 পে. 

Ud oT ৰ নান লিলি 


10 আনা ৪ পাই এর $ু. 25 সেৱ _ 
145২ শনমণত সের 


| 


বদ্ধরাশির ভগ্নাংশ সম্বন্ধীয় প্রশ্নমাল| 71 


2 
প্রদত্ত ৰাশি=দু 44128 পাই এর $ +. 25 সের _29 পেন্স এর 3 


192 পাই: 125 সেৰ ৪7 পেন্স £ 


aft 52 +$-% এর }= 2 
৮713 ঠ এর += 5+ + 3-35 


উদাহরণ 6. 4 টন ৪ হন্দরের টাকা 2 আনা _ gg ga ২-50 আ. 


12 টাকা 8 আনা 200 আ, 
=88 হন্দর X} =22 হন্দর-_] টন 2 EWA | 


প্রশ্নমাল। 10 


মুখে মুখে প্রথম রাশিকে দ্বিতীয় রাশির ভগ্নাংশে প্রকাশ কর £-- 


1, 
8. 
5. 


এক পাই, এক টাকা। 2. 1 পেনি, 1 পাউণ্ড। 
1 সেকেণ্ড, 1 ঘণ্টা। 4. 95 সের, 1 মণ। 
1 ফুট 6 ইঞ্চি, 2 গজ । 6. 10 জানা ৪ পাই, 2 টাকা। 


প্রথম রাশিটি দ্বিতীয় রাশির কত অংশ ?-- 


19. 
14. 


2 আনা 12 গণ্ডা 2 কড়া, 4 আনা গণ্ড! 2 ৰুড়া। 
10 পাউণ্ড, 12 পাউণ্ড 10 শিলিং ৪ পেন্স। 

1 মণ 19 সের 6 ছটাক, 2 মণ 22 সের 4 ছটাৰু | 
7 গজ 2 ফুট 4 ইঞ্চি, 1 মাইল। 

146 দিন, 1 ৰংসর 73 দিন। 


5 টাকা 10 আনা 8 পাই এর 4, 10 টাকা। 


8 মণ 8 সেরের 4, 4 মণ 15 সের 6 ছটাকেৰ yy. 
8 টন 10 হন্দরের % 5 টনের $. 


সরল কর ঃ_ 


15. 


7 টাকা 


PaE কা 


114 আন| ৪ পাই [ ৰু, প্ৰ. 1941 ] 


72 পাটীগণিত [ প্রশ্নমালা 10] 
4 এর 24 rok {টাকা ৪ আনা 6 পাই [পা. প্র. 1090] 
10515 2 37; আনা 2 পাই £ 


ৰ 2 টাকা 5 আন! 6 পাই _1 ঘণ্টা 16 মি. 45 সে. 
` 3 টাক| 12 আনা _ ঘণ্টা 7 মি. 55 সে. 


18, [টাকা 5 আনা 4 পাই , 4 মণ 12 সের ] ফু. 9 ই. 
"_ 2 টাকা 10 আনা 8 পাই 17 মণ ৪ সের ] ফু. ৪ ই. 


19. 7 মণ ঠ সের | 9 শি. 4 পে. _ 1 ঘ. 40 মি. 
' ॥ মণ]? সের 1 শি. 4 পে. 2 ঘ. 30 মি. 


20, 7 পা. 18 শি. 8 পে. এর BR 9 কো. 14 পা. [ক. প্র. 1919] 


[ক. প্র. 1907] 


গহ. 1 কো. 20 পা. 
1 টাকা 9 আনা 
21. প্র, 1; 
কা লালা 156 
$ 9 টন 9 হ. 
| 22. (58-74) a(i $ এর ++ মা 
৷ [ ক. প্র, 1005 ] 
8347 Ys _ {1 ১7 গজ 2 ফু. 4 ই. 
CE IT nage J Oe ৰু 
8§- is ভ গজ 1 ফু GR এ 
54 দ্ব শি.6পে, 
24. 63 এর iG +§Qyr +23) এর ]5 A Ca [ ক. প্র, 1896 ] 
25. 10 পাউণ্ডের কত ভগ্নাংশ 16 পা. 10 শি. 3 পেন্সের সহিত যোগ 
করিলে 20 পাউণ্ড হইবে? [ ক. প্র, 1886 ] 
26. 4 পা. 15 শি. 4 পেন্সের কত অংশ হইতে 16 শি. 8 পে. বাদ দিলে 
1 পাউণ্ড থাকিবে? [ বৃত্তি 1932 ] 


27. ? গ. 1 ফুট, 11 গজের যে ভগ্নাংশ, কোন্‌ রাশি 2 টাকা 1 আনার 
তত ভগ্নাংশ? 

28, 1 টাকার ? এর কোন্‌ ভগ্নাংশ 5 টাকার $ এর সমান, এবং উহাদের 
সমষ্টি উহাদের অন্তরের কত গুণ ? [ ক. প্র. 1874] 


g 


ভগ্নাংশ সম্বন্ধীয় বিবিধ, প্রশ্নের সমাধান 73 


29.  গিনির 41 শিলিঙের £+-অর্দ-ক্রাউনের নু কে চ পাউণ্ডের 
ভগ্নাংশে প্রকাশ কর 1 [ ছাত্র, 1888 ] 

30, 482 টা. 15 আ. 6 পা. এর 2648562 টা, 14 আ, 8 পা, এর 
শ্রঠ-79 টা. 12 আনার $ কত হয়, এবং তাহা 10000 টাকার কত অংশ? 


ভগ্নাংশ সম্বন্ধীয় বিবিধ cows সমাধান 
উদাহরণ 1. কত টাকার $ অংশ 86 টাকা? 


[ দ্রষ্টব্য $- যদি বলা হয় কোন্‌ টাকার ঠ অংশ 36 টাকা, তাহা হইলে 
আমরা জানি যে, সেই টাক! 36 টাকার ৮ গুণ অর্থাৎ 36 % 5 বা 180 টাক! 
হইবে। এখন দেখ, $ অংশ ঠ অংশের 8 গুণ। অতএব, নির্ণেয় টাকা 180 
টাকার 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 60 টাকা হইবে । 

অতএব, সংক্ষেপে নিয়ম কর! যায় যে, কোন বস্তুর কোন অংশ কত 
তাহা দেওয়া থাকিলে, সেই দেওয়া রাশিকে অংশটির অন্যোন্তক দ্বারা গুণ 
করিলে, অথবা অংশটি দ্বারা ভাগ করিলেই সমগ্র বস্তুটির পরিমাণ পাওয়া 
ষাইবে। ] 

প্রণালী £ facta টাকার $ অংশ=৪6 টা. 

facta টাক1=86 টা. x =60 টাকা । 

উদাহরণ 2 1 মণ 25 সেরকে এমন ছুই অংশে বিভক্ত কর যেন একটি 

ংশ অন্য অংশের + হয়। 

[দ্রষ্টব্য £__এখানে বলা আছে, অংশ দুইটি মিলিয়া মোট ওজন 65 সের 
এবং একটি অংশ অন্য অংশের $1 অতএব, একটি অংশ এবং তাহারই 
$ একত্রে যোগ করিলে ওজনে 65 সের হয়। এখন, এক অংশ+ উহার 4 অংশ 
অর্থাৎ 14+$=) | স্থতরাং দুইটি অংশ মিলিয়া বড় অংশের এ হইবে। 
wat 65 সেরকে এ দিয়! ভাগ করিলে বড় অংশটি পাইবে। ] 


14 - পাটীগণিত 


প্রণালী ঃ দুই অংশ=বড় অংশ+তাহার $=বড় অংশের (1+4) 
= বড় অংশের 38, ৰ 
“'* ৰড় অংশের = 65 সের, 
** বড় অংশটি=65 সের +-৮১-6ঠ সের X = 85 সের, এবং 
অন্য অংশটি =65 সের--35 সের-30 সের। 

উদাহরণ 3. একটি খুঁটির অৰ্দ্ধেক কাদায় CHU আছে, এক-তৃতীয়াংশ 

জলে এবং 10 ফু. জলের উপরে আছে। খুঁটির মোট দৈর্ঘ্য কত? [ক. প্র. 1921] 
২+ঠ-32-$) এই & অংশ কাদা ও জলের মধ্যে আছে। 
অবশিষ্ট রহিল 1 - $= ঠু অংশ, ইহাই জলের উপরে আছে। 
', খুঁটির & অংশ_10 ফুট, 
+, সমগ্র খুঁটির দৈর্ঘ্য=10 EEX 6=60 ফুট =20 গজ। 

[দ্রষ্টব্য £--কোন বস্তু অৰ্থাৎ সমগ্র বস্তু বলিতে পূর! 1 বুঝায়। এখানে 
সমগ্র খুটি ছার! পুরা খুটি অর্থাৎ 1 ধরিতে হইবে। সেজন্য 1 হইতে & অংশ 
বিয়োগ করিয়া অবশিষ্টাংশ চু হইল । | 

উদাহরণ 4. এক ব্যক্তি তাহার টাকার $ অংশ দান করিয়া অবশিষ্টের 
ঠ অংশ ব্যয় করিলেন। তখনও যদি তাহার 100 টাক। থাকে, তৰে প্রথমে 
কত টাকা ছিল? 

দান করিয়াছেন $ অংশ; .". অবশিষ্ট রহিল (1-%) বা $ অংশ; পরে 
ব্যয় করিলেন % এর $ বা সুধু অংশ। ইহার পর অবশিষ্ট রহিল ($ - বু) 
বা 3875 বা ঠ$ অংশ। 

সমগ্র টাকার %? অংশ = 100 টাকা, 
'* নির্ণেয় টাকা 100 টা. x 24=210 টাকা। 
[দ্রষ্টব্য :_এখানে দান করার পর যাহা বাকি থাকিল (অর্থাৎ $) তাহার 


ঠ ব্যয় করায় (% এর 1) বা সুদ অংশ ব্যয় করিয়াছে বুঝিতে হইবে | দান করার 
পরে ছিল $, তাহা হইতে Fy ব্যয় হওয়ায় শেষ অবশিষ্ট রহিল ($- শু) বা 


ভগ্নাংশ সম্বন্ধীয় বিবিধ প্রশ্নমালা 7৮ 


1. (এখানে $+ হু যোগ করিয়া 1 হইতে এ যোগফল বিয়োগ করিলেও 
“ও 3} অবশিষ্ট পাওয়া যাইত।)] 
উদাহরণ 5. জলপূৰ্ণ একটি বালতির ওজন 98 শের, কিন্ত ea 
জলপূৰ্ণ থাকিলে উহার ওজন হয় মাত্র 6 মের 4 ছটাক। জলশুন্য বালতির 
ওজন কত? [ নম্ম্যাল, 1995] 
প্রথম পক্ষে, বালতির ওজন-+-পুর্ণ বালতি জলের ওজন-9 সের 19. ছটাঁক, 
দ্বিতীয় পক্ষে , , +36, 4 ৯.৫ সের 4 ছটাক 
(বিয়োগ করিয়া)  অগ্ধ বালতি জলের ওজন =? সের 8 ছটাক, 
পৃণ বালতি জলের ওজন. সের ৪ ছ. 9? সের 
facta জনশূন্য বালতিটির ওজন =} সের 19 ছটাক--7 সের 
=2 সের 12 ছটাক। 
উদাহরণ6. এক ব্যক্তি তাহার সম্পত্তির ? অংশ পুত্রকে এৰং অবশিষ্টাংশ 
কন্তাদিগকে সমান ভাগ করিয়া দেওয়ায় দেখ! গেল যে, পুত্রের অংশ প্রত্যেক 
কন্তার অংশের 6 গুণ হইয়াছে । কন্যাদিগের সংখ্যা কত? 
পুত্র পাইয়াছে & অংশ; বাকি 1-3 বা £ অংশ সকল sa মিলিয়া 
পাইয়াছে। 
আবার, 1 জন কন্যার অংশ = পুত্রের. অংশের L 
=} এর & WAH অংশ। 


“facta কন্যার সংখ্যা (8- খত) জন= ৪5 জন =4 জন । 


প্রশ্নমাল। 11 
( ভগ্নাংশ সম্বন্ধীয় বিবিধ প্রশ্ন ) 
প্রথম পাঁচটি প্রশ্নের মুখে মুখে উত্তর কর :-- 
1. কোন্‌ সংখ্যার $=8$1 2. কত টাকার $ অংশ 24 টাক! ? 
8. 88 এর সহিত কোন্‌ ক্ষুদ্ৰতম সংখ্যা যোগ করিলে যোগফল একটি 
পূৰ্ণসংখ্যা হইবে? 


16 পাটীগণিত [ প্রশ্নমালা 11) 

4, এঁকে কোন্‌ ক্ষুদ্ৰতম সংখ্যা দ্বারা গুণ করিলে গুণফল একটি অখণ্ড 
ৰাশি হইবে? ই ৷ 

চ. 6 সের দুগ্ধে 2 সের জল মিশাইলে মিশ্রিত 3 মেরে কত জল আছে? 

6. $ এর g হইতে কত বিয়োগ করিলে ন এর ফু হয়? 

7. কোন্‌ সংখ্যার সহিত বু এর yy যোগ করিলে 4 হইবে? 

8. দুইটি সংখ্যার যোগফল 34 এবং অস্তর $; সংখ্যা দুইটি নির্ণয় কর। 

9. দুইটি সংখ্যার একটি অন্যটি অপেক্ষা Syy বেশি। যদি ক্ষুদ্রতর 
সংখ্যাটি 23 হইতে সুমন কম হয়, তবে সংখ্য! দুইটি কত? 

10. 18 @8yy-4 সমষ্টির মধ্যে 3 ও ? এর অন্তরটি কতবার আছে? 

11. ভাজক 23 এবং ভাগফল ভাজকের এয হইলে ভাষ্য কত? 

12. দুইটি সংখ্যাকে যথাক্রমে % এর $ দিয়া গুণ করিলে গুণফল 2% এবং 
ভাগ করিলে ভাগফল $ হয়। সংখ্যা দুইটি নির্ণয় কর। 

18. & এর সহিত উহারই কত অংশ যোগ করিলে যোগফল aly হইবে? 

14. কোন্‌ সংখ্যার এক-তৃতীয়াংশ উহার এক-পঞ্চমাংশ অপেক্ষা 
10 বেশি? 

15. কোন্‌ ভগ্নাংশ £ অপেক্ষা যত বড় 1 অপেক্ষা তত ছোট ? 

16. 81 গজ দীর্ঘ একটি ফিতাঁকে এরূপ দুই খণ্ডে বিভক্ত কর যেন একটি 
খণ্ড অন্যটির ? হয়। 


17. দুইটি সংখ্যার সমষ্টি 5 এবং একটি সংখ্য। অন্তটির 9 গুণ। সংখ্যা 


দুইটি নির্ণয় কর। 
18. কোন সম্পত্তির $ এর & অংশ আমি কিনিয়া আমার অংশের ঠ অংশ 
400 টাকায় বিক্রয় করিলাম । এ দরে সমস্ত সম্পত্তির মূল্য কত? 
19. একটি সংখ্যায় তাহার ঠু যোগ করিলে 4৮ হয়। সেই সংখ্যাটি কি? 
[ ছাত্ৰ, 1873 ] 
20. একটি বাঁশের & কাদায় পৌতা ছিল, 33, জলে এবং 6 হাত জলের 
উপরে ছিল। বাঁশটি মোট কত হাত লঙ্কা? [উ. প্রা, 1929] 


ভগ্নাংশ সম্বন্ধীয় বিবিধ প্রশ্নমালা 77 


21. কোন লোক একটি বাড়ীর i অংশের অধিকারী। তাহার অংশের 
ARTS) এর মূল্য 119 টাকা হইলে, সমস্ত বাড়ীটির মূল্য কত? [পা. প্র. 1922] 
22. কোন নগরের লোকসংখ্যার dy অংশ পরিমাণ প্রতি বংপর জন্মগ্রহণ 
করে এবং go অংশ পরিমাণ মারা যায্ন। কত বংসরে সেই নগরের লোকসংখ্যা 
দ্বিগুণ হইবে ? [ ছাত্র, 1894] 
28. কোন ব্যক্তি তাহার গন্তব্য পথের £ অংশ নৌকায়, ন অংশ ট্রেণে 
এবং অবশিষ্ট 12 মাইল হাটিয়া গেল। ওঁ পথের দূরত্ব কত? [ঢা. বো. 1926] 
24. একটি কলসীর ঠ{ অংশ জলপূৰ্ণ থাকিলে 19 সের 6 ছটাক এবং 
$ অংশ জলপূৰ্ণ থাকিলে 18 সের? ছটাক ওজন হয়। শূন্য কলসীর ওজন 
কত? [ক. প্র. 1995] 
25. যদুর নিকট যত টাকা আছে হরির নিকট তাহার ] অংশ টাকা, 
বেশি আছে। যদুর নিকট হরির কত অংশ টাকা আছে? 

26. কোন ব্যক্তি স্বীয় সম্পত্তির & dics, 4 পুত্রকে, এবং অবশিষ্ট চারি: 
কন্তাকে সমানভাবে ভাগ করিয়া দিলেন। পুত্রের অংশ এক কন্তার অংশ 
অপেক্ষা 656 টাকা 4 আনা অধিক হইলে এ ব্যক্তির সম্পত্তির মূল্য কত? 

[ বৃত্তি, 1984 Ji 

27. দুই ব্যক্তি যথাক্ৰমে 2$ ফুট ও 2] ফুট অন্তর পদবিক্ষেপ করে। 
তাহার| একই স্থান হইতে একই সময়ে রওন| হইয়া কত দূর গেলে পুনরায় 

,উভয়ের একই স্থানে পদবিক্ষেপ হইবে? 

28. এক ব্যক্তি তাহার অর্থের & অংশ দান করিল এবং অবশিষ্টের $ 
দিয়া! পুস্তক কিনিল। তাহার নিকট এখন 18 টাকা 9 আনা আছে। প্রথমে 
তাহার কত টাকা ছিল? 

29. ক তাহার টাকার £ অংশ খকে দিল, খ যাহা পাইল তাহার 4 গকে 
দিল এবং গ তাহার 3 ঘকে দিল। ঘ যদি 10 টাকা পাইয়| থাকে, তবে ক- 
এর কত টাকা ছিল? 


78 পাটীগণিত 
80. একটি সৈন্যদলে যত সৈন্য ছিল তাহার $ অন্গখে মারা গেল, 


অবশিষ্টের হু যুদ্ধে নিহত হইল এবং বাকি 8400 জন পলায়ন করিল। সেই, 


দলে মোট কত সৈন্য ছিল? 
81. এক ব্যক্তি মৃত্যুকালে আপন, বিষয়ের তৃতীয়াংশ স্ত্রীকে এবং 
অবশিষ্টাংশ সন্তাঁনগণকে সমান ভাগ করিয়া দেওয়ায় দেখা গেল যে, স্ত্রীর প্রাপ্য 


অংশ প্রত্যেক সন্তানের অংশের 3 গুণ হইয়াছে। সন্তানের সংখ্যা কত? 
[ বৃত্তি, 1924] 


82. এক ব্যক্তি প্রথম দিন তাহার টাকার অৰ্দ্ধেক, দ্বিতীয় দিন অবশিষ্টের 
অৰ্দ্ধেক, এবং তৃতীয় দিন অবশিষ্ট টাকার অদ্ধেক দান করিয়া দেখিল তাঁহার 
কাছে আর 8 টাকা 4 আনা আছে। প্রথমে তাহার কত টাকা ছিল? 


তৃতীয় অধ্যায় 
দশমিক ভগ্নাংশ 


10. তোমরা পূর্বের দশমিকের যোগ, বিয়োগ, গুণ ও ভাগ শিখিয়াছ ৷ 
“নিয়ে কয়েকটি নির্দিষ্ট দশমিক স্থান পর্য্যন্ত ভাগ দেখান হইতেছে | 
উদাহরণ 1. :047কে '44 দিয়া ভাগ করিয়া তিন দশমিক স্থান 


AGS ভাগফল নির্ণয় কর। 
047 + °44=4°7+ +44 
44) 47/106- 
Jaa ( 
300 


264 *"* নিৰ্ণেয় ভাগফন = ']06. 


দশমিক ভগ্নাংশ 79 
উদাহরণ 2. ৪-41 এর চারি দশমিক অঙ্ক পর্য্যন্ত ভাগফল 
HT কর। 


দা 
41800113170. 
287 


290 *"* নিণেয় ভাগফল =7"9170. 


[ দ্রষ্টব্য £_এখানে উত্তর 73170 হইবে; শেষের শূন্তটি রাখিতে হইবে, 
কারণ উহার পরে আরও অঙ্ক আছে; এখানে কেবল 4 দশমিক অঙ্ক পর্য্যন্ত 
উত্তর দেওয়া হইল |] 


সামান্য ভগ্নাংগকে নির্দিষ্ট স্থান পর্য্যন্ত দশমিকে পরিবর্তন 

তোমরা জান যে, সামান্ত ভগ্নাংশের লব ও হরের ভাজ্য-ভাজক সম্বন্ধ; 
Rea সামাগ্ত ভগ্নাংশের লবকে হুর দ্বারা ভাগ করিয়া ও ভাগফলকে নিদ্দিষ্ট 
দশমিক স্থান পর্য্যন্ত প্রকাশ করিলেই হইবে। 


উদাহরণ 1. 28 কে দশমিকে প্রকাশ কর | 
j 8)\3°00/375 
[ঠা 
56 $= 3875, 
40 “ 2859°375, 


[RÈI ৪ এই প্রণালী তোমরা পূৰ্ব্ব শ্ৰেণীতে শিখিয়াছ। এখানে প্রথমে 
পূৰ্ণ সংখ্যা একে ছাড়িয়া কেবল &ঁকে দশমিকে পরিণত করিয়া হইল '375 ; 
পরে এই তুল্যমান দশমিকের বাম দিকে পূর্ণ সংখ্যা 2 বসান হইল। ] 


80 পাটীগণিত 


উদাহরণ 2. f কে 4 দশমিক স্থান পর্যন্ত দশমিকে পরিণত কর। 


13 | 5°000--- 
"3846 শত সুত্তি "8846--- | 


[দ্রষ্টব্য £_এখানে হৃস্বপ্ৰণালীতে ভাগ করা হইল। ] 
উদাহরণ 3. $কে তিন দশমিক স্থানের ভগ্নাংশে (বা সহআংশের 


ভগ্মীংশে ) প্রকাশ কর। 
7 | 4'000: 
5713 সহস্ৰাংশ (বাকি ) 


ত" $=571} 

[দ্রষ্টব্য £=এখানে 3 দশমিক অঙ্ক পর্য্যন্ত ভাগ করিয়া যে 3 ভাগশেষ 
আছে, উহা! সহস্ৰাংশের স্থানের 8 বলিয়| বাকি 3 সহস্ৰাংশ হইল। ভাগফল 
571 লিখিলে Gal $ এর ঠিক সম্পূর্ণ ভাগফল হইবে না, মাত্র দশমিক 3 অঙ্ক 
পর্যন্ত ভাগফল বুঝাইবে, উহা! ঠিক $ এর সমান নহে; কিন্তু 5714 লিখিলে 
উহা! সম্পূৰ্ণ ভাগফল বুঝাইবে এবং উহ! এর সমান। ] 

উদাহরণ 4. '453যকে সম্পূর্ণ দশমিকে প্রকাশ কর। 

এখানে 1457ত দ্বারা কি বুঝায়? উহ! ছারা 4 দশাংশ ও চনত শতাংশ 
বুঝায়। 

এখন, ন্যায় = "0625; 
+ oy শতাংশ gy X phy = "0625 X yh = 000625 
45s = "45+ 000625 = "450625. 

[ দ্ৰষ্টব্য $_ এখানে দেখা যাইতেছে যে, yy কে দশমিকে পরিণত করিলে 
যাহা হয় (অর্থাৎ 0625), তাহাকে *45-এর পরে জুড়িয়| দিলেই নিৰ্ণেয় দশমিক 
হইবে। উহার যুক্তি উপরে দেখান হইয়াছে । ] 

প্রশ্নমাল। 12 


যোগ কর £-- 


1. 75°0328+ 105°86 +27°09762 + 5786 
2" 66°783+97'00006 + 725+ 0978 


| -ASRINE দশমিক ভগ্গাংশের প্রশ্নমালা ৪1 


8. 4782+5644-0874-87821 
y 4. 55'5654-5'55554- "55555 4 555°55 + 5555°5 
11. চ. 7690001+59°0095+ 2901+745 
৷, বিয়োগফল নিৰ্ণয় কর.£-- 
| 6. 3892°76, 5000276 
7. 791, 88°76928 8. 6290001, 578 
9. ‘000763 -'000097 10. 57°00321- "008764 


| গুণ কর ঃ£-- 
11. 76995 x4°281 12. 175°456 x 00754 


18. 0°00824%x "000753 14. 0°7575x 7575 
15. '5078>1"6 XT 
মুখে মুখে ভাগ কর 8 


16. 187+10 17. 1091-10 18. 275-100 

19. 2°76+8 20. 17+25 21. 9+50 
ভাগফল নির্ণয় কর £-- 

22, 38095 195 28. 5°7687+2'46 

24. 13-+'00025 25. ‘2883 £72075 

26. 2700027 +900'009 27. 00104244-+ "00042 
তিন দশমিক অঙ্ক পর্য্যন্ত ভাগফল নির্ণয় কর s— 

28. '0ঠা+%28 29. 067 + 0088 

80. 2:87 +183 81. 28+11 
চার দশমিক স্থান পৰ্য্যন্ত ভাগফল নির্ণয় কর -- 

32, 247 33. '0018+'49 84. 2°4618-+39'631 


35. 021+°091 36. 521-1111 
6—X 


82 পাটীগণিত [ প্রশ্নমালা 19] 


মুখে মুখে সামান্য ভগ্নাংশে প্রকাশ কর £-- 
87. 25 88. 826 89. 004 40. 0375 41. 20072 


মুখে মুখে দশমিকে প্রকাশ কর £_ 
42. 2% 48. Tis 44 ॥ 45. $$ 46. 3% 
47. go 48, yoo 47. “44 50. 23} 
দশমিকে প্রকাশ কর (8 দশমিক স্থান পৰ্য্যন্ত ) £-- 
51. $ 52. yy 53. 4# 54. Tis 55. Oy 56. Mt 
নিন্মলিখিত ভগ্নাংশগুলিকে সহআংশের ভগ্নাংশে প্রকাশ কর ঃ-- 
57. 13 58. 2% 59. কু 60. Ts 
61. কোন্‌ সংখ্যাকে 2'4 দিয়া গুণ করিলে গুণফল 33 হইবে? 
62. 28°38 এব' 7°68 এর বিয়োগফলকে 44°31 এবং 58'79এর যোগফল 
দিয়া ভাগ কর। [ ছাত্ৰ, 1928 ] 
63, ভাজক '0056 এবং ভাগফল 00125 হইলে ভাজ্য কত? 
64, ভাজক O34, ভাগফল 235314 এবং ভাগশেষ "000024 হইলে 
ভাষ্য কত? 
65. কোন্‌ সংখ্যাকে 0°225 দ্বার| গুণ করিলে গুণফল 126 হইবে? 
[ ক. প্র. 1925 ] 
66. ‘0023465 কে '03125 দিয়া ভাগ কর। ক. প্র, 1896 ] 
67. কোন্‌ সংখ্য! TA 10035 কে ভাগ করিলে 9 হয়? [ক. প্র, 1924] 
68. 2°83 ও 1626 এর যোগফলকে '2 এবং '188 এর বিয়োগফল দিয়া 


ভাগ কর। [ ছাত্র, 1927 ] 
69. 17°55 কে 4004 দিয়া গুণ কর এবং মেই গুণফলকে 01819 দিয়া 
ভাগ কর। [ ক, প্র- 1915] 


70. 23065 কে 35 দিয়া ভাগ কর; এবং সেই ভাগফল দেখিয়া 
29:065-10035 কত হয় মুখে মুখে বল। 


দশমিক ভগ্নাংশের সরলতা সম্পাদন 
উদাহরণ 1. সরল করঃ. 7—(2'5—(5'21-207+3'19)}. 
প্রদত্ত রাশি? - {2'5 — (5'21 —5*19)} 
7125-02-57 -248 = 4'52. 
উদাহরণ 2. 2'চ-+ক{'চ5-1'2(1'5--1'20)| কে সরল কর। 
প্রদত্ত রাৰি=2'চ-+ {1585 1 '2 x 25} 
=2'5+{'55—'3}=2°5 + 25 = 10, 
উদাহরণ 8. ('498১4"15)4+ gos কে সরল কর। [ ক. প্র. 1919] 


প্রথম প্রণালী £-- 


x15. 28108 
2190 28) 03 (225 


438 5৪ 
06578 70 

5৪. 

140 

140 


', প্রদত্ত রাশি='00074+'225= 2907. 


*625-+°375 
উদাহরণ 4. 00 XTS কে সরল কর ( 3 দশমিক অন্ধ পর্য্যন্ত ) । 


দ্বিতীয় প্রণালী ( ভগ্নাংশে পরিণত করিয়! ) £-- 


x =. „5X400 
ave nA Ee axe 


= 7000 = 229929... । 


84 


পাটীগণিত 
প্রশ্নমাল। 13 


সরল কর ঃ- 


০811915-1508৮%7-2075-207) 
"25 x ('4)গ 12- (2) x 60 
TEX 75+ 25 X 254+ 2X 75 KH [ ক. প্র, 1940 J 
2°4607 x '06 = 8°75 X 012 ++2°163+1'03 [ ক. প্র, 1891 ] 
(879 x 3879 — "021 x 021) + (379 — 021) 
12°32-7°56 
20°35 +3°45 
‘1701+ 16'2 
*005 X ‘07 
(1'4—"362) +(0°31+ "123 — '0005) [ ক. প্র. 1918 } 
(6'5)? - (3°15)? 10. 279% 2'79-"21x 21 
65+3'15 এ 2779—21 
(0104 —"002) এর '124-'30 ১1002 9 
ORES 43 [ ছাত্ৰ, 1932 ] 
gz} এর §_ 77x 12 
88৮ 2'1 
1°49 x 14"9 = "41 X 4'1 
149-41 


[এ প্র, 10191] 


[ ক. প্র, 1917) 


লন [ ঢা, প্র. 1928 ] 


10015 X 2'1 } 42255 X ‘064 
"0175 00082 
7৮78778৮888 
KTI 33X3 
225 105792 এ 85 
Seagate = 
15 * 35 * 13: এর 2137 


দশমিকের গ. সা. গু. ও ল. সা. গু. 85 
তিন দশমিক অঙ্ক পর্য্যন্ত ফল নির্ণয় কর ঃ-- 


এ 25৯9 3°75 +625 
18. | ৷ 34 
i ই "084"1 19. 89-79 
3-4 202 ১9108 

§ cus 5x 02 el 2°16 

মান নিৰ্ণয় কর ঃ-- 

"321 ১"321--"]79 X 179 
2. 5 টাকার- are. 
74501 "821-179 


(3:47)? - (2°53)? 


28. 151. 5 শিলিঙের [ ঢা. বো. 1940 ] 


2ঠ-14.$-,'"05স"7 201.7 আ. 
24, = 2 : j 
3413 FFL OTL 1 টা, ]] আ. 


[পা. প্র. 1925] 


দশমিক্েল্ন গ. সা. গু ও ল. সা. গু. 

11. নিয়ম £--যে দশমিক ভগ্নাংশগুলির গ. সা. গু. বা ল. সা. গু. নির্ণয় 
করিতে হইবে প্রথমে সেই গুলির দশমিকের পর যেন অঙ্ক-সংখ্যা সমান থাকে 
এরূপ করিয়া লও। ইহার জন্য প্রয়োজন হইলে কোনটির ডানদিকে সর্বশেষে 
আবশ্যক মত শূন্য বসাইয়া দশমিক অঙ্ক-সংখ্যা সমান করিয়া লইবে। পরে সেই 

ংখ্যাগুলি পূর্ণদংখ্যা মনে করিয়া অর্থাৎ তাহাদের দশমিকগুলি পরিত্যাগ 
করিয়া তাহাদের গ. সা. গু. অথবা ল. সা. গু. (যাহা! নির্ণয় করিতে বলিবে ) 
নির্ণয় কর। তারপর পূৰ্ব্বে দশমিক অঙ্ক-সংখ্যা সমান করিয়! লওয়ায় দশমিকের 
পর যতগুলি অঙ্ক হইয়াছে, এখন প্রাপ্ত গ. সা. গু, বা ল. সা. গুর ডানদিক 
হইতে গণিয়া তত অঙ্কের বামে দশমিক বিন্দু বসাও। এইবার যাহা পাওয়া 

গেল তাহাই facta গ. সা. গু. বা ল. সা. গু, হইল। 
[ দ্রষ্টব্য £_পূর্বে ভগ্নাংশের গ. সা. গু. ও ল. সা গু নিৰ্ণয় করিতে শিখান 


-হইয়াছে। দশমিক ভগ্নাংশ গুলিরও 2 প্রণালীতে গ. সা. গু. ও ল. সা. গু, নির্ণয় 


করা যায়। প্রথমে প্রদত্ত দশমিক ভগ্নাংশগুলিকে সামান্য sitet পরিণত 


86 পাটীগণিত 


করিয়া সেই ভগ্নাংশগুপির গ. সা. গু ও ল. সা. গু. নির্ণয় করিবে। তারপর 
এ প্রাপ্ত গ. সা. গু, ও ল. সা. গু-কে দশমিক ভগ্নাংশে পরিণত করিলেই facts 
গ. সা. গু, ও ল. সা. গু. পাইবে। ] 
উদাহরণ 1. 18, '12 এবং 1016 এর গ. সা. গু. নির্ণয় কর। 
প্রক্রিয়া 18=1800; 12=120; -016="016 
এখন 1800, 120 ও 16 এর গ. সা. গু.=৪ 
*'* নিৰ্ণেয় গ. সা. গু.= '008. 
[ ভগ্নাংশে পরিণত করিয়া : 1'8= =; '12= Y= এবং 
016=1080=3 35; 8, ওঠ ও riy এর গ. সা. =), 
৮. নিৰ্ণেয় গ. সা. গু.= 3} = '008.] 
উদাহরণ 2. 1'6, '24 ও 096 এর ল. সা. গু. নিৰ্ণয় কর । 
16=1°600, '24 = "240 এবং *036 = "036 
এখন 1600, 240 ও 36 এর ল. সা. গু.= 14400 
e নিৰ্ণয় ল. সা. গু. 14400551414. 
[ ভগ্নাংশে পরিণত করিয়| ১ 1'6=$=$; '24= h=; 
‘086= ত = মঠত; $ আঠ ও হইত এর ল. সা. গু. = 2%. 
** নিৰ্ণেয় ল. সা. গ.= = 144.] 
[ভ্রষ্টব্য £_উপরের উদাহরণ হুইটিতে গ. সা. গু. এবং ল. সা. গু-গুলি 
কিয়া matsa |] 


প্রশ্নমালা 14 
গ. সা. গু. ও ল. সা. গু. নিৰ্ণয় কর £-- 
1. 6,14 2. 27, 8, 3'5 3. 25,75, ‘005 
4 18, 006, 24 5. 19, "95, 076 6, 4, 94,718 
7. 8,4, "12, 2'6 8. “06, “0012, 009 
9. 45, 4, 2°7, 36 10. 9'2, "16, 4'8 


টি ) দশমিকের আসন্ন মান 87 
/, [ 


ia 11. "35 ও '075কে কোন্‌ বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করিলে ভাগফল 
৷ __ AB অখণ্ড সংখ্যা হইবে? 
] 12. কোন্‌ গরিষ্ঠ রাশি দ্বার! 12 মণ ও 2:04 মণকে ভাগ করিলে প্রত্যেক 
৷; -* ভাগফল পূৰ্ণসংখ্যা হইবে? 
৷ 18. লখিষ্ঠ কোন্‌ সংখ্যাকে 106, "008 ও '16 দিয়া ভাগ করিলে প্রত্যেক 
ভাগফল অখণ্ড সংখ্যা হইবে? 
14. তিনটি ঘণ্ট। একত্রে বাজিয়া যথাক্ৰমে 1°6, '18 ও 024 মিনিট অন্তর 
বাজিতে লাগিল। কতক্ষণ পরে উহার! পুনরায় একদঙ্গে বাজিবে? 
15. কোন্‌ ক্ষুদ্রতম রাশিকে 24 টাকা, 3'6 টাকা ও 4'2 টাক! দিয়া 
. ভাগ করিলে প্রত্যেক ভাগফল একটি অখণ্ড সংখ্যা হইবে? 


দশমিকের্ল আসন্ন মান 


12. আসন্ন মান--দৈনন্দিন কর্মক্ষেত্রে অনেক সময় কোন রাশির 
প্রকৃত মান অথব| কোন বস্ধর প্ররুত মুল্য, মাপ বা ওজন সঠিকভাবে নিরূপণ 
কর! যায় না; স্থতরাং কাজ চালাইবার জন্ত এরূপ ক্ষেত্রে প্রকৃত মান, 
প্রকৃত মূল্য a পরিমাণের নিকটতম বা কাছাকাছি মান গ্রহণ করা হইয়া 
থাকে । ইহাকেই ওঁ রাশির আসন্ন মান বা এ বস্তর আসন্ন মূল্য ব৷ পরিমাণ 
বলা হয়। 

মনে কর, 11 জন বালককে 23 টাকা সমানভাবে ভাগ করিয়া দিতে হইবে। 
প্রত্যেক বালক পাইবে 29 টা. 11 বা 2 টাক| 1 আনা Sy পাই । এখন 
এই ভাগের টাকা কিভাবে aen যাইবে? পাই-মুদ্র প্রচলিত আছে বটে, 
কিন্ত পাই-এর অংশ দিবার মত কোন মুদ্ৰাই নাই। স্বতরাং কাাক্ষেত্রে খু 
পাই দেওয়া সম্ভব নহে। এখন দেখ, যদি প্রতোক বালককে 2 টাকা 1 আনা 
5 পাই দেওয়া হয়, তবে সে তাহার প্রকৃত প্রাপ্য অপেক্ষা Hy পাই কম পাইবে। 
আর প্রত্যেককে 2 টাকা 1 আনা 6 পাই দিলে, সে gy পাই (পা. _ চস পা.) 


88 পাটীগণিত 


বেশী পাইবে। এই 2 টাক 1 আনা 5 পাই অথবা 2 টাক! 1 আনা 6 পাই 
কোনটিই প্রত্যেক বালকের প্রকৃত প্রাপ্য নহে; Fa এই কম ও বেশ 
উভয়কেই ভূল বলিতে হইবে। উভয় পক্ষেই যখন ভূল (৪৮৮০৮ হইতেছে, 
তখন এই ভুলের পরিমাণ যত কম হয়, বিশুদ্ধতার মাত্রা ততই অধিক 
হুইবে। 
উপরের দৃষ্টান্তস্থলে 2 টাকা 1 আনা 5 পাই দিলে ভূল হয় yy পাই, আর 
2 টাকা 1 আন] 6 পাই দিলে ভুল হয় কু পাই। 5 পাই অপেক্ষা বুদ্ধ পাই 
কম; RON প্রত্যেককে 2 টাকা 1 আনা 5 পাই দিলেই পাই পর্যন্ত প্রকৃত 
প্রাপ্যের নিকটতম বা আসন প্রাপ্য দেওয়া হইবে। আর যদি আনন্ন আন! 
পর্য্যন্ত প্রাপ্য দেওয়া হয়, তবে 2 টাকা 1 আনা দিতে হইবে। কারণ, 2 টাকা 
1 আন] দিলে ভুলের মাত্রা হয় Sy পাই, আর 2 টাকা 2 আনা দিলে ভুলের 
পরিমাণ হয় Gy, পাই।. এইরূপে দেখ, আন্ন টাকা পর্য্যন্ত ধরিলে প্রত্যেকের 
প্রাপ্যের আসন্ন মান হইবে 2 টাকা | 
নিয়ম_কোন রাশির প্রকৃত মানের পরিবর্তে নির্দেশমত আসন্ন মান 
নিৰ্ণয় করিতে হইলে, সেই রাশির শেষ এককের ভগ্নাংশটি যদি 3 অপেক্ষা 
কম হয়, তবে উহা ছাড়িয়া দিতে হয়; আর ভগ্নাংশটি g এর সমান বা 
ঠন অপেক্ষা বেশী হইলে তাহা ছাড়িয়া দিয়া শেষ এককটির সহিত 1 যোগ 
করিতে হয়। 
দশমিক ভগ্নাংশের আসন্ন মান--কোন দশমিক ভগ্রাংশের কোন 
নিদিষ্ট দশমিক স্থান পর্য্যন্ত আসন্ন মান নির্ণয় করিতে হইলে, সেই নিদিষ্ট স্থান 
পর্য্যন্ত অস্কগুলি লিখিয়া পরবর্তী অবশিষ্ট অঙ্কগুলি ত্যাগ করিবে; কিন্ত 
পরিত্যক্ত অন্ধগুলির বামদিক হইতে প্রথম অঙ্কটি 5 বা 5 অপেক্ষা বৃহত্তর হইলে 
ওঁ নিদ্দিষ্ট স্থানের শেষ অন্ধের সহিত 1 যোগ করিতে হয়। যথা, 365038 এর 
পূৰ্ণসংখ্যা পর্য্যন্ত আসন্ন মান=4 ( এখানে পূৰ্ণসংখ্যা 3 এর পরবর্তী পরিত্যক্ত 
অংশের বামদিকের প্রথম অঙ্ক 0টি 5-এর বেশী বলিয়া পূৰ্ণসংখ্যা ৪-এর সহিত 
-] যোগ করিয়া 4 উত্তর হইল )। 


q 


. ‘গা দশমিকের আসন্ন মান 89 


Ha. উহার 1 দশমিক স্থান পর্য্যন্ত আসন্ন মান=3"7 ( এখানে পরিত্যক্ত অংশের 
প্রথম অঙ্ক 5 হওয়ায় পূর্ব অঙ্কে 1 যোগ হইল।) 
» 2 » 4 o» s 18:65(এখানেপরিত্যক্ত অংশের 


* প্রথম অঙ্ক 0 বলিয়| পূৰ্ব্ব অঙ্কে কিছু যোগ হয় নাই।) 
১৯1৭ > 112 =3°650 
Be Sas "(এছ lemmas) = 86504 


(aR: “দশমিক অঙ্ক পৰ্য্যন্ত’ এবং “দশমিক অন্ধ পৰ্য্যন্ত শুদ্ধ” 
এই দুইটির অর্থ এক নহে। 14067 এর তিন দশমিক অঙ্ক পর্য্যন্ত 
(to 3 places of decimals) মান নিৰ্ণয় করিতে বলিলে উত্তর হইবে 1'406, 

y কিন্তু উহার তিন দশমিক অঙ্ক পর্য্যন্ত শুদ্ধ (correct to 3 places of 
decimals) মান নিৰ্ণয় করিতে বলিলে উত্তর হইবে 1:07. প্রথমটি দ্বারা 
আমন্ন মান বুঝায় না, দ্বিতীয়টিতে আসন্ন মান বুঝায় ] 


উদাহরণ 1. 3 এর চারি দশমিক অঙ্ক পর্যন্ত শুদ্ধ মান নির্ণয় কর। 


7 | 9; ate e =“ 98 
masero CTT শুদ্ধ মান= 4286. 
উদ্লাহরণ 2. এর তিন দশমিক অঙ্ক পর্য্যন্ত আসন্ন মান কত? 
1217 /, নিৰ্ণেগ আসন্ন মান= "589. 


[দ্রষ্টব্য $-_ উপরের প্রথম উদাহরণে পঞ্চম অঙ্ক হইতে ছাড়া হইতেছে 
এবং ওঁ পঞ্চম অঙ্কটি 7 ( অর্থাৎ 5-এর বেশী ) বলিয়া চতুৰ্থ অঙ্কটিতে এক যোগ 
করিয়া '4286 উত্তর হইল। আর, দ্বিতীয় উদাহরণে তিন দশমিক স্থান পর্য্যন্ত 
মান facta বলিয়া চতুৰ্থ অঙ্ক হইতে ছাড়িতে হইয়াছে। এ চতুর্থ অঙ্ক ৪ 
( অৰ্থাৎ ঠ-এর কম ) বলিয়া এখানে উত্তরের তৃতীয় অঙ্ক 3-4 কিছু যোগ করা 


হয় নাই।] 


90 পাটীগণিত 


উদাহরণ 3. :0018কে 49 দিয়া ভাগ করিয়া 3 দশমিক অঙ্ক পর্য্যন্ত 
আসন্ন ভাগফল নির্ণয় কর। ; 
“49\0018 f. 
৩ 0080" 
২9)49009::000 
147. 
930 
294 
36 ১", নিৰ্ণেয় ভাগফল = "004. 


উদাহরণ 4. '067--'0038 এর দুই দশমিক স্থান পর্য্যন্ত শুদ্ধ মান 
নিৰ্ণয় কর। 
‘067 + "0038 = 670 +33 
7 - (207308 “ee 


100 
99 *'* নির্ণয় শুদ্ধ মান 2090. 


[দ্রষ্টব্য £_এখানে উত্তর 2030 হইল। শেষের শূন্যটি বাদ দেওয়া 
চলিবে না। ইহা আগেই শিখান হইয়াছে। ] 


প্রগ্নমাল। 15 
তিন দশমিক অঙ্ক পর্য্যন্ত শুদ্ধ মান নিৰ্ণয় কর £-- 
1, 4 2. বুধ fs 4 b 5. হর 
6. 3483 7. 050001+°059 8. 714+2°79 
চারি দশমিক অঙ্ক পর্য্যন্ত আসন্ন মান নিৰ্ণয় কর £-- 
9. 13 10. সি 11. 3 
12. 214 18, 18741 14. 321728 


15. ‘0016-12 16. '003-+'07 


aige বা পৌনঃপুনিক দশমিক 97 


তিন দশমিক অঙ্ক পৰ্য্যন্ত শুদ্ধ মান নিৰ্ণয় কর £-- 
52x36 438 X15 "27 003 
5 ar 48, n 
7 শি.6পে. 1 ‘31 
20. 4+3- Bi pees ey laa 
7 ৪ শি. & ৫ ee 124 i 
1+4 
] টা. 9 আ. T69 
22. +1 x BE ey 202 
4টা, 11 আ. য় খনি 
355 
24. এমন এ +১১এ 
মন কটি দশমিক নিৰ্ণয় কর যাহা 11; agag মধ্যে থাকিবে 
[ ক. প্র. 1011] 


25. বুদ্ধ এর অযূতাংশ পর্য্যন্ত শুদ্ধ মান কত? 
26. কোন সহরের লোকসংখ্যার } অংশ মারা গেলে 72089 জন অবশিষ্ট 
থাকিল। পূর্বে লোকসংখ্যা কত ছিল তাহা আসন্ন সহস্ৰ পৰ্য্যন্ত নিৰ্ণয় কর। 


আবৃত বা পৌনঃপুনিক দশমিক 


(Recurring Decimals ) 


18. সসীম দশমিক ও অসীম দশমিক £_ আমরা পূৰ্ব্ব পাঠে 
দেখিয়াছি যে, সামান্য ভগ্নাংশকে দশমিকে পরিণত করিবার সময় কোন স্থলে 
লবকে হর দ্বারা ভাগ করিয়া ভাগ মিলিয়| গিয়াছে এবং কোনস্থলে যতদূর 
ইচ্ছা ভাগ করিলেও ভাগশেষ থাকিয়া যাইবে অর্থাৎ ভাগকাধ্য শেষ হইৰে না। 
ষথা,-- 

(1) 4§='8125 ; এখানে 13কে 16 দ্বারা ভাগ করিয়া ভাগশেষ কিছুই 
নাই ৷ অতএব, 12 এর দশমিক মান সসীম ( terminating ) | 

(2) '733="7"1333:--, এখানে একে 15 দিয়া ভাগ করিয়া ভাগকাধ্য 
যতদূর ইচ্ছা প্রসারিত কর না কেন ভাগকার্য্য শেষ হইবে না অর্থাৎ 


92 পাটীগণিত 
ভাগশেষ থাকিবেই ৷ অতএব, THs এর দশমিক তুল্যমান অসীম (non- 


terminating ) 

কোন ভগ্নাংশকে দশমিকে পরিণত করিলে তাহা সসীম ব! অসীম 
দশমিক হইবে তাহ। নিৰ্ণয় করিবার নিয়ম £_ আমরা দেখিয়াছি 
নিদ্দিষ্টমংখ্যক sage দশমিককে ভগ্নাংশে পরিণত করিলে উহার হর হইবে 
10 এর কোন ঘাত অর্থাৎ 10, 102 (Al 100) ইত্যাদি । আবার, 10 এর 
কোন ঘাতের 2 ও 5 ভিন্ন অন্ত কোন মৌলিক গুণনীয়ক নাই । অতএব, 

(1) aft প্রদত্ত ভগ্নাংশটিকে লথিষ্ আকারে পরিণত করিয়া তাহার 
হরের 2 ব| 5 ভিন্ন অন্ত কোন মৌলিক গুণনীয়ক ন! থাকে, তবে 


উহা! সসীম দশমিকে পরিবর্তিত হইবে | যথা, আক সুত ইত্যাদি। 
(2) aR প্রদত্ত ভগ্নাংশটির হরের 2 ও 5 ভিন্ন অন্য কোন মৌলিক 


গুণনীয়ক থাকে, তবে উহা জসীম দশমিকে পরিণত হইবে। যথা, 
4 ys ক্র ইত্য দি । 

o 1 আবন্ত বা পৌনঃপুনিক দশমিক £_যে অসীম দশমিকে একই 
বা ততোধিক অঙ্কের পুনঃপুনঃ উদয় বা আবৃত্তি হয়, তাহাকে আবৃত্ত বা 
‘পৌনঃপুনিক দশমিক ( recurring or circulating decimal ) বলে । 


উদাহরণ 1. ঠুকে দশমিক ভগ্নাংশে পরিণত কর ৷ 


১: চি [ এখানে প্রত্যেকবারই ভাগশেষ 1 
EN থাকিতেছে, স্থতরাং বুঝ! যাইতেছে যে 
11011 ভাগ যতই প্রসারিত কর না কেন, ভাগ- 

an ৷ }='333::-। কা্যের কখনও শেষ হইবে T | অতএব, 

Thy, ইহা অসীম দশমিক। ইহার ভাগফলটি 


লক্ষ্য করিলে দেখা যায় যে, উহার 
দশমিক অংশে পর পর কেবলই 8 হইতেছে অর্থাৎ 9টি? পুনঃ পুনঃ আবৃত্ত 
হইতেছে । Rea ইহা আবৃত্ত দশমিক ৷ ] 


আবৃত্ত বা পৌনঃপুনিক দশমিক 98: 
উদাহরণ 2. ce দশমিকে প্রকাশ কর। 


pe YENI (abd [এখানে ভাগফলে দশমিকের পর. 
TH a প্রথমে 4, তারপর 5 হইল, আবার বসিল 
} রি 4, তারপর 5। পরপর ভাগশেষ-গুলি 

50 {= '4545::- লক্ষ্য করিলে দেখা যায় যে, দ্বিতীয় স্তরের 
£ 44 


পর ভাগশেষ আছে 5, আবার চতুৰ্থ 
স্তরের পরও 5 ভাগশেষ আছে। অতএব, 

5 বুঝা যাইতেছে যে, আবার পরপর 
যথাক্রমে 4, 5, 4" এইভাবে ভাগফলে অঙ্কগুলির পুনরাবৃত্তি হইবে। watt 
ইহাও একটি আবৃত দশমিক ৷ ] 

উদাহরণ 3. এরপে $$কে দশমিকে পরিণত করিলে 2575757.. 
হইবে। ইহাতে দেখা যাইতেছে যে, DP অঙ্কদ্বয় ভাগফলে পুনঃ পুনঃ আবু, 
হইতেছে; কিন্তু প্রথম ‘9’ এর আবৃত্তি হয় নাই। 

15. আবৃত্তাংশ এবং SHAE অংশ--দশমিক ভগ্লাংশের যে অংশ 
পুনঃ পুনঃ STS হয়, তাহাকে MGS বলে। আর যে অংশের পুনঃ পুনঃ 
আবৃত্তি হয় না, তাহাকে SHA অংশ বা ভানা বৃত্ত অংশ (non-recurring )) 
বলে। 

উপরের তৃতীয় উদাহরণে ‘ঠ’টি তদবস্থ অংশ এবং STR আবুত্তাংশ। 

লিখিবার নিয়ম :--সংক্ষেপে আবৃত্ত দশমিক লিখিবার জন্য eee 
অঙ্কটির মাথার উপর একটি (') বসাইতে হয়। যদি আবৃত্ত অংশে একের অধিক 
অঙ্ক থাকে, তবে উহার প্রথম ও শেষ অঙ্কের মাথায় Say বিন্দু বদাইতে হয়। 
যথা, '388.--='&; 14545... = 1°45 ( এই দুইটিতে তদবস্থ অংশ নাই );. 


_60.'. 1} r= 14545--- 
55 


8307307: = 8807 (এখানে 8 তদবস্থ অংশ ) | 


16. বিশুদ্ধ ও মিশ্র আৰুত্ত দশমিক £--ষে আৰৃত্ত বা পৌনঃপুনিক 
দশমিকে কেবলমাত্র আবৃত্তাংশ আছে অর্থাৎ কোন তদবস্থ অংশ নাই, তাহাকে 
বিশুদ্ধ আবৃত্ত দশমিক ( pure recurring decimal ) বলে। যথা, '$, "17: 


94 পাটীগণিত 


ৰে আবৃত্ত দশমিকে তদবস্থ এবং আবৃত্ত উভয় অংশই থাকে, তাহাকে মিশ্র 
(mixed) আবৃত্ত দশমিক বল! হয়। যথা, 207, 2'4806, ইত্যাদি। 
[ দ্ৰষ্টব্য £--সকল আবৃত্ত দশমিকই অসীম দশমিক; কিন্তু সকল অসীম 


'দ্রশমিকই আবৃত্ত দশমিক নহে । এক প্রকারের দশমিক আছে যাহা অসীম, কিন্তু , 


আবৃত্ত নহে । এরূপ দশমিককে অনা বৃত্ত অসীম দশমিক (non-recurring 
non-terminating decimal) বলে | যথা, 219159%6--1 এইরূপ দশমিক 
ভগ্নাংশের তুল্যমান ভগ্নাংশ নির্ণয় করা সম্ভব নহে। ] 

17. alge দশমিকের নানাবিধ রূপ £--কোন একটি আবৃত্ত 
দশমিককে নানাপ্রকারে লেখা যায়। যথা, 

Gat (THT aR ITH "7777, উভয়েই এক ] 

= 77 = 777 = "1777, ইত্যাদি । 

এঁরপে সসীম দশমিককেও তাহার শেষ অঙ্কের পর শূন্যের উপর বিন্দু 
amen Bigs দশমিকের আকারে লেখা যায়। যথা, '12="'120="'1200, 
ইত্যাদি। 

18. সামান্য ভগ্নাংশকে age দশমিকে প্রকাশ ঃ--কোন 
ভগ্নাংশকে দশমিকে পরিণত করিবার জন্য ভাগকাধ্য (লবকে হর দিয়া ভাগ ) 
করিবার সময় যখনই কোন ভাগশেষ পূর্বের কৌন ভাগশেষের সমান হুইবে, 
তখনই ভাগকাধ্য বন্ধ করিতে হয়। পূর্বের সেই ভাগশেষটির পরই ভাগফলে 
‘যে অঙ্ক হইয়াছে তাহার উপর এবং ভাগফলের শেষ অঙ্কের উপর বিন্দু বসাইলে 
ননির্ণেয় দশমিক ভগ্নাংশ হইবে । 


উদাহরণ 1. fE দশমিকে প্রকাশ কর। 
yoo (ae 
37 


130 [ এখানে, তৃতীয় ভাগশেষ 5 পূৰ্ব্বের 
3 5-এর সঙ্গে মিলিয়| যাওয়ায় ভাগকাধ্য 
18% বন্ধ করা হইল এবং 1 ও 5 এর উপর 


বা বিন্দু বসাইয়। '138 উত্তর হইল ৷ ] 


১৪২ 


১ 


আবৃত্ত বা পৌনঃপুনিক দশমিক 95 


উদাহরণ 2. 33%কে আবৃত্ত দশমিকে পরিবপ্তিত কর। 
+ 0:০০... জা 
1681 


120 
Ur 
30 ৰ 
26. 
D এখানে 325 = "692807 
39 
700 এ 83s =3ġ9230}. 
91 
9 


19. ৭" হরবিশিষ্ট ভগ্নাংশের তুল্যমান আৰুত্ত দশমিক £_যে 
সকল ভগ্নাংশের হর %, তাহাদের তুল্যমান দশমিক গুলি বিশুদ্ধ আবৃত্ত দশমিক হয় 


এবং উহাদের আবৃত্তাংশে 1, 4, 2, 8, 5, 7 Im, নি 
এই অঙ্ক কয়টি থাকে। এ সংখ্যাগুলি একটি ৰ \ 


বৃত্তের চারিদিকে বমাও। এক্ষণে, পর পর টু ৰণ 
1, 2, 4, 5, 7 ও 8 হইতে আরম্ভ করিয়া j 
ঘড়ির কাটা যে দিকে ঘুরে সেইরূপ ঘুরিয়| \ A 

পড়িয়া গেলে (6টি করিয়া অঙ্ক ) যথাক্রমে ০০০ 


+ 34, ঈ 4 $ ও $ এর সমান আবৃত্ত দশমিক পাইবে। দশমিক বিন্দুর 
পর এ অঙ্গুলি বসাইয়া প্রথম ও শেষ অস্কের উপর আবৃত্ত বিন্দু বমাইবে। 
যথা, তু = ']142857, 1-'285714, $=-d08571, ইত্যাদি । 


20. বিবিধ কৌশলে (কোন কোন স্থলে) আৰুত্ত দশমিকে 
পরিবর্তন ৮ 

(1) 9, 99, 999 ইত্যাদি হরবিশিষ্ট ভগ্নাংশকে আবৃত দশমিকে 
পরিণত করিতে হুইলে হরে যতগুলি 9 থাকিবে দশমিকে ততগুলি আবৃত্ব 
‘অঙ্ক থাকিবে । aca ডান দিক হইতে গণিয়া ততগুলি অঙ্কের বামে ( প্রয়োজন 


96 পাটীগণিত 


হইলে বামে শূন্য বসাইয়| ) দশমিক বিন্দু বসাইবে এবং দশমিকের পর প্রথম ও 
শেষ অঙ্কের উপর আবৃত্ত বিন্দু বসাইলেই নির্ণেয় আবৃত্ত দশমিক পাওয়া যাইবে। 
যথা, }='ঠ; হু = "08; Y= i7; vgy = 008 ; ইত্যাদি | 

(2) 90, 900, 990 প্রভৃতি হরবিশিষ্ট Stites আবৃত্ত দশমিকে 
প্রকাশ করিতে হইলে হরে যত গুলি 9 ততগুলি আবৃত্ত অঙ্ক এবং হরে এ9 এর 
পর ষতগুলি শূন্য ততগুলি অনাবৃত্ত অঙ্ক হুইবে। যথা, 


11771585111 0188 
gmo [ এ hioo |s x00 001 


[ ৰু stow aX tho i 00] dasa 011="01; ইত্যাদি। 

(3) 3, 80, 88, 888 প্রভৃতি হরবিশিষ্ট বা 11, 111, 110 প্রভৃতি 
হরবিশিষ্ট ভগ্নাংশ হইলে উহাদিগের লব ও হরকে 3 দিয়া কিংব| 9 দিয়| গুণ 
করিয়া 9, 90, 999 প্রভৃতি হরবিশিষ্ট ভগ্নাংশে পরিণত করিয়| পূর্বের নিয়মে 
আবৃত্ত দশমিকে পরিণত করিতে হয়। যথা, 

2=3%3=$= 6; কওঁ = js = "024; 

ওত r= 021; ইত্যাদি । 

বুম্‌= = ii; stra অট = "068; কুট =য়ঠত='008; ইত্যাদি। 

(4) যে সকল অপ্রক্কৃত ভগ্নাংশের লবের অস্কসংখ্যা হরের 9-এর সংখ্যা 
অপেক্ষা বেশি তাহাকে ছুইভাবে আবৃত্ত দশমিকে পরিণত করা যায়। 

যথা, 53243 কে আবুত্ত দশমিকে পরিণত কর | 

(ক) [ প্রথম প্রণালী | 582 =53758= 58780 [প্রকৃত ভগ্নাংশে 
পরিণত করিয়া ৷ ] 

(a) [দ্বিতীয় প্রণালী] (99, 999 প্রভৃতি দ্বারা সংক্ষেপ ভাগ 


58248 afer অনুদারে ৷ ) 
532 


IRD, ০5825572480 
53780 তে, S8283 = 5880. 


আবৃত বা পৌনঃপুনিক, দশমিক 97 


এস্থলে হরে এটি 9 থাকায় লবকে মুখে মুখে 100 দিয়া ( 1এর পর এটি শুন্য ) 
ভাগ করিয়া ভাগফল হইল 582 এবং ভাগশেষ হইল 49. ওঁ ভাগফল ও 
ভাগশেষ একটি ay সরলরেখার দুই ধারে বসান হইল। প্রথম ভাগফল 
582কে আবার 100 দিয়া ভাগ করিয়! ভাগফল ঠকে প্রথম ভাগফলের নীচে 
এবং ভাগশেষ 92কে পূৰ্ব্ব ভাগশেষের নীচে বলান হইল। আবার, দ্বিতীয় 
ভাগফলকে এরূপ 100 দিয়া ভাগ করিয়া ভাগফল হইল 0 এবং ভাগশেষ 
হইল 5, শুন্য বসাইতে হইল না, কেবল ভাগশেষ STF ভাগশেষের স্থানে বমান 
হইল। এখন যোগ করিয়া মোট ভাগফল 587 এবং ভাগশে ৪০ হইল। 

*'* নিৰ্ণেয় দশমিক = 587'80. 

7 (গ) 58342 এর হরে তিনটি 9 থাকায় লবকে 1000 দিয়া ভাগ করিতে 

হইবে। 


581243 
53 
53/296 = নিৰ্ণেয় দশমিক = 58896. 
(ঘ) 4255575 কে আবৃত্ত দশমিকে প্রকাশ করিবার প্রণালীটি লক্ষ্য কর। 
32461876 [ এখানে প্রথমে লবকে 1000 দিয়া 
3 Ke পূৰ্ব্ব নিয়মে ভাগ করিয়| ভাগশেষ- 
82491 গুলির সমষ্টি হইল 1125, ইহা 1000 
মা অপেক্ষা! বেশী বলিয়া উহাকে আবার 
3250126 1000 দিয়া ভাগ করিতে হইবে। 


»* নিৰ্ণেয় দশমিক = 8250'126. . ইহাতে ভাগফল 1 এবং ভাগশেষ 
125 হইল। 1 কে ভাগফলের সমষ্টির নীচে এবং 125 কে ভাগশেষের অংশে 
লেখা হইল ।॥ এ ভাগফলের 1কে 1000 দিয়| ভাগ করিয়া কেবল ভাগশেষ 
1 হইল। উহাকে ভাগশেষের স্থানে রাখা হইল। ] 


গ্রশ্নমাল। 16 
মুখে মুখে Sige দশমিকে পরিণত কর £_ 
1. 3 24 8. ds 4. ob 5. 38 


6. 7, অঙ্গ 8. পিত 9... 3b 10. বু 
1—3 


98 পাটীগণিত 
পৌনঃপুনিক দশমিকে প্রকাশ কর £-- 


Adc hu, renee 91889 sy etal বু 1516, te 
16. she 17.788 118, FH o 20, এনও2 
21. Tels 22. Tey 28. sss 24. ch 25. wg 
26. 22841) 97, 124423 28, 43214857 29. Týs 


80. Ids 31. Zi 32. 4 88. 17, 
84. 29 85. 14 86. 43% 87. siho 
88 Ids 89, 3yr 40. 33 41. 2% 
42. 21% 48. ‘O37 44. 103%; 45. Tits. 


21. আৰুত্ত দশমিককে সামান্য ভগ্নাংশে পরিবর্তন 

পূৰ্ব্বে বিশুদ্ধ দশমিককে সামান্য ভগ্নাংশে পরিণত করিবার প্রণালী আমরা 
শিণিয়াছি। এক্ষণে আবৃত্ত দশমিককে সামান্য ভগ্নাংশে পরিণত করিবার 
প্রণালী স্থির করিতে হইবে। 

(ক) বিশুদ্ধ আবৃত্ত দশমিককে সামান্য ভগ্নাংশে পরিবর্তন 

উদাহরণ 1. '5 কে সামান্য ভগ্নাংশে পরিণত কর। 


এখানে "= ' 55651: 
অতএব, 10 গুণ '$=10 X58 =5'5555------ এই ছুইটির 
এবং 1 গুণ $= 1১ "5555 ৮ বিয়োগফল দেখ। 
= (10-1) বা 9 গুণ °5=5°0000---=5, ^ লক, 


[ দ্ৰষ্টবয় }- কোন সংখ্যার 10 গুণ হইতে সেই সংখ্যার 1 গুণ বিয়োগ 
করিলে, তাহারই 9 গুণ অবশিষ্ট থাকে ।] 
উদাহরণ 2. id কে সামান্য ভগ্রাংশে প্রকাশ কর। 
এখানে i= 1313134 
অতএব, 100 গুণ ']18=13"]313:--.** 
1 গুণ ']8= 13183------ 


(100-1) বা 99 গুণ ']ঠ= 13"0000-"" = 13, ৮৮ 283, 
[দশমিকের পর দুই অঙ্ক থাকায় ]-এর পর 2টি শূন্য অর্থাৎ 100 দিয়া 
এখানে গুণ করিতে হইয়াছে । ] 


আবৃত্ত বা পৌনঃপুনিক দশমিক 99 


i পূৰ্ব্ব পাতার উদাহরণ গুলি হইতে প্রণালীটি সম্বন্ধে আমরা নিয়ে নিয়মটি 
"_ পাইতেছি ঃ--যষে আবুত্ত দশমিকে তদবস্থ অংশ নাই তাহাকে সামান্ত ভগ্নাংশে 
= পরিণত করিতে হইলে, উহার দশমিক বিন্দু ও পৌনঃপুনিকস্থচক বিন্দু 
| পরিত্যাগ করিয়া যে সংখ্যা হয়, তাহাকে লব-রূপে বসাও এবং আবৃত্ত অংশে 

"যে কয়টি অঙ্ক আছে ততগুলি 9 কে হর করিয়া বলাও । এইরূপে যে ভগ্নাংশ 
পাওয়| যাইবে, তাহাকে লঘিষ্ঠ আকারে পরিণত করিলে নির্ণেয় ভগ্নাংশ 
পাওয়া যাইবে। 

(খ) মিশ্র পৌনঃপুনিক দশমিককে ( অর্থাৎ যাহাতে তাবস্থাংশ 
আছে) সামান্ত ভগ্রাংশে পরিবর্তন__ 
উদাহুরণ। 7138 কে সামান্য ভগ্নাংশে প্রকাশ কর। 
7128 =7°1282828:----- 
1000 গুণ 7°128 =7128'2828----.. 
এবং 10 গুণ 7'128=  71-2898----- 
990 গুণ 7°138=7057 ( বিয়োগ করিয়া ) 
7128= 7758 
[এখানে 7 কে প্রথমে ছাড়িয়া 188 কে ভগ্নাংশে পরিণত করিয়া 
সই ভগ্নাংশের সঙ্গে 7 পূৰ্ণসংখ্যা জুড়িয়| দিয়াও ইহাকে নিৰ্ণেয় ভগ্নাংশে পরিণত 
করা যায়। ] 
উপরের উদাহরণ হইতে নিয়ের নিয়মটি পাওয়া গেল — 
দশমিক বিন্দু ও পৌনঃপুনিকস্থচক বিন্দু ছাড়িয়া দিয়া যে সংখ্য| হয়, তাহা 
হইতে ATS অংশের পূর্ব ATS সমস্ত অংশটুকু যে সংখ্যা তাহা বিয়োগ কর। 
সেই বিয়োগফল হইবে নির্ণে় ভগ্নাংশের লব। আর আবৃত্ত অংশে যতগুলি 
অঙ্ক আছে ততগুলি 9 লইয়া তাহাদের ডানদিকে তদবস্থ অংশে যতগুলি অঙ্ক 
আছে SSSA শূন্য AVA যে সংখ্যা হইবে, তাহাই ওঁ ভগ্নাংশের হুর | 
দ্রষ্টব্য sats দশমিকে পূৰ্ণসংখ্যা থাকিলে, উপরের নিয়মে কাধ্য 

করিয়া! শেষে প্রাপ্ত ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করিতে হয় । অথবা, এ 

অখণ্ড সংখ্যাকে প্রথমে ছাড়িয়া কেবল দশমিক অংশকে সামান্য ভগ্নীংশে পরিণত 


100 পাটীগণিত 


afin তাহার সহিত এ অখণ্ড সংখ্যা যোগ করিয়া দিতে হয়। সর্বক্ষেত্রে 
নিৰ্ণেয় ভগ্নাংশটিকে লথিষ্ঠ আকারে লিখিতে হয়! যেমন 
wong -1276—12 _ 1263 _ 421. 
(1) '1218= 9900 9900 3300 


2075—20 2055 _ 5. 


990 990 66 
21754—21 _ 421133 _ 21733 


(2) 2075= 


(8) 12115£-17 99950 99990২9990০ 
প্রশ্নমালা 17 
সামান্য ভগ্নাংশে পরিণত কর (প্রথম 5টি মুখে মুখে ) ৮ 
A ঠ9. 118 By Lh 4. “64 
5. 08 6. "246 7. 012 8. "608 
9. 002 10. °728 41. 181 12. 10°72 


18. 97126 14. 729007} 15. ‘0007 16. 7°1297 
17. 6273281 18. “428571 19. 17142857 20. ‘9146 
21. ‘11994 22. “0824 28, 385714 24. 90°45 


25. 7°85 26. 10°628 27. ‘0724 28. 31076 
29. 38°88 30. 02028 ; 2°9; 99; 09. 
সরল কর ঃ-- 
“81x "005 
BLL , প্র, 
নু [ ক. প্র, 1920 } 
82. 4X25 48144 এর 75-2454 
44-288 
10 : 
88. 1643.629 [ঢা. cal. 1947 } 
34, 1835+ LE ; 
1375 8 এর দতস নত [ প. ব. বোৰ্ড 1953 ] 
85. (8"11-1]"908) x 1:03 i [ ছাত্ৰ, 1894 ] 


2°2 — ass 


H দশমিকের লঘূকরণ 
> সরল রাশিকে নিন্মতর এককে প্রকাশ-- 
a এ উদাহরণ 1. 3725 টাকায় কত পাই এবং কত গণ্ডা হয়? 


32 টাকা 35 টাকা 
তি x16 x16 
59.600 আনা 596 আনা 
x12 _20 
7152 পাই (উত্তর) 11928 =1192 গণ্ডা (উঃ) 


সরল রাশিকে উচ্চতর এককে প্রকাশ-- 
উদাহরণ 2. (ক) 5364 ছটাককে মণে এবং (খ) 6495 পেনিকে 
পাউগ্ডে পরিণত কর। 


(ক) (খ) 
+16{ 4 ) 5364 ছটাক +12 ) 649'5 পেন্স 
4 ) 1341 > 20[10 ) 54125 শিলিং 
? { 10 ) 335°25 মের ৷ ২ 2) 54125. 
৯401 &) 88595 2062 পাউণ্ড । 
8°38125 মণ ', 649°5 পে.=2")0028 পাউণ্ড | 


se 5864 ছ.=৪8:38125 মণ। 
উদাহরণ 8. 17625 গজকে মিশ্র রাশিতে প্রকাশ কর। 
17625 গজ (গজের পূর্ণসংখ্যা 17কে বাদ দিয়া কেবল 
1068 দশমিকাংশকে 3 দিয়া গুণ করিয়| ফুটে পরিণত 
ন 1875 ছুট. করাহইল।) 
[0500 ইঞ্চি. (ফুটের পূর্ণসংখ্যা 1-কে বাদ দিয়া মাত্র “875 ফুটকে 
12 দিয়া গুণ করিয়া! ইঞ্চিতে পরিণত কর! হইল 1) 
৮৮169 গজ-1% গণ 1 ফু. 105 ই, 
উদাহরণ 4. 19 ঘণ্টার '434কে ঘণ্টা, মিনিট গ্রভৃতিতে প্রকাশ কর। 


‘সেকেণ্ড 2880 s উত্তর ঘ. 12 মি. 28'8 সেকেণ্ড । 


102 পাটীগণিত ৷ 


উদাহরণ 5. 168 পাউণ্ডের 1'4 এ কত পাউণ্ড, শিলিং, পেনি হয়। 
168 পাউণ্ড 


পে. 48 On উত্তর = পা. 10 শি. 4'8 পেন্স । 
উদাহরণ 6. 6 টাকা 10 আনা ৪ পাই এর 6375 এর মান নির্ণয় কর। 
6375 = বঠা = 63 
8 [6 টাকা 10 আনা ৪ পাই > 6=40 টাকা 
13 আনা 4 পাই X8= 2 টাকা 8 আন! 
42 টাকা ৪ আন (উত্তর ) 

[ mbar $--এখানে প্রদত্ত রাশিকে 68 দ্বারা কিরূপে গুণ করা হইল দেখ । 
প্রথমে 6 দিয়া গুণ করিয়া 40 টা. হইল। তারপর ঠ দ্বারা গুণের অর্থ, 8 দিয়া 
ভাগ করিয়া সেই ভাগফলকে (13 আনা 4 পাইকে ) 3 দিয়া গুণ । ] 

উদাহরণ 7. ৪ মণ 12 সের 8 ছটাকের 2:04 এর '৪$= কত ? 

2:04 এর '188=88 5875 = 204 x $8 7175 
10 | 3 যম. 12 সে. ৪ 5.X 1=3 ম. 19 সে. ৪ ছ, 
13 মে. 4 ছ.১%7- ম. 12 সে. 12 ছ. 


(যোগ ) 5 ম. 25 সে. 4 ছ. ( উত্তর ) 


প্রশ্নমাল! 18 
Pema প্রথম 6টি প্রশ্নের মুখে মুখে উত্তর কর £-- 
(ক) 4 টাকায় কত গণ্ডা ? (3) "6 গজে কত ইঞ্চি? 
(গ) ‘28 মণে কত সের? (গ) 75 পাউণ্ডে কত পেন্স? 
(৬) ৪'5 ঘণ্টায় কত মিনিট ? (চ) 28 গজে কত ফুট? 
1. 2°35 টাকায় কত গণ্ড৷? 2. 127 পাউণ্ডে কত পেনি? 
8, 6'8 মণে কত ছটাক? 4. '25 গজে কত ইঞ্চি ? 
5. 4375 ঘণ্টায় কত সেকেণ্ড? 6. 7'625 টাকায় কত আনা? 
7. ৮ টাকায় কত পাই? 8. 256 টনে কত পাউণ্ড ? 


দশমিকের লঘৃকরণ 103 


9. 3°46 গিনিতে কত পেনি? 10. 4 টাকার 625-4 কত পাই? 
11. 60 পাঁউণ্ডের 6 এ কত পেনি? 12. 4:81 ক্রাউনে কত ফান্দিং? 
18. 5 মণের '625 এ কত ছটাক? 14. 6 গজের '46 এ কত ইঞ্চি ? 
15. 4 ঘণ্টার 375 এ কত সেকেণ্ড ? 

16. 2 টনের "875 এ কত কোয়ার্টার ? 


মিশ্র রাশিতে প্রকাশ কর £-- 


17. 4125 টাকা । 18. 624 মণ। 

19. 17°18 মাইল। 20. 6125 পাউণ্ড (মুদ্রা ) 
21. 5'16টন। 22, 3'15 বংসর। 

23. 10 মণের '875. 24. 10 গজের '88. 25. 5 গিনির '08 
মান নিৰ্ণয় কর-- 


26. 29টা. ৮ আ. 4 পাই এর 1"... 27. ] টা. 10 আ. 10 গণ্ডার 125. 
28. 4 টাকা 3 আনা! ৪ পাই--'18, 29. 2 মণ 15 সেরের ‘375. 

80. ঠ পা. ft. 8 পেন্সের ls. 81. 16 গ. 2 ফু. ৪ ইঞ্চির 2'625. 
82. 14 ঘণ্টা 21 মিনিট 14 সেকেণ্ডের 2']42857. 

38. 1 টাকা 10 আন| + '134-5 টাকা 10 আনার '5. 

34, 5 পাউণ্ড 7 শিলিং ৪ পেন্সের ']94-8 শিলিং 9 পেন্সের 7°25. 

35. 6 টাকা 8 আনার 11°1375—7 টাকা ৪ আনার ‘56. [ক.প্র. 1871] 
86. 10 মণের '884-18 সেরের '16-12 ছটাকের "3. 

87. 15 গজ 1 ফুট 3 ইঞ্চি এর 15. 

88. 9 টাকা 6 আনার 0725+11 টাকা 9 আনার 3'9. [ক. প্র. 1981] 
89. 10 টাকার '0542 টাকা 8 আনার 3'684-4 পাই এর 2'375. 


[ ক. প্র. 1930 ] 
40. 1 পাউণ্ডের 85-1 পাউণ্ড 1 শিলিং এর "754-8 শিলিং এর '25-- 
3 শিলিং 6 পেন্সের 5. [ক. প্র, 1917] 


41. 1 টাকা 10 আনা ৪ পাই এর ভান টাকার '016 এর "19৮. 
+g 
[= প্র-1919 ] 


X 


104 পাটীগণিত 


49 এর (84-24) +§ এর £ 
42. 46 পাউণ্ডের ay 982 (G43) 


[এ প্র, 1901 ; ছাত্র, 1995] 
48. কোন্‌ রাশির '725=2 পাউণ্ড 18 শিলিং? 
44. কোন্‌ রাশির 88714 টাকা 6 আনা 6 পাই? 
45. 1 পাউগ্ডের 427, 1 গিনির 416, এবং 1 পাউণ্ড 7 শিলিং এর 
"288, ইহাদের মধ্যে কোন্টি সর্বাপেক্ষা বড় ও কোন্টি সর্বাপেক্ষা ছোট? 


[ ছাত্র, 1884 ] 
দরশশমিকে মুদ্রার পরিবর্তন 


(Decimalisation of money) 
মুদ্রা, ওজন, দৈৰ্ঘ্য প্রভৃতিকে দশমিক আকারে প্রকাশ করার সর্বক্ষেত্রে 
কোন সহজ নিয়ম নাই। লঘ্করণের নিয়মে এরূপ অঙ্ক করাই স্থবিধাজনক | 
2. ইংলণ্ডীয় মুদ্ৰাকে পাউণ্ডের দশমিকে প্রকাশ। 
নিয়ের ফলগুলি মনে রাখা আবশ্যক | 
2 Pay পা.= 1 পা.) 1 Ft পা.0ঠ পা. ; 


3 শি.='05 পা.৯৪-"[ঠ পা. 

[দ্রষ্টব্য $_শিলিংকে পাউণ্ডের দশমিকে প্রকাশ করিতে হইলে '05কে 
শিলিংএর সংখ্যা দ্বারা গুণ করিতে হয়, অর্থাৎ শিলিংএর সংখ্যাকে 5 দ্বারা গুণ 
করিয়া গুণফলের ছুই অঙ্ক বামে দশমিক বিন্দু বসাইলে তত পাউণ্ড হয়। ] 


আবার দেখ, 6 পেন্স LF (05 পা. 1095 পা. ; 


05 


3 পে.= 025 পা.='0125 পা. $ 4 a=% পা.='010 পা.; 


1 ফান্দিংবর্ুক্ছত পা.= টু প1.= "0013; পা.="001 পা. 
(৪ দশমিক অঙ্ক বা সহস্ৰাংশ পৰ্য্যন্ত শুদ্ধ ); 
11 ফাদ্দিং= 011 পা. ; 
18 ফা.='014 পা. এবং 
14 ফা. ='015 পা. (তিন দশমিক অঙ্ক পৰ্য্যন্ত শুদ্ধ )। 


| 


দশমিকে মুদ্রার পরিবর্তন 105 


[দ্রষ্টব্য ৪ পেন্স ও ফার্দিংকে এক পাউণ্ডের দশমিকে পরিণত করিবার 
সময় পেন্স ও ফার্দিংকে প্রথমে ফাদ্দিংএ পরিণত করিয়া "001 কে সেই 
ফাদ্দিংএর সংখ্যা দ্বারা গুণ করিবে । ] 

উদাহরণ 1. 7 শি. 8 পেন্সকে দশমিকাকারে পাউগ্ডে প্রকাশ কর। 

(লঘুকরণ প্রণালী) $ 7 শি. 3 C= Th শি.= 835 প1.= "8625 পা. 

(দ্বিতীয় প্রণালী ৷ 7 শি.="05% 7 পা.='85 পা. 

3 পে.=12 ফা.='0013; 19 পা. = 0125 পা. 
(atts). 7 শি. 3 পে.= 3695 পা. 

[দ্রষ্টব্য $--এখানে '0013;কে কিভাবে 12 দ্বারা সহজে গুণ করা যায় 
তাহা বুঝিয়া লও। প্রথমে 1001কে 12 গুণ করিয়া হইল 012; তারপর 
স্তব 12=3= "5 হয়, উহাকে 012 এর শেষে জুড়িয়া দিয়া হইল “0125 |] 

সংক্ষিপ্ত প্রণালী £--পেন্স ও ফাদ্দিংকে পাউণ্ডের দশমিকে প্রকাশ 
করিবার সংক্ষিপ্ত নিয়ম এই যে, পেন্স ও ফাঁন্দিংকে প্রথমে ফাদ্দিংএ পরিণত 
করিয়া তাহার 3 অঙ্ক বামে দশমিক বিন্দু বসাঁইতে হয়। ফাদ্দিং সংখ্যা 24 
হইতে 47 পর্যন্ত হইলে এ সংখ্যার সহিত 1 যোগ করিয়া সেই যৌগফলের 
3 অঙ্ক বামে দশমিক বিন্দু বসাইতে হয়। 

আসন্ন তিন দশমিক অঙ্ক পর্য্যন্ত ফল নির্ণয় করিবার জন্য ফাদ্দিং-মংখ্যা 
12 হইতে 35 পৰ্য্যন্ত হইলে তাহার সহিত 1, এবং ফান্দিং-সংখ্যা 86 হইতে A7 ' 
পর্য্যন্ত হইলে তাহার সহিত 2 যোগ করিয়া! সেই যোগফলের 3 অঙ্ক বামে 
দশমিক বিন্দু বসাইবে। 

উদাহরণ 2. 9 পা. 19 শি. 98 পেন্সকে পাউণ্ডের দশমিকে (3 দশমিক 
অঙ্ক পর্য্যন্ত শুদ্ধ ) পরিণত কর। 

93 পেন্স =9 ফাঁদ্দিং, ইহা 35 ফাদ্দিংএর বেশি; 

39+2=41. ০০92 পে.='041 পাউণ্ড 


এক্ষণে, ৪ পা =3 পা. 
12 শি, = 6. 
9} পে.=89 ফা. = ‘041 পা. 


এ. 3 পা. 12 শি. 92 পে. =8'641 পাউণ্ড (উত্তর )। 


106 পাটীগণিত 


উদাহরণ $. 3465 পাউণ্ডকে আসন্ন ফাদ্দিং পর্যন্ত মিশ্র রাশিভে * 


প্রকাশ কর। 
3465 পাউণ্ড = (34-'44+ 1054-1015) পা. 
3 পা. =3 পা. 
পা. = 8 শি. 
05 পা. = 1 শি. 
‘O15 পা= 14 ফা.= 3 পে. 2 ফা. 


se 3465 পা. =3 পা. 9 শি. 3 পে. 2 ফা. 
[ দ্রষ্টব্য £_-এইরূপ অঙ্ক পৃর্বপ্রদশিত দশমিকের লঘৃকরণের প্রণালীতেও 
সহজে কর! যাঁয়। উদাহরণ 4 দেখ। ] 
উদাহরণ 4. আসন্ন ফার্দিং পর্য্যন্ত 5124 পাউণ্ড%1'6 এর মান 
নিৰ্ণয় কর। _ 


5°124 পা. xX 1'6 = ৪1984 পা. = 8198 পা. 
পা. 87198 


পে. 11°52 ('96 x 12 করিয়| ) 
৪৯০৩৫ 
2°08 (৮৪৯4 করিয়া ) 
“facts মান=৪ পা. 3 শি. 11 পে. 2 ফা. (আসন্ন )। 

28. ভারতীয় মুদ্রাকে টাকার দশমিকে প্রকাশ 
৪ আনা=ঠ টা.-"ঠ টা, ; 4 আনা-] টা," DAR 
1 আনা =y টা.065 টা. ; 6 পাই=;} আনা--08195 টা.; 
1 পাই-:08195 টাক| > 6 = '0052088 টাকা | 
তিন দশমিক অঙ্ক পর্য্যন্ত শুদ্ধ :__ 
3 আনা='188 টাকা; 1 atai="063 টাকা; 
5 পাই-026 টাক! ; 4 পাই= '0০21 টাকা; 
3 পাই='016 টাকা ; 2 পাই--010 টাকা; 1 পাই "005 টাঁকা। 


দশমিকে মুদ্রার পরিবর্তন 107 
উদাহরণ। 4 টাক! 7 আন! 7 পাইকে টাকার দশমিকে প্রকাশ কর! 


* (তিন দশমিক স্থান পৰ্য্যন্ত শুদ্ধ )। 
4 টাকা =4 টা. 
4 আনা = "৮ টা. 
2 আনা = 195 টা. 
1 আনা = 068 টা, 
6 পাই = ‘031 টা. 
] পাই = 005 টা. 


এ 4টা.7 আ.দ পাই=4'474 টাক! (উত্তর )। 

[দ্রষ্টব্য £$_দশসিকের লঘুকরণের প্রণালীতে সহজে এইরূপ অঙ্ক 
করা যায়। ] 

আনাকে টাকার দশমিকে প্রকাশের অন্য নিয়ম £_ 

(ক) আনাকে দুই দশমিক স্থান পর্য্যন্ত টাকার দশমিকে প্রকাশ করিতে 
হইলে আনার সংখ্যাকে 6 দ্বারা গুণ করিয়া এ গুণফলের 9 অঙ্ক বামে দশমিক 
বিন্দু বসাইতে হয় | 

দ্রষ্টব্য £__আনার সংখ্যা 4 হইতে 7 পর্য্যন্ত হইলে ও গুণফলের সহিত 
1 যোগ করিয়া, আনার সংখ্য| ৪ হইতে 11 পর্য্যন্ত হইলে 2 যোগ করিয়া এবং 
আনার সংখ্যা, 12 হইতে 15 পর্য্যন্ত হইলে 9. যোগ করিয়া! পূর্বের ন্যায় 2 অঙ্ক 
বামে দশমিক বিন্দু বসাইবে। 

(a) আনাকে 8 ব| 4 দশমিক স্থান পৰ্য্যন্ত টাকার দশমিকে প্রকাশ 
করিবার জন্য প্রথমে পূর্কোক্ত (ক) নিয়ম অঙ্গ্সারে ছুই অঙ্ক পর্য্যন্ত দশমিকে 
প্রকাশ করিবে। তৎপরে আনার সংখ্যাকে 4 দ্বারা ভাগ করিয়া যাহা পাইবে 
তাহার পূর্ণ-সংখ্যা বাদ দিয়া কেবল দশমিক অংশটিকে এ ছুই অঙ্কের ডান দিকে 
ব্সাইবে। 

উদাহরণ। 9 আনাকে 2 দশমিক ও 4 দশমিক অঙ্ক পর্য্যন্ত টাকার 
দশমিকে প্রকাশ কর। 

9X6=54, 54+2=56 
, 9 আন৷= "56 টাকা (ছুই অঙ্ক পর্যন্ত ) 
আবার, 944=2'25, .'* 9 আনা ="5625 টাকা (4 অঙ্ক পর্য্যন্ত ) । 


108 পাটীগণিত 


পাইকে টাকার দশমিকে প্রকাশ করিবার নিয়ম £_ 

পাইকে 3 দশমিক স্থান the টাকার দশমিকে প্রকাশ করিতে হইলে, 
পাইএর সংখ্যাকে 5 দ্বারা গুণ করিয়া গুণফলের 8 অঙ্ক বামে দশমিক বিন্দু 
বসাইতে হয়। তিন অঙ্ক করিবার জন্য বাম দিকে প্রয়োজন মত শূন্য বসাইতে 
হয়। 

পাইএর সংখ্যা 5 হইতে 9 পর্য্যন্ত হইলে ওঁ গুণফলে 1 যোগ করিয়া এবং 
9 এর অধিক পাই থাকিলে এ গুণফলে 2 যোগ করিয়া 8 অঙ্ক বামে দশমিক 
বিন্দু বসাইতে হয়। 

উদাহরণ। 7 পাইকে টাকার দশমিকে প্রকাশ কর। 

TX5=35, 85+1=36, 7 পাই-'086 Brel 


ওজন, দৈর্ঘ্য প্রভৃতিকে দশমিকাকারে প্রকাশ 


ওজন $--20 সের='5 মণ, 10 সের='25 মণ, 5 সের ০:12 মণ, 
2 সের 8 ছটাক='0625 মণ, 1 সের 4 ছটাক =*08125 মণ, 1 সের = 
025 মণ, ৪ ছটাক='0125 মণ, 4 ছটাক = "00625 মণ, 1 ছটাক= 
0015625 মণ, 1 তোল! = 0003125 মণ, 1 কাচ্চা= "000390625 মণ ] 

ইংলণ্ডীয় বাজার ওজন £$- ইংলঙীয় মুত্ৰাকে দশমিকে প্রকাশ করার 
প্রণালী হইতে ইংলণ্ডীয় বাজার ওজনকে দশমিকে প্রকাশ করা যায়। 20 
হন্দরে এক টন, এদিকে দেখ 20 শিলিংএ এক পাঁউও ; সুতরাং যত টন তত 
পাউণ্ড এবং যত হন্দর তত শিলিং মনে করা যায়। আবার 4 কোয়ার্টারে 
যেমন 1 হন্দর হয়, সেইরূপ 4টি 3 পেনিতে 1 শিলিং হয়, Awa যত 
কোয়ার্টার তত 8 পেনি বা তত 12 ফাদ্দিং ধরা যায়। পুনরায় দেখ, 
28 পাউণ্ডে (অর্থাৎ 7 পা. 4) হয় 1 কোয়ার্টার এবং ৪ পেনিস 4= 1 শিলিং ; 
ইতরাং ওজনের 7 পাউণ্ডকে 3 ফার্দিং ধরিয়া কাধ্য করা যায়। 

দৈৰ্ঘ্য ৪1 গজ ='0005681 মাইল; 1 ফুট গজ='0001898 
মাইল; 4 ইঞ্চি গজ; 3 ইক্চি-:08$ গজ; 1 ইঞ্চি-:021 গজ। 


টু দশমিকে প্রকাশ 109, 


সময় 81 মিনিট ="016 ঘন্টা, 1 সেকেগু='016 মিনিট ="00027 
ঘণ্টা, 20 মিনিট ='& ঘণ্টা, 10 মিনিট -*16 ঘণ্টা, 5 মিনিট ='088 ঘণ্টা, 


20 মেকেণ্ড = "008 ঘণ্টা, 10 সেকেও= "0027 ঘণ্টা। 
উদাহরণ 1. 4 মণ 12 ঘের 10 ছটাককে মণের দশমিক আকারে. 


প্রকাশ কর। 
4 মণ =4 মণ 
10 সের = 25 মণ 
2 সের ৪ ছ. = "0625 মণ 
2 ছ, = 008125 মণ 


4 q. 12 সে. 10 ছ.=4'815625 মণ। 
উদাহরণ 2. 5 টন 3 হন্দর 2 কোয়ার্টারকে টনের দশমিকাকারে। 
পরিণত কর। 


AGHA প্রণালী £ চট. 9 হ. 2 কো.=5 ট. 9$ হ.=5 GFR 
= ওত B= Say -= 5175 টন ৷ 


উদাহরণ 8. 4 হন্দর 8 কোয়ার্টার 21 পাউণ্ডকে টনের দশমিকে প্রকাশ৷ 
কর (তিন দশমিক অঙ্ক পর্য্যন্ত )। 
দ্বিতীয় প্রণালী £_ 
4 হন্দর = ( 4 শি.='20 পা.) ='200 টন 
[ হন্দরকে শিলিং ধরিয়া ], 


3 কো.=(8 পে.৮৪-৪6 ফাদ্দিং) 087 টন 
[1 কো.-৪.পে._ 19 ফা, ধরিয়া ] 


21 পা.=! পা. (8 ফা.১:৪ ব| 9 ফা. )='009 টন 
(7 প.=8 ফা. ধরিয়া ] 


4 হু. 3 কো. 21 পা.='246 টন (8 দশমিক অঙ্ক পৰ্য্যন্ত J 


পাটীগণিত 


110 
উদাহরণ 4. 17 গজ 2 ফুট 7 ইঞ্চিকে গজের দশমিক আকারে 
প্রকাশ কর। 
17 গজ = 1795 
ঠফু.='ঠ%2গ. = 666666---%. 
6 2-4 গ. = 166666...গ. 
1%. = 027777---গ, 


17 ফু, ই. = 17'861109---গজ 
= ]1786] গজ। 
‘অথবা, 17 গজ 2 ফুট 7 ইঞ্চি= 178} গজ = 17.801] গজ। 
উদাহরণ 5. 6 গজ 1 ফুট 3 ইঞ্চিকে মাইলের দশমিকে প্রকাশ কর। 
AAT প্রণালী s— 
12 | 3 ইঞ্চি [9 ই.='2$ ফু, 2. প্রদত্ত 
3 | 125 ফুট :_ | ফু. সমেত 7:25 ফুট হইল ] 


10 6410 গজ [প্রদত্ত 6 গজ সমেত ] 
1760= 2 6416 + 


10x2x8x11 | 8 | 732083 
11 | '04010410 
| 00364588 মা. ( বা 0036458 মাইল ) 
দ্বিতীয় প্রণালী £-- 


6 গজ ='000508] x6 মা. -:003409086...মাইল 
1 ফুট ="0001898 x 1 মা. 000189393-..মাইল 
3 ইঞ্চি (000183$--4) মা. 000047348---মাইল 
~ 6গজ] ফু ৪ ই. "003645827 ---7l. 
="0036458 মাইল। 
(WR saat স্থলে কোন সংক্ষিপ্ত নিয়ম না থাকায় সাধারণভাবে 


॥ 


॥ 


[| 


'দশমিকের লঘৃকরণের প্রণালীতে দশমিকে পরিণত করাই স্থবিধাজনক। ] 


| gos দশমিকে প্রকাশ 111 


উদাহরণ 6. ৪ ঘণ্টা 15 মিনিট 18 সেকেণ্ডকে দশমিক আকারে ঘণ্টায় 


| প্রকাশ কর। 
1৭ 3 ঘণ্টা Sg EE > 
ld 

| ৰ মি. eo = 25 ঘ 
ও 18 সে.= চট মি. 

=8 মিঃ 

SD ৭ 

ন 005 ঘ. 
৪ ঘ. 15 মি. 18 সে. = 3255 ঘণ্টা। 


24. একটি মিশ্র রাশিকে সমজাতীয় অন্য মিশ্র রাশির দশমিক- 


রূপে প্রকাশ 


উদাহরণ 1. 1 পাইকে 1 টাকার দশমিকে প্রকাশ কর। 


1211 পাই 
16 | 083 আনা! 
"0052083 টাকা 


উত্তর = "0052088. 


উদাহরণ 2. 5 গজ 2 ফুট 3 ইঞ্চিকে 1 গজের এবং 7 গজ 2 ফুটের 


দশমিকে প্রকাশ কর। 
(1) 1213 ইঞ্চি 
a225 5 ফুট ( 2 ফুটের সহিত যুক্ত হইয়| ) 
& গজ ( 5 গজের সহিত যুক্ত হইয়| ) 
উত্তর = 575. 


(2) 5 গজ 2 ফু. 3 ই.=5 গণ 22 ফু.= 5 গ.= ৰ: গজ; 


| 
| 
| 
| 7 গজ 2 F= গজ। 
| ” eft দশমিক সঃ ]=75 (উত্তর) । 


112 পাটীগণিত [ প্ৰশ্নমালা 19] 


[ দ্ৰষ্টব্য $--উপরের উদাহরণ দুইটিতে টাকা ai গজে উত্তর হইবে না। 
কারণ দুইটি বদ্ধ রাশির ভাগফল অখণ্ড সংখ্যা, বা শুধু ভগ্নাংশ বা দশমিকাংশ 
হইবে। ] 

উদাহরণ ৪. 2 মণ 10 সেরের কত দশমিকাংশ 6 সের 19 ছটাকের 
সমান? 

এখানে 6 সের 12 ছটাককে 2 মণ 10 সেরের দশমিকে প্রকাশ করিতে 
হইবে। 

6 সের 12 ছটাক-ঞু সের; 2 মণ 10 সের-00 সের 
নিৰ্ণেয় দশমিক = 27 + ০0 = 380 = ৰু = "075. 
উদাহরণ 4. সরল কর: Aa Te এর (149) +43 10 লের 
19 শি.6 পে. ee EE 


776 শি.৪পে. 8৪-1 


TON 3 
E 376. সের_ 10 পে. এর 13 
ere its Bre SAET সের রি পে: এর এ 
9 


B 11১4 
আলী 9 1৮525 ই এ 
স্ন এর 8410 4 এর 72৯05 
B 


=14+10-3=11-2=104. 


প্রশ্নমাল। 19 


(ক) পাউণ্ডের দশমিকে প্রকাশ কর (9 দশমিক অঙ্ক পৰ্য্যন্ত ):__ 
(1) 9পে.৪ঃ ফা. (2) ৪ শি. 4 পে. (8) 2 শি. ৪ পে. 9 ফা. 
(4) ঠ পা. 1 শি. 64 পে. (5) 4 পা. ৪ শি. 6 পে. ৪ ফা, 


দশমিকে প্রকাশ 118 


(খে) টাকার দশমিকে প্রকাশ কর (4 দশমিক অঙ্ক পর্যন্ত) £__ 
(1) 114.3%. (2) ৪ টা, ০ আ. 4 পা, (3) 8 আ. & পা, 
(4) 7? টা. 14 আ. 9 পা. (5) 16 টা. ৮ আ. 6 পা, 

(৭) মণের দশমিকে প্রকাশ কর 2 
(1) 12 সের 9 ছ. (2) 4 সে. 4 ছ. 4 তো. 

(9) 14 সে. 6 ছ. 3 কী, (4) 2038 তোলা 
(5) 8 মণ 12 সে. 12 ছ. 

(a) টনের দশমিকে প্রকাশ কর (3 দশমিক অঙ্ক পর্য্যন্ত ) ২ 
(1) ঠহন্দর 3 কে‘ (2) 23 টন 6 হ, 2 কো. 21 পা. 

(3) 15 হ.3 কো. 14 পা, (4) 9 রো. 16 পা 

(ড) মাইলের দশমিকে প্রকাশ কর (আসন্ন 6 দশমিক অঙ্ক পর্যন্ত) — 
(1) 7 গজ 2 ফুট (2) 4ইঞ্চি (9) ফুট 9 ইঞ্চি 
(4) 8 গজ ] ফুট 6 ইঞ্চি 

(চ) ঘণ্টার দশমিকে প্রকাশ কর £ 
(1) 12 মিনিট 36 সেকেণ্ড (2) 5 ঘ. 82 মি, 24 সে. 

(3) 10 মি. 12 সে, (4) ৪ ঘ. 16 মি. 42 সে, 

দশমিকে প্রকাশ কর ঃ-- 

1. 445 পাই=কত টাকা? 2. 740 গণ্ডায় কত কাহন? 

8. 930 কড়ায় কত biel? 4. 825 শিলিংএ কত পাউণ্ড ? 

5. 725 পয়সায় কত টাকা? 6. 980 পেন্স=কত পাউণ্ড? 

7. 6 গজ LES 6 ইঞ্চিতে কত গজ? 3b পাই-কত টাকা? 

8. 2 মণ 12 সের 94 ছটাকে কত মণ? 

9. 3 ঘণ্টা 15 সেকেণ্ডে কত ঘণ্ট1? 

10. 4 টন ৪ হন্দরে কত টন? 4 টাক! 14 আনা 10 গণ্ডায় কত টাকা? 
11. 5পা. শি. 10} পেন্সে কত পাউণ্ড? [বৃত্তি 1994] 

7A—X 


14 পাটীগণিত [ প্রশ্নমালা 10] 
থম রাশিকে দ্বিতীয় রাশির দশমিকে প্রকাশ কর ৪ 


12. 1 আনা, 1 টাকা 
14. 1 পয়সা, 1 টাকা 
16. 1 পেন্স,1 শিলিং 
18. 1 শিলিং 1 গিনি 
20. 1 ছটাক, 1 মণ 

22. 3 শিলিং, 1 সভারিন 


24. 8 সের 10 ছটাক, 1 মণ 10 সের 


23. 


মিশ্র রাশিতে প্রকাশ কর 2 


25. 495 টাকাকে AAR পাই পৰ্য্যন্ত 


1 পাই, 1 আন৷ 

1 শিলিং, 1 পাউণ্ড 

1 পেন্স, 1 পাউণ্ড 

1 সেকেণ্ড, 1 ঘণ্টা 

1 গজ, 1 মাইল 

6 গজ 1 ফুট 6 ইঞ্চি, 16 গজ 


26. 7324 পাউণ্ডকে আসন্ন ফাদ্দিং পৰ্য্যন্ত 


27. 8'16 মণকে আসন্ন তোলা AHS 


28. 13237 ঘণ্টাকে আসন্ন সেকেণ্ড TTS 


29. 6125 গজকে আসন্ন ইঞ্চি পথ্যন্ত 


80. 25273 পাউণ্ড %4'8কে আসন্ন ফাদ্দিং পর্য্যন্ত 
31. 19 টাক! 11 আন! 4 পাইকে এক টাকার দশমিকে প্রকাশ কর 


(5 দশমিক স্থান পৰ্য্যন্ত )। 


82. 2 মণ 12 সের ৪ ছটাককে 4 মণের দশমিকে প্রকাশ কর 


(2 দশমিক স্থান পৰ্যন্ত শুদ্ধ ) ৷ 


38. 7 মণ 5 সেরের 2 কে 9 মণ 20 সেরের দশমিকে প্রকাশ কর। 


[ ক. প্র. 1886 ] 


84, 55 বৰ্গগজকে 1 একরের দশমিকে প্রকাশ কর। [ক. প্র. 1886] 
85. 2 পাউণ্ড 13 শিলিং 4 পেন্সের "06285 এর 26, 5 পাউণ্ড 6 শিলিং- 


৪ পেন্সের কত দশমিকাংশ ? 


দশমিকে প্রকাশ 115 


36, 09805 টা. 5 আ. 4 পাইকে 58 টা. 10 আ. 8 পাইএর দশমিকে 


প্রকাশ কর। [ ক. প্র. 1935 ] 
87. 10 শি. এর "3715 এর 3%৮+9 শি. 6 পে. এর $- 1] শি. এর এঁকে 

© 10 টাকার দশমিকে প্রকাশ কর। (1 টাকা] শি. 10ঠ পে. )। 
[ ছাত্র. 1891 ] 
88. ৪ টাকা 19 আনার সহিত 8 টাকার কত দশমিক অংশ যোগ করিলে 
5 টাকা হয়? [ বৃত্তি, 1992] 
89. এক টাকার কত দশমিকাংশ 4 আন! ৪ পাইএর “045 এর সহিত 
যৌগ করিলে 1 আনা হয়? [ ক. প্র. 1936 ] 
40. 1 টাকা 6 আনার 84 হইতে 5 টাকা % আনার "17 বিয়োগ 
করিয়া বিয়োগফলকে 1 টাকা ৪ আনার দশমিকে প্রকাশ কর। [বৃত্তি 1936) 
41, 10 পাউণ্ডের কত দশমিক 16 পা. 10 শি. 3 পেন্সের সহিত যোগ 


করিলে 20 পাউণ্ড হইবে? [ ক. প্র. 1886 ] 

42. 8 পা. 15 শি. 4 পেন্সকে 100 টাকার দশমিকে প্রকাশ কর। 

(1 পাউণ্ড= 15 টাকা ) ৷ [ ঢা, বো. 1931 J 
সরল কর £- 

5টা. 5 আ. 4 পাই এর 9? 
48. thas CUR 

__ ] টাকার 58'6 

2 টা. 6 আ.১৯ (35443) 1042 
ahi 6 আ. 4 পা. এর 954 [কঃ a. ] 
as p 21:8 শি. এর 195.এর 16 


1171. 3 পা. ৪ শি. এর 14285? ১3 
143 


2ম. ]] সে. ছ. ৮ 45-2 2175 gang 
6 ম. 33 সে. 15 ছ. 1581+55-38 17705 


46. 


চতুৰ্থ অধ্যায় 
চলিত বা সাঙ্কেতিক নিয়ম (Practice) 


25. সমাংশ £--কোন একটি রাশিকে কতিপয় পূর্ণসংখ্যক সমান অংশে 
বিভক্ত করিলে একটি অংশকে এ রাশির সমাংশ (Aliquot part) বলে | 


ইহাতে বুঝা যাইতেছে যে, সমাংশ দারা রাশিটি বিভাজ্য | স্থতরাং 
সমাংশকে প্রদত্ত রাশির ভগ্নাংশে পরিণত করিলে সেই ভগ্নীংশের লব 
] হইবেই। আর, যত অংশে বিভক্ত করা হইয়াছে তত পূর্ণ সংখ্যাটি হর 
হুইবে। 


যথা, 1 টাকাকে সমান দুই অংশে ভাগ করিলে প্রত্যেক অংশ হয় 
8 আন, 4 সমান অংশে ভাগ করিলে প্রত্যেক অংশ 4 আনা, 3 সমান অংশে 
ভাগ করিলে প্রতি অংশ 5 আনা 4 পাই হয়। অতএব ৪ আনা, 4 আনা, 
5 আনা 4 পাই, ইহারা 1 টাকার সমাংশ। কোন রাশি ছারা যদি প্রদত্ত 
রাশিটি সম্পূর্ণরূপে বিভাজ্য না হয়, তবে তাহা প্রদত্ত রাশিটির সমাংশ হইবে 
না। যথা, 3 আনা দিয়া 1 টাকাঁকে নিঃশেষে ভাগ করা যায় না, সুতরাং 
8 আনা 1 টাকার সমাংশ নহে। 


নিয়ে কতকগুলি সমাংশের তালিকা দেওয়া হইল। সাধারণতঃ 10 ভাগের 
অধিক ভাগ কর! হয় না বলিয়া নয অংশ পর্য্যন্ত দেওয়া হইল । 


টাকার সমাংশ 
8 আনা] টাকার ত 5 আন! 4 পাইল] টাকার ত 
SEE ha F 51১18875147 


চলিত বা সাঙ্কেতিক নিয়ম 717 


আনার সমাংশ 
10 গণ্ডা বা 6 পাই-1 আনার 3 | 4 পাই আনার ত 
2 AUER EA 4 2 পাই=] আনার 4 


28.» Al, =1 , + 


পাউণ্ডের সমাংশ 


10 শি. 1 পাউণ্ডের ত 
Dalarna oi log 
A TTR: 


2 fa. 17815) 


6 শি. ৪ পে.=] পাউণ্ডের 3 
8fi4ens, , 4 
2শি.6পে.=, | 


শিলিংএর সমাংশ 


1 শিলিংএর ত 


মণের সমাংশ 
20 সের = 1 মণের ত 
10 | ane 
17200045811, 
৯1151578718 
Som aed ela 
গজের সমাংশ 
1] ফুট = 1 গজের $ 
Dae oes 
6 ই. So te 
elke Ue 


2 পেনি = 1 শিলিংএর 4 
1s ” tile ৯ ৮» $ 


সেরের সমাংশ 
৪ ছটাক = 1 সেরের } 
A TT = AU aa to 
20032 RE AE TAE I 

ফুটের সমাংশ 
6s == 1 Ebay 
4%. 99%.) 
33. গম); 
2%. 842) 


118 পাটীগণিত 


টনের সমাংশ কোয়ার্টারের সমাংশ : 
0 হন্দব = baad | 14° = ] কো. এর $/ 
চা =", $১ arate 77৬১৮ 
NESTE 1 নী টি ন 
2হ.2কেো.= » ৮, | $পা,৪আ,. | 
2% দি 11 = | One | 


96. চলিত নিয়ম £--একটি দ্রব্যের মূল্য জান! থাকিলে, তাঁহাকে গুণ 
করিয়া সেই জাতীয় অন্য যে-কোন সংখ্যক দ্রব্যের মূল্য নিণয় করা যায়, তাহা 
তোমরা জান। এইরূপ গুণ কিন্ত অনেক সময় সহজ হয় না। সেজন্য প্রদত্ত 
মূলাটির কতকগুলি সমাংশের সাহায্যে সহজেই সেই জাতীয় অন্য যে-কোন 
সংখ্যক দ্রব্যের মূল্য নির্ণয় করা যায়। এই প্রণালীকে সরল চলিত নিয়ম 
বা সরল-সাঙ্কেতিক ( Simple Practice ) বলে। সরল সাঙ্কেতিকে দুইটি 
বাশির মধ্যে একটি রাশি মিশ্ৰ এবং অন্যটি অমিশ্র । যথা, 1 মণ স্বতের মূল্য 
50 টাকা 10 আনা হইলে 15 মণের মূল্য কত? 

আবার, সমাংশের সাহায্যে কোন মিশ্র রাশির মূল্য নিরূপণ করিবার 
প্রণানীকে মিশ্র,চলিত নিয়ম a মিশ্র সাঙ্কেতিক (Compound 
Practice ) বলে। মিশ্র সাক্কেতিকে দুইটি aime মিশ্র । যথা, 1 হন্দর 
পাটের মূল্য 10 পাউণ্ড 8 শিলিং হইলে 32 হন্দর 2. কোয়ার্টার 10 পাঁউণ্ডের 
মূল্য কত? 

সাঙ্কেতিক প্রণালী £--মনে কর, 3 টাকা 6 আনা 6 পাই দরে 219-টির 
মূল্য নির্ণয় করিতে হইবে। 

3 টাকা 6 আনা 6 পাই -3 টা.+4 আ. +2 আ.+6 পাই । অতএব 
3 টাকা, 4 আনা, 2 আনা ও 6 পাই দরে 919টির মূল্য পৃথক্‌ পৃথক্‌ নির্ণয় 
করিয়া সেইগুলি যোগ করিলেই 3 টাকা 6 আনা 6 পাই দরে 212টির মূল্য 
পাওয়া যাইবে। 


চলিত ব| সাঙ্কেতিক নিয়ম 119 
* 


| ~ 1 টাকা দরে 21গটির মূল্য হইবে 212 টাক| | 
1 টাকার 8 গুণ 3 টাকা; স্থতরাং 1 টাক| হিসাবে যে মুল্য তাহাকে 8 গুণ 
করিলে 3 টাক! হিসাবে মূল্য হইবে। ' 
-o 1 টাকার সিকি 4 আন!) সেজন্ত 1 টাকা দরে 219টির যে মূল্য হইয়াছে, 
তাহাকে 4 ভাগ করিলে 4 আন! হিসাবে 219টির মূল্য হইবে। 
£ আনার অদ্ধেক এ আনা? Rea 4 আনা দরে যে মূল্য হইয়াছে, 
তাহাকে 2 দিয়া ভাগ করিলে 2 আনা দরে 219টির মূল্য হইবে। 
6 পাই, এ আনার সিকি; সেনন্য 2 আনা হিসাবে যে মূল্য হইয়াছে, 
তাহাকে 4 ভাগ করিলে 6 পাই দরে মূল্য পাওয়! যাইবে। 
এই পৃথক্‌ পৃথক মূল্যগুলি যোগ করিলেই 3 টাকা 6 আনা 6 পাই দরে 
212টির মূল্য পাওয়| যাইবে। 


সরল চলিত নিয়ম $= 


উদাহরণ 1. 1টি ঘড়ির মুল্য 12 পা. 15 শি. 98 পেন্স হইলে 128টি 
ঘড়ির মূল্য কত? 
1 পা. = পা. দরে 198টির মূল্য... ২. 
512 পা. ৷ | 
3 
1586 পা. 
10শি.=] পা. এর } | 64 পা. 
চশি.= 10 শি. এর হু 32 পা. 
6পে.=5 শি. এর সু SUT এলি, 11116757517 
৪পে.=6 পে. এর হু ] পা. 12 শি. 
$ঁপে.=8 পে. CEJ 8 শি. 81117717477 
7687 পা. 4 শি, =12 পা. 15 শি. 9$ পে. দরে 
128টি ঘড়ির মুল্য । 


Il 
৩৩ 
3 
x 
X: 
x 


120 পাটীগণিত | 


উদাহরণ 2. এক বস্তা চাউলের ওজন 8 মণ 12 সের 10 ছটাক হইলে 
216} বস্তার ওজন কত ? 


এক বস্তার ওজন ‘এক মণ হইলে 216} বস্তার ওজন-216% মণ 
=216 মণ 10 সের। 
মণ সের ছটাক 
216 10 0=1 মণ হিসাবে 216} বস্তার ওজন 
3 
648.30 0= 8 মণ তত oa 
10 সের= 1 মণের ঠু |. 54 2 85100A n » * >» 
2 সের = 10 সেরের চু | 10 32 8= ঠসের n *৮ ৮ ৮ 
8m = সেরের খু) 2 28 2= ৪ছটাক» » » » 
2% = 8 ছ. এর 4 গন e eee 


TIT 02-.8 ম.]2 সে. 10ছ.. ». » 


উদাহরণ $. 100টি লেবুর মূল্য 15 টাকা 10 আন! ৪ পাই হইলে 
46514 মূল্য কত ? 


465=400+50+10+5 
15 টা- 10 আ. 8 পা._100টির মূল্য 
4 


62 টা, 10 আ. 8 পা.-400 > » 
50=100 এর | 751.18 আ. 4 পাল 50, » i 
10= 50494] 1] টা. 9আ. $ প|.= 10, , 
5= 10 494 12 আ. 63 পা.= 5, 


” 


72 টা, 13 আ. 7h পা.=465টির মৃল্য। 


চলিত বা সাঙ্কেতিক নিয়ম 121 
` ্রশ্নমাল 20 
1. মুখে মুখে সমাংশের সাহায্যে গুণফল নির্ণয় কর ঃ-- 
(ক) ৪ আনা ২ 325 (খ) ঠ পা 4 শি.১27 
(গ) ] টা. 1গ আ.%120 (ঘ) ঠ মণ 12 সের ১16 
(ড) ৪গ.] ফু 62x18 


2. মুখে মুখে প্রথম রাশি দ্বিতীয় রাশির সমাংশ কিন! এবং 
কত অংশ বল ঃ-- 
(ক) 5 আনা 4 পাই, 1 টাকা! (খ) 10 আনা 8 পাই, 1 টাকা! 
(গ) 2 আনা 6 পাই, 6 আন! ৪ পাই 
(ঘ) 15 সের 2 ছটাক, 2 মণ 25 সের 14 ছটাক 
(ঙ) 6 গজ 4 ইঞ্চি, 73 গজ 2 ফুট 
(চ) 6 শিলিং ৪ পেন্স, 1 পাউণ্ড 
(ছ) 6 মিনিট ৪'সেকেও্ড, 1 ঘণ্ট| 82 মিনিট | 


নিয়ে প্রথমে 1টি দ্রব্যের, মুল্য এবং পরে দ্রব্যের সংখ্য! দেওয়া আছে। 
চলিত নিয়মে এগুলির মূল্য নির্ণয় কর £-_ 

8. 17 টাকা 6 আনা 10 গণ্ডা, 84 

4. 4 টাকা 6 আন] 9 পাই, 118 

5. 712 টাকা 9 আনা 3 পাই, 812 / 

6. 1 পাউণ্ড 2 শিলিং ৪ পেন্স, 153 [ ক. প্র. 1916] 

7. 12 শিলিং 9 পেন্স, 410 

8. 50 পাউণ্ড 11 শিলিং 93 পেন্স, 900 

9. 10 টাকা 5 আনা 4 পাই, 183 
! 10. 6 পাউণ্ড 11 শিলিং 6 পেন্স, 243 

11. প্রতি বস্তায় 10 মণ 12 সের 4 ছটাক গম থাকিলে, 152 বস্তা গমের 

ওজন কত? 


122 পাটীগণিত [[প্রশ্নমালা 20] 


12. 1 মণের মূল্য 10 টাকা 10 আনা 12 গণ্ডা 2 কড়া হইলে, 180 
মণের মূল্য কত? 

13. 1 বস্তা আটার ওজন 22 সের ৪ ছটাক হইলে, 84 বস্তার ওজন 
কত? 

14. 1 হন্দরের মূল্য 12 শিলিং 3 পেন্স হইলে, 56 হন্দরের মূল্য কত? 

,_ 15. একটি ফিতার দৈর্য 7 গজ 1 ফুট 9 ইঞ্চি হইলে, এরূপ 232টি 

ফিতার দৈর্ঘ্য কত? 

16. প্রতি টাকায় ঠ আনা 4 পাই সুদ হইলে, ঠাত 

17. প্রত্যেক দ্রব্যের মূল্য ৪ টাক! 5 আন! 4 পাই হইলে, 458টি দ্রব্যের 
মূল্য কত? [ ক. প্র. 1910] 

18 এক বিঘার খাজন| 5 পাউণ্ড 5 শিলিং 10] পেন্স হইলে, 256 
বিঘার খাজন| কত ? 

19. একটি দ্রব্যের মূল্য 9 পাউণ্ড 15 শিলিং 10] পেন্স হইলে, 1286টির 
মূল্য কত? [ পা. প্ৰ, 1990] 

20. এক মাসের বেতন 20 টাঁকা 4 আনা হইলে, 7 মাস 18 দিনের 
বেতন কত? 

21. একটি জিনিসের মূল্য 3 পাউণ্ড 11 শিলিং 24 পেন্স হইলে, 818টির 


মূল্য কত? [ ছাত্র, 1922 ] 
22. 1 গজ কাপড়ের মূল্য 3 টাক! 14 আনা 6 পাই হইলে, 172} গজের 
মূল্য কত? [ ঢা. বো. 1940] 


23, এক টাকার বিনিময়ে 1 শিলিং 3 পেন্স পাওয়া oe ae টাকার 
বিনিময়ে কত পাওয়া যাইবে? 
24. প্রতি শত 2 পাউণ্ড 15 শিলিং 9 পেন্স দরে 56875টির মূল্য কত? 
[ পা. প্ৰ 1920 ] 
25. 100 মণ গমের মূল্য 650 টাকা হইলে, 6353 মণের মূল্য কত? 


মিশ্র চলিত নিয়ম 


27 মিশ্র চলিত নিয়মের প্রণালী নিয্নের উদাহরণগুলিতে দেখান হইল। 
উদাহরণ 1. এক মণ চাউলের মূল্য 10 টাকা 5 আনা 4 পাই হইলে, 
12 মণ 22 সের 8 ছটাকের মূল্য কত? 
12 ম. 22 সে. ৪ ছ.=12 ম +20 সের +23 সের 
10 টা, 5 আ. 4 পা. 1 মণের মূল্য 


x3 
12=3x4 NEP Re 
81 টা. = 3 মণের মূল্য 
x4 
124 টা. IAAT 
20 সে,=!1 মণের ও 5টা. 2 আ. 8 পা.=20 সেরের » 


10 আ. 4 পা. সেরের , 
129 টা. 13 আ. = 12 ম. 22 সে, 8 ছটাকের মূল্য । 
উদাহরণ 2. প্রতি বস্তায় 5 হন্দর 3 কো. 17} পাউণ্ড চা আছে। 
প্রতি হন্দর চায়ের মূল্য 12 পাউণ্ড ৪ শিলিং 6 পেন্স হইলে 24 বস্ত| চায়ের 


মূল্য কত? 
5 হ. 8 কো. 173 পা.=5,হ.+2 কো. + 1 কো.+14 RS পা. 


12 পা. ৪ শি, 6 পে. = 1 হন্দরের মূল্য 
x5 


24 Gi. =20 সেৱের $ 


6পা. 4শি, 3 পে.= 2 কো. এর , 


2 কো.= হন্দর +9 
1 কো.=2 কো.--9 ৪পা, শি. 13 পে.= ] কো,» » 
14 পা,=] কো. | 1 পা. 1] শি. 4 পে._14 পা. ৮ * 


7 শি. 94 পেত পা,» ৯ 


3} পা._14 পা.+4 91৮ পে 


78 পা. ? শি. ধর পে.=1 বস্তা চায়ের মূল্য 
x4 


293 পা. 10 শি. 94 পে.=4 বস্তা চায়ের মূল্য 
x6 


1761 পা. 4 শি. 10 C7. =24, » » 


124 পাটীগণিত 


উদাহরণ ৪. 14 টাকা 5 আনা 4 পাই সের দরে 3 মণ TCR 


৪ ছটাকের মূল্য কত? 
3 ম. 7 সে. ৪ ছটাক-৪ মণ+ঠ সের +2$ সের 
14টা 5 আ. 44.51 সেরের মূল্য 
টু ‘ 


715). 10 আ. 8 পা.=5 F: 
8 


» 


578 টা. 5 আ. 4 পা.=1 মণের 
3 


1720 টা. 8) Wave 
*5 সে.=1 সের ২X5 71 টা. 10 a. 8 পা.=5 সেরের » 
2} সে.=5 সেরের তু 85 টা 13 আ. 4 পা.=2} , , 


1827 টাকা ৪ আন|=8 মণ 7} সেরের মূল্য। 
l [ভ্রষ্টুব্য £- *5 সেরের মূল্য পূৰ্ব্বে করা হইয়াছে বলিয়! উহাই বসান 
হইল। 5 সের] মণের টু এইভাবেও করা চলিত | যেটি স্থবিধাজনক সেই 
উপায়ে করিতে পারা যায়। এখানে 1 সেরের মূল্য দেওয়া আছে; প্রথমে 
1 মণের মূল্য নির্ণয় করা হইল । ] ৪ 
উদাহরণ 4. প্রতি বস্তায় 2 মণ 1 সের 10 ছটাক করিয়া আলু আছে। 
এক মণ আলুর মূল্য ৪ টাকা 12 আনা হইলে, এরূপ 20 বস্তা আলুর মূল্য কত? 


8 টা. 12 আ. =1 মণের মূল্য 
x2 
17 টা. 8 আ. শি হজ 
ষ্ঠ সের-] মণের è | 1 টা. 1 আ.6 পা. 5 সেরের মূল্য 
] মেরঠ সেরের চু ৪ আ. 0 পা.= 1 সেবের মূল্য 
10 ছ.=5 সেরের উৰ 2 q. 23 পা. = 10 ছটাকের মূল্য 


[17 টা, 13 আ. 83 পা.= বস্তা আলুর মূল্য 


a মিশ্র চলিত নিয়ম 125 


17 টা. 18 আ. ৪} পা._] বস্তা আলুর মূল্য 
x4 


st 6M. 97.=4) 5:৮5 
x5 wR 


857 টা] আ. 9 পা.-20 ৯ 4 

[দ্রষ্টব্য £--*এখানে এক মণের মূল্য দেওয়া আছে, উহা হইতে 1 
সেরের মূল্য একবারে বাহির করিতে হইলে উহাকে 40 ভাগ করিতে হয়; 
কিন্ত চলিত নিয়মে সাধারণতঃ 10-এর বেশি গুণ বা ভাগ করা নিয়ম নহে-_ 
কারণ সহজতর একাংশই গ্রহণ করিতে হয়। সেজন্য প্রথমে  সেরের দাম 
বাহির করিয়া তাহা হইতে 1 সেরের দাম সহজে বাহির কর! হইয়াছে এবং 
5 সেরের দামটি যোগ হইবে না (কারণ অঙ্কে উহা! নাই) বলিয়া উহাকে 
ঘিরিয়া পৃথক্‌ করা হইয়াছে। 

আরও দেখ, এখানে 20 বস্তার মূল্য নির্ণয়ের সময় প্রথমে 4 গুণ কর! হইল; 


কারণ উহাতে } পা. 4 করিয়া হরের 4টি কাটিয়া আর ভগ্নাংশ রহিল না । 


যদি 5 বা 10 দিয়া গুণ করিয়া এরূপ কাটিত, তবে আগে তাহার দ্বারাই গুণ 
করা হইত । ] 


প্রশ্নমালা 21 


চলিত নিয়মে মূল্য নির্ণয় কর £ 
1. ] মণের মূল্য 12 টাকা 10 আনা হইলে, ৪ মণ 12 সের ৪ ছটাকের 


মূল্য কত? 
2. 1 মণের মূল্য 15 টা. 14 আনা হইলে, 12 মণ 29 সের 6 ছটাকের 
মূল্য কত? 7 [ ক. প্র. 47] 


8. 1 মণের মূল্য 19 আনা 10 গণ্ড! হইলে, 10 মণ 15 সেরের মূল্য 
কত? 


126 পাটীগণিত ['প্রশ্ন, 21 ] 
4 1 মণের মূল্য 26 টা. 10 আ. ৪ পাই হইলে, 82 মণ 34 সের /” 


6 ছটাকের মূল্য কত? [ ক. প্র, 48 1 
5. 1 মণের মূল্য 15 টা. 10 আ. ৪ পাই হইলে, 18 মণ 26 মের 
4 ছটাকের মূল্য কত? > 
6. 1 মণের মূল্য 20 টা. 5 আ. 6 পাই হইলে, 82 সের 4 ছটাকের 
টেক 
7. 1 সেরের মূল্য 6 টা. 10 আ. 10 গণ্ডা হইলে, 23 সের 12 ছটাকের 
মূল্য কত? 
8. 1 মেরের মূল্য 18 টা. 12 আ. হইলে, 2 মণ 12 সের 6 ছটাকের 
ব্যাক্তি? 


9. 14 টা. 5 আ. 4 পাই সের দরে 9. মণ 15 সেরের মূল্য কত? 

10. 1 হন্দরের মূল্য 5 পা. 12 শি. 6 পে. হইলে, 4 হ. 3 কো. 14 পা. 
এর মূল্য কত? 

11. 1 টনের মূল্য 12 পা. ৪ শি. 4 পে. হইলে, 3 ট, 19 হ. 1 কো. 
‘7 পা. এর মূল্য কত? 

12. এ টা. 5 আ. 5 পাই সের দরে 10 মণ 18 সের 10 ছটাকের মূল্য 
কত? [ ক. প্র. 42 ] 

18. 1 টনের মূল্য 16 টা. ৪ আ. 4 পাই হইলে, 15 হন্দর 2 কো. 
103 পা. এর মূল্য নিৰ্ণয় কর। 

14, 1 হন্দর চিনির মূল্য 12 পা. ৪ শি. 8 পে. হইলে, BR 12 হ. 
৪ কো, 8 পাউণ্ডের মূল্য কত হইবে? 

15. এক গজ কাপড়ের মূল্য 10 টা. 10 আ. 10 গণ্ডা হইলে, 12 গজ 
1 ফুট 6 ইঞ্চি কাপড়ের মূল্য কত হইবে? 

16. 1 গজ ফিতার মূল্য 12 আনা 6 পাই হইলে, 76 গজ 2 ফুট 
10% ইঞ্চির মূল্য কত? 


নখ মিশ্র চলিত নিয়ম 127 


17. প্রতি টাকায় 10 আনা 6 পাই লাভ হইলে, 712 টাক| 10 আনায় 


*কত লাভ হইবে? 
18, এক গাঁইট তুলার ওজন 15 মণ 97 সের 14 ছটাক এবং এক মণ 


* তুলার মূল্য 18 টাকা 10 আনা ৪ পাই। এরূপ 20 গাইট তুলার মূল্য কত ? 
[ ক. প্র, 1988] 


19. এক টাকায় 12 সের 4 ছটাক আলু পাওয়া গেলে, 19 টাকা 10 


আনাতে মোট কত আলু পাওয়া যাইবে? 
20. টাকা প্রতি 1 আনা 4 পাই আয়কর দিতে হইলে, 420 টাকা 


6 আনায় কত আয়কর দিতে হইবে? 
21. প্রতি মণ 36 টাকা 4 আনা দরে 12 মণ 8 সের 4 ছটাকের মূল্য 


কত? [ ছাত্র, 1921 ] 

22. যদি 1 হন্দরের মূল্য 18 পাউণ্ড 15 শিলিং 4 পেন্স হয়, তবে 17 টন 

17 হন্দর 3 কোয়ার্টার 14 পাউগ্ডের মূল্য কত? [ ছাত্র, 1928] 

28. এক গজ কাপড়ের মূল্য 5 টাকা 5 আনা 10 Wel হইলে, 14 গজ 

1 ফুট 10] ইঞ্চি কাপড়ের মূল্য কত? [ ছাত্র, 1931 J 
24. 5 টাকা টন দরে 21 টন 5 হন্দর 3 কোয়ার্টার কয়লার মূল্য কত? 

[ ক. প্র. 1917] 


25. 1 টনের মূল্য 1 পাউণ্ড 3 শিলিং 4 পেন্স হইলে, 9 টন 9 হন্দর 
৪ কোয়ার্টার 14 পাউগ্ডের মূল্য কত? [ ক. প্র. 1922; ঢা. বো. ’37 ] 
26. প্রতি হন্দরের মূল্য 232 টাকা 10 আন! ৪ পাই হইলে, 2 হন্দর 1 
কোয়ার্টার 10} পাউণ্ড চা-এর মূল্য কত? [ ক. প্র. 1927 J 
27. প্রতি গজের মূল্য 5 শিলিং 2) পেন্স হইলে, 9 গজ 2 ফুট 10 ইঞ্চির 
মূল্য কত? [ পা. প্র. 1921 ]' 
28. প্রতি টাকায় 9 পাই আয়কর হইলে, 8754 টাকা 10 আনা পাইএ 
মোট কত আয়কর দিতে হইবে? [ পা. প্র, 198 ] 


128 পাটীগণিত [ প্ৰশ্নমাল! 21 ] 


29. প্রতি বস্তায় 2 মণ 1 সের 10 ছটাক আলু ধরে এবং প্রতি মণ আলুর 
মূল্য 5 টাকা 5 আনা 4 পাই হইলে, এরূপ 20 বস্তা আলুর মূল্য কত? d 
[ ক. প্র, 1929 ] 
80. প্রতি মণ 73 টাকা 12 আনা করিয়া হইলে, 32 মণ 13 সের 12 
ছটাক স্বতের মূল্য কত? [ ছাত্র, 1930 ] 
81. এক মণ দুধের দাম 5 টাকা 10 আনা ৪ পাই হইলে, 5 মণ 25 সের 
10 ছটাক দুধের দাম কত? [ ক. প্র. 1911] 
82. কোন কল চালাইতে প্রতিদিন 4 পাউণ্ড 10 শিলিং খরচ হইলে, 
11 দিন 17 ঘণ্ট1 28 মিনিটে মোট কত খরচ হইবে? 
83. প্রতি হন্দর মাখনের মূল্য 2 পাউও 5 শিলিং 6 পেন্স হইলে, 5 হন্দর 


2 কোয়ার্টার 14 পাউণ্ড মাখনের মূল্য কত? [ ক. প্র. 1918] 
84. এক মণ চাউলের মূল্য 12 টাকা ৪ আনা হইলে, 25 মণ 15 সের 
5 ছটাক চাউলের মূল্য কত? [ ক. প্র. 1921] 
85. 3 টাঁকা 13 আন! 4 পাই মণ দরে 425 মণ 30 সের আলুর মূল্য 
কত? [ ক. প্র. 1996 ] 
86. এক বিঘার খাজনা 3 টাক! 2 আনা হইলে, 2 বিঘ। 6 কাঠার খাজনা 
কত? [ ছাত্র. 1925 ] 
87. এক হন্দরের মূল্য 5 পাউণ্ড 4 শিলিং হইলে, 7 হন্দর 8 কোয়ার্টার 
21 পাউণ্ডের মূল্য নির্ণয় কর। [ ঢা. প্র. 1925 ] 


88. এক একর জমির খাজনা 1 পাউণ্ড 10 শিলিং ৪ পেন্স হইলে, 
J একর 8 রূড 15 পোলের খাজনা কত? 

89. 100টি জিনিসের মূল্য 15 টাকা 10 আনা 6 পাই হইলে, 380টির 
মূল্য কত? 
40. প্রত্যেক বস্তায় 18 মণ 24 সের 12 ছটাক চিনি আছে। 9 টাকা 
10 আনা 7 পাই মণ দরে এরূপ 25 বস্তা চিনির মূল্য কত? [পা. প্র. 1929] 


E সি 


He অধ্যায় 
28. ক্ষেত্রফল বা তলপরিমাণ 


সীমাবদ্ধ সমতল স্থানকে ক্ষেত্ৰ বলে। 


ওঁ ক্ষেত্র যতটুকু স্থান A আয়তন অধিকার করিয়া আছে তাহার পরিমাণকে 
এ ক্ষেত্রের ক্ষেত্রফল ( Area ) বা তলপরিমাণ বা কালি বলে। 


যে চতুভূর্জ ক্ষেত্রের বাহুগুলি সমান এবং কোণগুলি সমকোণ, তাহাকে: 
বৰ্গক্ষেত্ৰ ( Square ) বলে। 

যে চতুভূৰ্জ ক্ষেত্রের কেবল বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং কোণগুলি' 
সমকোণ তাহাকে আয়তক্ষেত্ৰ ( Rectangle ) বলে। 

আয্মতক্ষেত্রের বৃহত্তর বাহুটিকে উহার দৈর্ঘ্য ( Length ) এবং ক্ষুদ্ৰতর৷ 
ৰাহুটিকে উহার বিস্তার বা প্রস্থ ( width or breadth ) বলে। 

বর্গক্ষেত্রের দৈর্ঘ্য ও বিস্তার ANE | 

কোন ক্ষেত্রের বাহুগুলির সমষ্টিকে উহার পরিসীমা (Perimeter) বলে |. 


02327 
বৰ্গক্ষেত্ৰ ৷ আয়তক্ষেত্ৰ 
ত 1 বগ ইঞ্চি 
উপরে প্রথমটি 1 ইঞ্চি দৈৰ্ঘ্য ও 1 ইঞ্চি প্ৰস্থ-বিশিষ্ট একটি বৰ্গক্ষেত্ৰ আঁকা 
হইয়াছে। ওঁ বৰ্গক্ষেত্ৰ যে স্থানটুকু অধিকার করিয়া আছে, তাহার পরিমাণকে- 


130 পাটীগণিত 


1 বৰ্গ ইঞ্চি বলে। যদি উহার বাহুগুলি 1 ফুট করিয়া হইত, তবে উহ! 
1 বর্গফুট স্থান ব্যাপিয়া থাকিত এবং উহার বাহুগুলি 1 গজ করিয়া হইলে উহা!” 
1 বৰ্গগজ স্থান অধিকার করিয়া! থাকিত। অতএব, উহার কালি যথাক্রমে 
1 বর্গ ইঞ্চি, 1 বৰ্গফুট, 1 বর্গগজ হইত। 


29. আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নিৰ্ণয় 


মনে কর, কখগঘ একটি আয়তক্ষেত্র আছে । উহার দৈর্ঘ্য কঘ 3 ইঞ্চি 
এবং প্রস্থ কখ 2 ইঞ্চি। উহার ক্ষেত্রফল নির্ণয় করিতে হইবে। কঘ-কে 
তিনটি সমান ভাগে এবং কখ-কে দুইটি সমান ভাগে বিভক্ত করা হইল৷ 
ইহাতে প্রত্যেক খণ্ড 1 ইঞ্চি করিয়া হইল। কঘ-এর উপর দুইটি বিভাগ-বিন্দু 
হইয়াছে। এ বিন্দুগুলি হইতে থগ- 
এর উপর AS অথবা কখ-এর সহিত 
সমান্তর করিয়া রেখা টান। আবার, 
কখ-এর উপর 1টি বিভাগ-বিন্দু, আছে, 
তাহা হইতে কঘ-এর সহিত সমান্তর 
i রেখা টান। . এইবার: গণিয়া দেখ, 
কখগঘ আয়তক্ষেত্রটি 6টি ক্ষেত্রে বিভক্ত হইয়াছে । এখন বুঝিতে পারিতেছ 
‘যে, উহাদের প্রত্যেক বাহুই 1 ইঞ্চি করিয়া হইয়াছে। সুতরাং প্রত্যেক 
ক্েত্রটি একটি বৰ্গক্ষেত্ৰ এবং উহার কালি 1 বর্গ ইঞ্চি। অতএব, কখগঘ 
আয়তক্ষেত্রটি মাপে 1 ইঞ্চি বাহুবিশিষ্ট 6টি বরগক্ষেত্রের সমান | ‘সেইজন্য উহার 
কালি বা ক্ষেত্রফল হইল 6 বর্গ ইঞ্চি। এখানে ক্ষেত্রফলের এককের সংখ্যা 61 
আবার দেখ, দৈর্ধেঃর এককের সংখ্যা 3-কে প্রস্থের এককের সংখ্যা 2 দিয়া গুণ 
করিলে এ ক্ষেত্রফলের এককের সংখ্যা 6-ই পাওয়া যায়। অতএব, কোঁন আয়ত 
Al বাক্ষেত্রের ক্ষেত্রফলের মান-্দৈর্ঘ্যের মান» প্রস্থের মান। সংক্ষেপে, 

ক্ষেত্ৰফল = দৈৰ্ঘ্য X OPE | 
স্বতরাং দৈর্ঘ্য -ক্ষেত্রফল-প্রস্থ। । প্রস্থ ক্ষেত্ৰফল দৈৰ্ঘ্য । 


ক্ষেত্ৰফল বা তলপরিমাণ 13] 

80. বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 
* বর্গক্ষেত্রের দৈৰ্ঘ্য ও প্রস্থ সমান, সুতরাং 

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = দৈৰ্ঘ্য x প্রস্থ- বাছুর বৰ্গ [ অর্থাৎ (দৈৰ্ঘ্য) 

= কিংবা (প্রস্থ )2]। 
বর্গক্ষেত্রের বাছ= উহার ক্ষেত্রফলের বৰ্গমূল | 

81. বিশেষ দ্রষ্টব্য £_ক্ষেত্ৰফল নির্ণয় সম্বন্ধে নিয়ে নিয়মগুলি ও 

এককাবলী স্মরণ রাখিতে হইবে। 
(1) ইঞ্চিএইঞ্চি = বর্গ ইঞ্চি (2) 4 বর্গগজ+- বৰ্গগজ=6 বর্গগজ 


ফুট x ফুট = বগফুট 5 বৰ্গগজ--3 বর্গগজ-? বৰ্গগজ 
গজ» গজ = বৰ্গগজ 6 বৰ্গফুট-১3 বৰ্গফুট =2, ইত্যাদি। 
বৰ্গ ইঞ্চি ইঞ্চি ইঞ্চি 

বৰ্গফুট + ফুট= ফুট 


বর্গগজ-গজ-গজ 


বর্গ পরিমাণ ( ইংলশীর মাপ ) 


(8) 144 বর্গ RIETTE তত 1 বর্গফুট 
9 বর্গফুটে:***- Vat 
. 30} বৰ্গগজে ---- 
40 বৰ্গপোলে 
4 রূড বা 4840 বর্গগজে.: 1 একর 
640 একর 1 বৰ্গমাইল f 


এক একর =3 বিঘা $ কাঠা। = 


(4) ? বৰ্গফুট ও 2 ফুট বর্গ, এই দুইটির পার্থক্য বিশেষ ভাবে বুঝা 
উচিত। 2 vig অর্থ এই যে কোন আয়তক্ষেত্রের দৈৰ্ঘ্য ও প্রস্থ গুণ 


182 পাটীগণিত 


করিয়া 2 বৰ্গফুট হয় ( যথা, 2 ফুট 1 ফুট, বা 4 EXE ফুট ), কিন্ত 2 ফুট 
বর্গ অর্থে বুঝায় একটি বৰ্গক্ষেত্ৰ যাহার দৈৰ্ঘ্য 2 ফুট ও প্রস্থ 2 ফুট অৰ্থাৎ, 
ক্ষেত্ৰফল 4 বৰ্গফুট । 

(5) ক্ষেত্ৰফল প্রভৃতি নিৰ্ণয় করিবার সময় দৈর্ঘ্য, প্রস্থ প্রতৃতিকে একই 
জাতীয় এককে পরিণত করিয়| লইতে হয়। 

[দ্রষ্টব্য £_কোন আয়তক্ষেত্ৰের দৈর্ঘ্য 4 ফুট ও প্রস্থ 9 ফুট হইলে, উহার 
কালি 4 ফুট 3 ফুট লেখা হয়। ইহাতে দুইটি বদ্ধ সংখ্যার গুণফল বুঝায় ; 
কিন্তু এরূপ গুণ করা চলে না তাহা তোমরা জান। সুতরাং “4 ফুট ১: ফুট” 
ইহ! পিখিবার একটি প্রথা মাত্র। ইহার অর্থ, 4কে 3 দিয়! গুণ করিয়া যে 
সংখ্যা হইবে, ক্ষেত্রফল তত বর্গফুট হইবে। পরে ঘন পরিমাণের ক্ষেত্রেও 
এইরূপ বুঝিবে। ] ন 


ভূমি-সন্বন্ধীয় দেশীয় মাপ 
576 বর্গঅঙ্গুলি = 1 বর্গহীত বা গণ্ডা 
20 গণ্ডা = 1 ছটাক 
16 ছটাক = 1 151 
5 কাঠা = 1 চৌক, 
4 চৌক বা 20 কাঠা = 1 বিঘা 


উদাহরণ 1. একটি ঘরের দৈৰ্ঘ্য 4 গজ এবং প্রস্থ 2 গজ 1 ফুট ।. উহার 
ক্ষেত্রফল কত? 

ঘরটির দৈৰ্ঘ্য =4 গজ-12 ফুট ; প্রস্থ=2 গজ 1 ফুট =? ফুট। 

, ঘরটির ক্ষেত্রফল-12 ফুট»? ফুট=84 বর্গফুট বা 9 বর্গগজ 
3 বর্গফুট। 

উদাহরণ 2. একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 23 বর্গগজ 1 বর্গফুট । উহার 
প্রস্থ & গজ হইলে, উহার দৈৰ্ঘ্য কত? 

ক্ষেত্রফল = 28 বর্গগজ 1 বর্গফুট =208 বর্গফুট ; প্রস্থ-4 গজ = 12 ফুট৷ 

* দৈর্ঘ্য =208 বর্গফুট ২19 ফুট = 173 ফুট=5 গজ 2 ফুট 4 ইঞ্চি। 


ক্ষেত্ৰফল বা তলপরিমাণ 193 


উদাহরণ ৪. একটি ঘরের দৈর্ঘ্য 90 গজ ও বিস্তার 14 গজ। যে 
মার্কেল পাথরের দৈৰ্ঘ্য 2 ফুট 4 ইঞ্চি ও প্রস্থ 1 ফুট, সেইরূপ কতগুলি পাথর 
দিয়া এ ঘরের মেঝে ঢাকা যাইবে? 
মেঝের ক্ষেত্রফল 20 গজ * 14 গজ = 280 বগগজ ; 
1টি পাথরের ক্ষেত্ৰফল= ফু. 4ই. >] ফু.= গজ: গজ = হু বৰ্গগজ; 
মেঝোর ক্ষেত্রফল পাথরের ক্ষেত্রফলের যতগুণ ততগুলি পাথর লাগিবে। 


40 
পাথরের সংখ্যা230 বর্গগজ- এল? বৰ্গগজ= 280 > 7 = 1080. 


উদাহরণ 4. কোন ঘরের দৈৰ্ঘ্য 16 গজ ও প্রস্থ 12 গজ। 2 ফুট চওড়া 
কাপে ট দিয় উহার মেঝে ঢাকিতে কত গজ কাপে ট লাগিবে এবং প্রতি গজ 
কার্পেটের মূল্য 5 আনা 4 পাই হইলে মোট কত খরচ হইবে? 


মেঝের ক্ষেত্রফল = 16 গজ % 12 গজ = 192 বর্গগজ। 
অতএব, যে কার্পেট দিয়| ঢাকা হইবে, তাহার কালিও 192 বর্গগজ; 
কার্পেটের বিস্তার_৪ ফুট= গজ; 


96 
‘+ কার্পেটের দৈর্ঘ্য = 192 বর্গগজ-? গজ= 192 x3 গ.=288 গজ। 


1 গজ কার্পেটের মূল্য =5 আনা 4 পাই={ টাকা, 
288 গজ কার্পেটের মূলা $ টাকা x 288= 96 টাকা | 
উদাহরণ 5. কোন বর্গক্ষেত্রাকার বাগানের গ্েত্রকল 441 aia 
উহাকে তারের বেড়া দিয়া খিরিতে কতখানি তাঁর লাগিবে? 
বাগানটির চারিধার ঘিরিতে হইলে তাহার চারিধারের মোট মাপ যত 
ততখানি তার লাগিবে। বগক্ষেত্ৰাকার বাগানটির কালি 441 বৰ্গগজ ; 
** উহার প্রত্যেক দিকের মাপ = দুর বর্গগজ=21 গজ; 
"., উহার চারিটি বাহুর দৈর্ঘ্য =21 গজ « 4= 84 গজ, 
ffa তারের দৈর্ঘ্য =৪4 গজ | 
9—x 


134 পাটীগণিত 


উদাহরণ 6. একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 1452 বর্গগজ এবং উহার oe 
প্রস্থের 3 গুণ। উহার দৈৰ্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর। ৰ 

[ ক্ষেত্রটির দৈৰ্ঘ্যকে যদি 8 সমান ভাগ করিয়া ক্ষেত্রটিকে 3টি সমান ভাগে 
বিভক্ত করা হয়, তবে 3টি বগক্ষেত্র হইবে, কারণ উহাদের প্রত্যেক বাহুই 
প্রদত্ত ক্ষেত্রের প্রস্থের সমান হইবে। সুতরাং প্রদত্ত ক্ষেত্রফলকে 8 দিয়া ভাগ 
করিয়। সেই ভাগফলের বর্গমূল বাহির করিলে প্রস্থটি পাওয়া যাইবে। ] 

প্রক্রিয়। £- চিত্রে ক্ষেত্রটিকে 3 দৈঘ্য 
সমান ভাগ faq 8টি 08 


i i r We, AL 
প্রত্যেক বাহু প্রস্থের সমান | 


** 3টি বর্গক্ষেত্রের ক্ষেত্ৰফল = প্রদত্ত ক্ষেত্ৰফল = 1452 বর্গগজ, 

< টি বগক্ষেত্ৰের ক্ষেত্ৰফল = 1459 বর্গগজ +3=484 বর্গগজ, 

+. প্রত্যেক বৰ্গক্ষেত্ৰৰ এক একটি বাহু= এন্ত বর্গগজ-29 গজ; 

অতএব, প্রদত্ত ক্ষেত্রের প্ৰস্থ = 22 গজ, এবং দৈৰ্ঘ্য =22 গ: *3= 66 গজ। 

[দ্রষ্টব্য stan স্থলে দৈৰ্ঘ্যটি প্রস্থের যতগুণ বলা থাকিবে, ক্ষেত্রফলকে 
তত দিয়া ভাগ করিয়া সেই ভাগৃফলের বর্গমূল স্থির করিলে প্রস্থ পাওয়া যায়। ] 

উদাহরণ 7. 60 গজ দীর্ঘ ও 40 গজ বিস্তৃত একটি খেলার মাঠকৈ বেষ্টন 
করিয়া 9 ফুট বিস্তৃত একটি রাস্তা করা হইল। রাস্তাটির ক্ষেত্রফল কত ? 


প্রণালী? 3 ফুট] গজ। 50গ+গন62গজ 
মাঠের ক্ষেত্রফল-60 গজ %40গজ E 

2400 বৰ্গগজ। 3 E Ke Bl 
রাস্তাসমেত মাঠের ক্ষেত্রফল= ত g এ 

(01:41 গ.স ত) স(40 ytin উ 


X2)=62 গ. 42 গ._ 2604 ব. গ. 
রাস্তার ক্ষেত্রফল = 2604 বর্গগজ — 2400 বর্গগজ= 204 বর্গগজ | 


ক্ষেত্ৰফল বা তলপরিমাণ 135 


[ রাস্তাসমেত মাঠের দৈর্ঘ্য আর 00 গজ নাই, উহার ছুই প্রান্তে 3 ফুট 
করিয়া 6 ফুট বা 2 গজ বাড়িয়াছে। -. দৈর্্য-6গ গজ। RRA axe 
2 গজ বাড়িয়াছে। ] 

উদাহরণ ৪. একটি ষ্টাম-রোলারের পরিধি 10 ফুট এবং বিস্তার 6 ফুট 
4 ইঞ্চি Sa 12 বার ঘুরিলে কি পরিমাণ ভূমির উপর দিয়া যাইবে? 

একটি চাকা একবার ঘুরিলে উহার পরিধির সমান দৈর্ঘ্য অতিক্রম করে, 
স্থতরাং রোলারটি একবার ঘুরিলে যে ভূমির উপর দিয়া যাইবে তাহার ক্ষেত্রফল 
হইবে রোলারের পরিধি বিস্তার । : 

রোলারটি 12 বার ঘুরিয়| যে ভূমি অতিক্ৰম করে তাহার, ক্ষেত্রফল 
= 10 ফুট 6ঠ ফুট ১1.2 = 10 ১1% 12 বর্গফুট = 760 vine | 
উদাহরণ 9. একটি আয়তাকার ক্ষেত্রের পরিমাণ 72 বর্গফুট । উহার 
দ্বিগুণ ক্ষেত্ৰফল-বিশিষ্ট বশেত্রের পরিসীম। কত? 
বরগক্ষেত্রটির কালি_ আয়তক্ষেত্রটির কালি 2='72 বর্গফুট x2 
; = 144 বৰ্গফুট | 
-- ব্গক্ষেত্রের প্রত্যেক বাহু= TI ফুট = 19 ফুট; 
উহার Peta পরিসীম| = 19 ফুট %4=43 ফুট। 


32. চারি দেওয়ালের ক্ষেত্রফল 
| প্রত্যেক ঘর সাধারণতঃ আয়তাকার বা বর্গাকার হইয়া থাকে। উহার 
চারিটি আয়তাকার দেওয়াল থাকে । দৈর্ঘ্যের দিকের পরস্পর বিপরীত দুইটি 
দেওয়াল সমান এবং প্রস্থের দিকের দুইটি দেওয়ালও আয়তনে সমান। 
এখন দেখ, দৈর্ঘ্যের দিকের দেওয়ালটি যেন একটি আয়তক্ষেত্ৰ যাহার 
দৈর্ঘ্য ঘরটির দৈর্ঘ্যের সমান এবং প্রস্থ এ ঘরটির উচ্চতার সমান; TOT 
ওঁ দেওয়ালটির শ্রেত্রফল= দৈর্ঘ্য স উচ্চতা । ৮». দৈর্ঘ্যের দিকের দুইটি 


দেওয়ালের কালি = X দৈৰ্ঘ্য উচ্চতা । অন্থরূপে, প্রস্থের দিকের প্রত্যেক 


186 পাটীগণিত 
দেওয়ালের দৈৰ্ঘ্য È ঘরের প্রস্থের সমান এবং প্রস্থ ও ঘরের উচ্চতার সমান 
হইবে। স্থতরাং এ দেওয়ালের কালি প্রস্থ৮ উচ্চতা | 

প্রস্থের দিকের দুইটি দেওয়ালের কালি=2 প্রস্থ ৯ উচ্চতা! 

ঘরের চারিটি দেওয়ালের ক্ষেত্রফল 


=2 ( দৈৰ্ঘ্য + প্রস্থ ) x উচ্চতা 
= পরিসীমা! x উচ্চতা 


চারিটি দেওয়ালের ক্ষেত্ৰফল চারি দেওয়ালের কালি 
এব, উচ্চতা” = 
es পরিসীমা 2 (দৈর্ঘ্য + প্রস্থ) ,, 
এবং পরিমীমা-চারি দেওয়ালের কালি উচ্চতা। 
উদাহরণ 1. একটি ঘরের দৈৰ্ঘ্য 10 ফুট 9 ইঞ্চি, প্রস্থ 10 ফুট 2 ইঞ্চি 
এবং উচ্চতা 11 ফুট; উহার দেওয়ালগুলির ক্ষেত্রফল কত? 


নির্ণেয় ক্ষেত্রফল-2 (19 ফুট 9 ইঞ্চি+10 ফুট 3 ইঞ্চি )%11 ফুট 
. =2X30 ফুট 11 ফুট = 600 বৰ্গফুট | 


উদাহরণ 2. 12 ফুট দীৰ্ঘ, 10 ফুট বিস্তৃত ও 9 ফুট উচ্চ একটি গৃহের 
দেওয়ালগুলি 13 ফুট চওড়া কাগজ দিয়! ঢাক! হইল। যদি? গজ কাগজের 
মূল্য 6 পাই হয়, তবে মোট কত খরচ হইল? 
কাগজের কালি-চারি দেওয়ালের কালি =2 (19 ফুট +10 ফুট) ২9 ফুট 
=2x22x9 বৰ্গফুট | 
কাগজের দৈৰ্ঘ্য =2x 22x 9 বগছুট ৯ ফুট =264 ফুট =88 গজ 
নিৰ্ণেয় খরচ = 88 % 6 পাই = 44 আন।=2 টাকা 12 আনা । 
[ দ্ৰষ্টব্য £_দে ওয়ালে যদি দরজ| জানালা দেওয়া থাকে, তবে তাহাদের 
কালি চারি দেওয়ালের কালি হইতে বাদ দিয়া বাকী অংশটুকু কাগজ দিয়া 
ঢাকিতে হয়। ] [ 


ক্ষেত্রফল 197 


প্রশ্ঈমাল। 22 
পরবন্তী আয়তক্ষেত্রগুলির প্রথমটি দৈর্ঘ্য ও দ্বিতীয়টি প্রস্থ ধরিয়। 
ক্ষেত্রফল নির্ণয় কর $= 
1. দৈর্ঘ্য 21 ফুট, প্রস্থ 15 ফুট 2. 9 গজ এ ফুট, 7 গজ 1 ফুট 
8. 129. 1% 6ই., 9%. 2ফু. 4, 9%. 3ই., OR 4ই. 
5. ]0গ. 4ই., 187. 6ই. 5. (ক) 210গ., 10%. 1% 6ই. 


বিঘ| কাঠ| ইত্যাদিতে কালি কর £-- 
6. (ক) 75 হাত, 64 হাত; 120 হাত, 84 হাত 
একর AG প্রভৃতিতে ক্ষেত্রফল স্থির কর £-- 
6. (4) 242 গজ, 84 গজ $ 6050 গজ, 5000 গজ 
নিলে ক্ষেত্রফল ও প্রস্থ দেওয়| আছে, দৈর্ঘ্য নির্ণয় কর £_ 
7. 156 বর্গফুট, 12 ফুট 8. 104 বর্গগজ, 8 ফুট 
9. 85 বর্গফুট 72 বৰ্গ ই, 6 ফু. 9 ই. 10. 1 একর, 20 গজ 
নিস্বে ক্ষেত্ৰফল ও দৈৰ্ঘ্য প্রদত্ত হইল, প্রস্থ নির্ণয় কর £__ 
11. 8 বর্গগজ, 12 ফুট 12." 149 বর্গ ফু. 00 বর্গ È., 14 ফু. 9ই, 
13, 10 একর, } মাইল 14. 820 afta, 80 ফুট 
15, একটি বগক্ষেত্রের বাহু 13 গ. 2 ফু, 9 ইঞ্চি হইলে উহার কালি কত? 
16, কোন বগঁক্ষেত্ৰের ক্ষেত্রফল 113 বৰ্গগজ 7 বর্গফুট, তাহার এক একটি 
বাহুর দৈৰ্ঘ্য কত? 
17, একটি 40 বর্গগজ 1 বর্গফুট পরিমাণ বর্গক্ষেত্রকে লৌহ-তার দ্বারা 
বেষ্টন করিতে কতথানি তার লাগিবে? 
18. কোন ঘরের দৈর্ঘ্য 17 গজ 1 ফুট এবং প্রস্থ 0 ফুট 2 ইঞ্চি হইলে 
উহার মেঝের ক্ষেত্রফল কত? 
19. 4 ফুট দীর্ঘ ও 2 ফুট 6 ইঞ্চি প্রশস্ত চাদর দিয়া কত বড় টেবিলকে 
ঢাকা যায়? 


188 পাটীগণিত [ প্রশ্নমালা 29] 


20. 36 বৰ্গগজ ক্ষেত্রফল-বিশিষ্ট একটি মেঝে ঢাকিতে 5 ফুট প্রস্থের কত 
গজ কাপড় লাগে? নি 

21. 2 ফুট বৰ্গ 1020 খানি টালি দিয়! যে ছাদ প্রস্তুত হইয়াছে, সেই 
ছাদের ক্ষেত্রফল কত? 


22. 18 গজ লম্বা এবং 14 গজ চওড়া একটি টেনিস মাঠে প্রতি বর্গফুটে 


3 পাই হিসাবে ঘাস বসাইতে মোট কত খরচ হইবে? 

28. একটি ষ্টাম-রোলারের পরিধি 12 ফুট 6 ইঞ্চি এবং বিজ্ঞার ঠ ফুট 
9 ইঞ্চি। উহা! 10 বার ঘুরিলে কি পরিমাণ স্থানের উপর দিয়া যাইবে ? 

24. প্রতি বর্গফুট 5 আনা 4 পাই হিসাবে কার্পেট দিয়া ঢাকিতে একটি 
ঘরের জন্য মোট 25 টাকা খরচ হইয়াছে। ঘরটির ক্ষেত্রফল কত ? 

25. প্রতি বৰ্গফুট ate ces করিতে 4 আনা 6 পাই খরচ হয়। 
10 ফুট বিস্তৃত ও 9 মাইল দীর্ঘ রাস্তা প্রস্তুত করিতে কত খরচ হইবে ? 

26. 17 গজ দীর্ঘ ও ৪ গজ বিস্তৃত একখানি ক্ষেত্রের পরিবর্তে 12 গজ 
দীর্ঘ একটি ক্ষেত্র লওয়! হইয়াছে। উহার প্রস্থ কত? ৰ 

27. 43 বৰ্গগজ 5 বৰ্গফুট একটি ক্ষেত্রের দৈৰ্ঘ্য প্রস্থের দ্বিগুণ | উহার 
দৈৰ্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর। 


28. 90 ফুট দীর্ঘ ও 40 ফুট বিস্তৃত কোন জমির পরিবর্তে সমান 
আয়তনের একটি বর্গাকার জমি লইলে তাহার দৈৰ্ঘ্য কত হইবে ? 

29. একটি 20 গজ দীর্ঘ ও 15 গজ বিস্তৃত ঘরের মেঝেয় মার্কেল পাথর 
বসাইতে প্রতি বর্গফুট 2 টাক! 10 আন! হিসাবে মোট কত খরচ হইবে? 

80, একটি ঘরের মেঝের দৈৰ্ঘ্য উহার প্রস্থের দ্বিগুণ | যদি ওঁ মেঝে 
পাকা করিতে প্রতি বর্গগজ 4 আনা হিসাবে 32 টাকা খরচ পড়ে, তবে উহার 
দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর। [ ছাত্র, 1981 ] 

81. একটি গৃহের দৈর্ঘ্য 24 গজ ও প্রস্থ 10 গজ 2 ফুট 4 ইঞ্চি ও 
গৃহটিকে 1 গজ বহরের কাপড় দিয়া আবৃত করিতে হইলে কত গজ কাপড় 
লাগিবে? [ ছাত্র, 1882] 


ক্ষেত্ৰফল 139 


82. যে ঘরের দৈর্ঘ্য 20 গজ এবং প্রস্থ 10 ফুট, তাহার মেঝে ও ভিতরের 


* দিকের ছাদের মোট ক্ষেত্রফল কত? 
33. একটি ঘরের মেঝে কার্পেট দিয়া ঢাকিতে 120 টাকা খরচ হইল। 


* যদি উহার দৈর্ঘ্য 3 ফুট কম হইত, তবে খরচ হইত 105 টাক| ৷ উহার দৈর্ঘ্য 


কত? [ পা. প্র. 1926] 


84. 200 গজ দীর্ঘ কোন বর্গাকার ভূমির বাহির দিয়! চারিদিকে 10 ফুট 
প্রশস্ত একটি রাস্তা আছে। রাস্তার 100 বর্গফুটের জন্ত যদি 2 টাকা ৪ আনা, 
খরচ হয়, তবে সমস্ত রাস্তার জন্য মোট কত খরচ হইবে? [ক.প্র 1911] 

85. 100 ফুট দীর্ঘ ও 80 ফুট বিস্তৃত কোন আয়তক্ষেত্রের ভিতর দিয়া 
চতুদ্দিকে ৪ ফুট বিস্তৃত একটি রাস্তা আছে। রাস্তাটি ক্ষেত্রফল কত? উহার 
প্রতি বর্গগজ প্রস্তুত করিতে 5 আনা 8 পাই খরচ হইলে সমস্ত রাপ্ডাটির জন্য 


কত খরচ হইবে? [ ক. প্র, 1912] 
88. 40 ফুট বৰ্গ একটি ছাদকে ] ফুট 8 ইঞ্চি বর্গ টালি দিয়া ঢাকিতে 
হইলে কতগুলি টালি লাগিবে? 


87. 18 ফুট দীর্ঘ ও 15 ফুট প্রশস্ত কোন ঘরের মেঝে 90 ইঞ্চি প্রস্থ- 
বিশিষ্ট কার্পেট দিয়া আবৃত করা হইল। “প্রতি গজ কার্পেটের মূল্য 5 শিলিং 
হইলে, মোট কত খরচ হইল? : 

38. 18 ফুট ৪ ইঞ্চি দীর্ঘ ও 13 ফুট 6 হ্রাঞ্চি বিস্তৃত কোন ছাদে প্রতি 
বর্গগজ 5 আন! 4 পাই হিমাবে রং লাগাইতে কত খরচ হইবে? 

89. একটি ঘরের মেঝের জন্য 7 ইঞ্চি দৈৰ্ঘ্য ও 5 ইঞ্চি প্রস্থের 1638 খানি 
টালি লাগিল। যদি ঘরটির প্রস্থ 16 ফুট 3 ইঞ্চি হয়, তবে উহার দৈৰ্ঘ্য 


কত? 
40. একটি ক্ষেত্রের দৈৰ্ঘ্য 90 গজ এবং প্রস্থ 25 গজ । উহাকে ঘিরিয়। 


6 ফুট প্রশস্ত একটি পথ আছে। সেই পথটির কালি কত? 1”=10 গজ 
স্কেলে উহার একটি নক্সা প্রস্তুত কর। 


140 পাটীগণিত [ প্রশ্নমাল| 22] 


AL, কোন গৃহের দৈৰ্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 5 গ. 1 ফু, 4 গ 2 ফু. 
ও ৪ গ. 1 ফুট। 13 হাত ওমারের কাপড় দিয়া সমস্ত দেওয়াল মুড়িতে কত , 
গজ কাপড় আবশ্যক ? [ ছাত্র, 1881] 

42. প্রতি বৰ্গগঙ্গ আনা 6 পাই হিসাবে 30 ফুট দীর্ঘ, 17 ফুট প্রশস্ত, 
15 ফুট উচ্চ একটি gaara চারিটি দেওয়াল রং করিতে কত ব্যয় হইবে ? 

[ ছাত্র. 1892] 
৷ 48. দুইটি বর্গকষেত্রের ৰাহু যথাক্রমে 80 ফুট ও 49 ফুট; এ দুইটি ক্ষেত্রের 
mata সমান পরিমাণ আর একটি বর্গক্ষেত্রের বাহুর মাপ কত হইবে তাহা 
নক্সার সাহায্যে নির্ণয় কর। স্কেল yy ইঞ্চি=1 ফুট । 

44. 50 গজ * 40 গজ মাঠের মধ্যস্থলের উপর দিয়! দৈৰ্ঘ্য ও প্রস্থ বরাবর 
দুইটি 6 ফুট প্রশস্ত রাস্তা আছে | উহাদের একটি নক্সা আক (স্কেল '] ইঞ্চি 
1 গজ)। aal দুইটির মোট কালি কত? 

45. 21 ফুট দীর্ঘ, 15 ফুট প্রশস্ত এবং 10 ফুট উচ্চ কোন ঘরের দেওয়াল 
আবুত করিতে প্রতি গজ 3h পেনি দরের 20 ইঞ্চি প্রস্থের কাগজ ব্যবহার 
করিলে কত বায় হইবে ? [ ক. প্ৰ. 1918] 

46. 16 ফুট বৰ্গ একটি ঘরের দেওয়ালগুলি কাগজ দ্বারা আবৃত করিতে 
প্রতি বৰ্গগজে ৪ আনা| হিসাবে মোট 40 টাকা খরচ হইল । ঘরটির উচ্চতা 
কত? [ঢা|, প্র, 1926 ] 

47. কোন ঘরের দৈৰ্ঘ্য 12 ফুট, প্রস্থ ৪ ফুট এবং উচ্চত| 10 ফুট। উহাতে 
6 ফুট উচ্চ ও 4 ফুট প্রশস্ত 2টি দরজ| এবং 5 ফুট উচ্চ ও 8 ফুট প্রশস্ত 4টি 
জানালা আছে। প্রতি বৰ্গফুটে 3 পাই হিসাবে এ ঘরের দেওয়ালগুলি চুণকাম 
করিতে কত খরচ হইবে? [ ক. প্র 1933] 

48. দুইটি বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ যথাক্ৰমে ৪ গজ ও 15 গজ। এ 
ছুই ক্ষেত্রের সমান ক্ষেত্রফল-বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীম| কত? 


— 


ঘন পরিমাণ 


38. ঘন পরিমাণ (Cubic measure) 


যাহার দৈর্ঘ্য, প্রস্থ ও বেধ (বা! উচ্চত! ) আছে এরূপ বস্তুকে ঘন বা ঘন 
বস্তু (50117) বলে। 

ঘন বস্তুর দৈর্ঘা, প্রস্থ ও বেধকে উহার মাত্রা (dimensions) বলে। 
ঘনের উপরিভাগকে পৃষ্ঠ বা তল (surface) বলে | 

কোন ঘন বস্তুর তলগুলি দ্বার! সীমাবদ্ধ স্থানের পরিমাণকে উহার ঘনমান, 
ঘনফল বা আয়তন (volume) মলে | 

]নং চিত্রে তোমরা! একটি ঘন 
বস্তুর চিত্র দেখিতেছ। কখ-কে 
উহার দৈর্ধা, খগ-কে প্রস্থ এবং 
কচ-কে উচ্চতা বা বেধ বলে। 
তোমরা উহার ছয়টি তল বা! পৃষ্ঠ 
দেখিতেছ। যথা, (1) কখগঘঃ 
(2) চঙছজ, (3) কখঙচ, 
(4) গঘজছ, (5) কচজঘ এবং 
(6) খগছঙ। এই তলগুলি সমতল এবং উহাদের কখ=গখঘ=চঙ=ছজ 5 
কথঘ=খগ =চজ =ছঙ ; কচ= খঙ = গছ = ঘজ ৷ 

আবার দেখ, ও ছয়টি তলের মধ্যে কখগঘ ও চঙছজ এই তল দুইটি 
আয়তনে সমান ও সমান্তরাল । এরূপ কখঙচ ও গঘজছ তল দুইটি এবং 
কঘজচ ও খগছঙ তল দুইটি সমান ও সমান্তরাল। 

ষে ঘনের ছয়টি সমতল পৃষ্ঠ আছে এবং যাহার দুই দুইটি বিপরীত পৃষ্ঠ 
সমান্তরাল, তাহাকে চৌপল (Parallelopiped) বলে। 

যে ঘনের তলগুলি আয়তক্ষেত্ৰ, তাহাকে সমকোণী চৌপল বা আয়তিক 
খন (Rectangular parallelopiped) বলে। যথা,--ইষ্টক, বাক্স গ্রভৃতি। 


142 পাটীগণিত 


যে ঘনের ছয়টি পৃষ্ঠের প্রত্যেকটি এক একটি বর্ণক্ষেত্র অর্থাৎ যে সমকোণী 
চৌপলের দৈর্ঘ্য, প্রস্থ ও বেধ পরস্পর সমান, তাহাকে ঘনক বা ঘনক্ষে্র 
(Cube) বলে। 

84. সমকোণী চৌপলের ঘনফল 


মনে কর, ঘকখগচঙ এই সমকোণী চৌপলের (চিত্র নং 2) দৈর্ঘ্য কখ 


4 ইঞ্চি, প্রস্থ খঙ 9 ইঞ্চি এবং উচ্চতা খগ 2 ইঞ্চি। কখ-কে 4টি, খঙ-কে 
3টি এবং খগ-কে এটি সমান ভাগে ভাগ করিয়া প্রত্যেক ছেদবিন্দু দিয়া তল- 
গুলির সমান্তরাল করিয়া রেখা 
টানিয়। চৌপলটিকে ছেদ করা 
হইল। ইহাতে চৌপলটি কতকগুলি 
সমান ঘনকে বিভক্ত হইল এবং ওঁ 
ঘনকগুলির দৈর্ঘ্য, প্রস্থ ও বেধের 
মাপ এক ইঞ্চি । সুতরাং প্রত্যেক 
ঘনকের পরিমাণ 1 ঘন ইঞ্চি চিত্র নং 2 

হইল। এখন হিসাব করিয়া দেখ, এরূপ মোট কয়টি ঘনকে চৌপলটি বিভক্ত 
হইয়াছে। এখানে ঘনকগুলি ছুই স্তরে অবস্থিত আছে। উপরের স্তরে অর্থাৎ 
AR রেখার উপরের wea চিত্রে গণিয়া দেখ 12টি (4x3 অথাৎ দৈর্ঘ্য প্রস্থ) 
ঘনক রহিয়াছে। এরূপ পফ রেখার নীচের শুরটিতে৪ 19টি ঘনক আছে | 
স্থতরাং চৌপলটিতে মোট ঘনকের সংখ্যা 12x2 (অর্থাৎ 4১3১9) বা 
24টি হইল। অতএব, চৌপলটির ঘনফল (4৯৫3 %2)টি ঘনকের ঘনফল = 
24 ঘন ইঞ্চি । 

সমকোগী চৌপলের ঘনফল = দৈৰ্ঘ্য x প্ৰস্থ বেধ 
- দৈৰ্ঘ্য = ঘনফল ->( প্রস্থ x বেথ ) 
প্রস্থ-ঘনফল- ( দৈর্ঘ্য বেধ ) 
বেধ ব| উচ্চত| =ঘনফল --( দৈৰ্ঘ্য X প্রস্থ) 
[ দ্রষ্টব্য $- ঘনকের ঘনফল-( বাহু )] 


ঘন পরিমাণ 143 


85. ঘনকের পৃষ্ঠফল ব| তলপরিমাণ 

ঘনকের প্রত্যেক ধার পরস্পর সমান বলিয়| প্রত্যেক তল বা পৃষ্ঠের 
ক্ষেত্রফল (বা পৃষ্ঠফল)- (ধার) সুতরাং উহার ছয়টি পৃষ্ঠের মোট 
পৃষ্ঠফল =6 ২ (ধার) । 


36. চৌপলের পৃষ্ঠফল 

চৌপলের পৃষ্ঠগুলি এক একটি আয়তক্ষেত্ৰ, হৃতরাং উহার ছয়টি পৃষ্ঠের মোট 
ক্ষেত্রফল =2( দৈৰ্ঘ্য এ প্রস্থ + দৈৰ্ঘ্য সু বেধ+-প্রস্থ x GAY )। 

87. ঘনফলের এককাবলী 

(ক) ইংলণ্ডীয় এককাবলী 

195 ব| 1728 ঘনইঞ্চি (cubic inch)=1 ঘনফুট (cubic foot) 

39 ব| 27 ঘনফুট =1 ঘনগজ (cubic yard) 


(খ) দেশীয় এককাবলী 

249 বা! 19824 ঘনঅস্কুলি = 1 ঘনহাত, 

28 ব| 8 ঘনহাত= 1 ঘনগজ, 

8 ঘনগজ বা 64 ঘনহাত-] চৌক। 

1 ঘনহাত= 18% বা 5882 ঘনইঞ্চি। 

উদাহরণ 1. কোন প্রস্তরফলকের দৈর্ঘ্য, প্রস্থ ও বেধ যথাক্ৰমে 6 ফুট 
9 ইঞ্চি, 3 ফুট 4 ইঞ্চি ও ৪ ইঞ্চি । উহার ঘনফল নিৰ্ণয় কর। 

দৈৰ্ঘা=6 ফুট 9 ইঞ্চি=গ্র৷ ফুট; প্রস্থ=ল3 ফু. 4 VHA ফুট; 
ব্ধে=8 ইঞ্চি ফুট। 

নির্ণের ঘনফল = দৈৰ্ঘ্য প্রস্থ % বেধ = 27 ৮48১৮ ঘনফুট 
=15 ঘনফুট | 

[দ্রষ্টব্য £_দৈৰ্ঘ্য, প্ৰস্থ ও বেধকে একই এককে পরিণত করিয়া গুণ 

করিতে হইবে। ] 


144 পাটীগণিত 


উদাহরণ 2. 70 ঘনফুট আয়তন-বিশিষ্ট কোন সমকোণী চৌপলের দৈৰ্ঘ্য 
6 ফুট ৪ ইঞ্চি ও বেধ 2 ফুট 4 ইঞ্চি হইলে, উহার প্রস্থ কত? ৮ 

চৌপলের ঘনফ্ল=70 ঘনফুট, দৈৰ্্য= ফুট 8 ই.) ফুট এবং 
বেৰ=2 ফু. 4 ই.=3 ফুট। 

"* নির্ণে প্রস্থ ঘনফল + ( দৈৰ্ঘ্য x বেধ ) 

== 70 ঘনফুট (৪০ ৮ 3) বর্গফুট 
= 195252 ফুট = 43 ফুট = 4 ফুট 6 ইঞ্চি । 
[ দ্রষ্টব্য £- ঘনফুট + ফুট = বগঁফুট ; ঘনফুট + ৰগফুট ='ফুট ; 
ৰুট + ফুট =ফুট ; ঘনফুট-১ঘনফুট = মংখ্য| ৷ ] 

উদাহরণ 8, 10 ফুট 6 ইঞ্চি দীর্ঘ, 6 ফুট 4 ইঞ্চি বিস্তৃত ও ৪ ফুট উচ্চ 
একটি প্রাচীর নিৰ্ম্মাণ করিতে 1 ফুট দৈৰ্ঘ্য, 8 ইঞ্চি প্ৰস্থ ও 6 ইঞ্চি বেধ বিশিষ্ট 
কতগুলি ইট লাগিবে? 

10 ফু. 6 ই.=126 ই. ; 6 ফু. 4 ই.= 76 ই. ; 
8 ফু.=96 ই.; 1 ফু.=12ই.; 
প্রাচীরটির ঘনফল = 126 ই. 76 $. x 96 ই.= 196 76 x96 ঘনইঞ্চি 
1 খানি ইটের ঘনফল = 12% 8% 6 ঘনইঞ্চি, 
» Pete ইটের সংখ্য = 1920 = 1596. 

উদাহরণ 4. 5 ফু. 4 ই. দীর্ঘ ও 1 গজ প্রশস্ত কোন চৌবাচ্চা হইতে 
কি পরিমাণ জল বাহির করিয়! লইলে জলের গভীরতা 6 ইঞ্চি কমিয়া 
ষাইবে? i 
,_ এখানে জলের গভীরতা 6 ইঞ্চি কমিয়! যাইবে, স্বতরাং যে জলটুকু বাহির 
করিতে হইবে তাহার উচ্চতা 6 ইঞ্চি এবং উহার দৈর্ঘ্য ও প্রস্থ চৌবাচ্চার 
দৈর্ঘ্য ও প্রস্থের সমান | 
দৈৰ্ঘ্য=? ফু, 4 ই.=এ ফুট; প্রস্থ] গজ ফুট; বেধ-6 ই. 
=f i 

** সেই জলের নির্ণের ঘনফ্‌ল = 3% 3 ৯] ঘনফুট = 8 ঘনফুট । 


৷ * ঘন পরিমাণ '_ 14 
i উদাহরণ 5. 9 ফুট 4 ইঞ্চি গভীর কোন বৰ্গাকার চৌবাচ্চায় 58] ঘন- 
* ফুট জল ধরে। উহার দৈর্ঘ্য ও প্রস্থ নিৰ্ণয় কর। 
চৌবাচ্চাটি বর্গাকার বলিয়া উহার দৈৰ্ঘ্য ও প্রস্থ সমান। 
` আবার, চৌবাচ্চার তলদেশের ক্ষেত্রফল * গভীরত৷= জলের ঘনফল 
জলের ঘনফল _ টন} ঘন ফুট _ 1G ঘ. ফু. 
গভীরতা ফু. 4ই. + RR, 
k HW বৰ্গফুট = 16 বৰ্গফুট । 
৷ =g 7 ফুট=4 ফুট। 


শা তলদেশের ক্ষেত্ৰফল= 


প্রশ্নমাল| 23 


প্রথম ৪টি প্রশ্নের মুখে মুখে উত্তর বল £-- 
10 ঘনফুটে কত ঘনইঞ্চি ? 
15 ঘনগজে কত ঘনহাত ? 
একটি ঘনকের ধার 4 ফুট হইলে উহার ঘনফল কত ? 
কোন ঘনকের ধার 8 ফুট 4 ইঞ্চি; উহার ঘনফল কত ? 
যে ঘনকের ঘনফল 126 ঘনইঞ্চি, তার প্রত্যেক ধারের মাপ কত? 
একটি ঘনকের ধার 2 ফুট 4 ইঞ্চি; উহার পুষ্ঠফল কত? 
1 ঘনগজ গৌপ্য fiat 1 ফুট ধারবিশিষ্ট কয়টি খনক প্রস্তুত করা যায়? 
যে সমকোণী চৌপলের দৈর্ঘ্য, প্রস্থ ও বেধ যথাক্রমে 40 ফুট, 90 ফুট' 
৩:20 ফুট তাহার ঘনফল ও ThA কত? 
9. 40424 ঘনইঞ্চিতে কত ঘনগজ, ঘনফুট প্রভৃতি হয়? 

10. একটি ঘনকের ধার 16 ফুট ৪ ইঞ্চি; উহার পৃষ্ঠফল কত ? 

নিম্মলিখিত দৈর্ঘ্য, প্রস্থ ও বেথ বিশিষ্ট সমকোণী চৌপলের 
ঘনফল ও পৃষ্ঠফল নির্ণর কর £-- 

11. 12 ফুট, 8 ফুট, 5 ফুট 12. 68”, 4" 6", 574” 

13. 4 গজ, ফুট 4 ইঞ্চি, ইঞ্চি 14. 16 ফুট, 4 গজ, 4 ফুট 6 ই: 


enearer 


we পাটীগণিত [ প্রশ্নমাল! 23 J 
18. কোন ঘনক্ষেত্রের ধার 6 ফুট 8 ইঞ্চি; উহার ঘনফল কত? 


16. 6 ফুট ৪ ইঞ্চি দীর্ঘ ও 4$ ফুট বিস্তৃত একখণ্ড প্রস্তরের ঘনফল , 


70 ঘনফুট ৷ প্রস্তরখানির বেধ কত? 

17. 25 ফুট দীৰ্ঘ এবং 12 ফুট প্রশস্ত কোন চৌবাচ্চায় 1200 ঘনফুট 
জল ধরে; উহার গভীরতা কত ? 

18. যে ঘনকের ঘনফল 91} ঘনইঞ্চি, তাহার প্রত্যেক ধারের দৈঘ্য 
FS? 

19. একটি ঘনকের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল 16 বর্গফুট প্রতি ঘনফুটের 
ওজন 1 সের 4 ছটাক হইলে, ঘনকটির ওজন কত? 

20. 1 ঘনফুট তামা পিটিয়া 2 ফুট বর্গ পাত প্ৰস্তুত করা হইল। এ 
পাতের বেধ কত ? 


£21. 250 গজ দীর্ঘ, 120 ফুট বিস্তৃত 936 ইঞ্চি গভীর একটি খাল 
কাটিতে কত way মাটি তুলিতে হইবে? 


22 একটি ঘনকের ঘনফল 97 ঘনগজ 1 ঘনফুট । উহার একটি পৃষ্ঠের 
‘ক্ষেত্ৰফল কত ? 


23, 40 ঘনগজ 8 ঘনফুট ঘনফল-বিশিষ্ট ঘনকের একটি পৃষ্ঠফল কত? 

24. 10 ফুট উচ্চ একটি গৃহে 2160 ঘনফুট বায়ু ধরে এবং উহার দৈর্ঘ্য 
প্রস্থের 18 গুণ। গৃহটির পরিসীমা কত? 

25. 27 ফুট দীর্ঘ, 10 ফুট উচ্চ ও Eb 3 ইঞ্চি প্রশস্ত একটি প্রাচীর 
নিশ্মাণ করিতে 9 ইঞ্চি ২5 ইঞ্চি ২2 ইঞ্চি মাত্রাযুক্ত কতগুলি ইট লাগিবে? 

26. 6 ফুট দীর্ঘ 4 ফুট বিস্তৃত চৌবাচ্চা হইতে কি পরিমাণ জল তুলিয়া 
‘লইলে জলের গভীরতা 9 ইঞ্চি কমিয়া যাইবে? 

27. 80 ফুট দীর্ঘ ও6 ফুট প্রশস্ত একটি চৌবাচ্চ| হইতে 20 বালতি 
জল তুলিয়া লওয়ায় জলের গভীরতা 4 ইঞ্চি কমিয়| গেল ৷ বালতিটিতে কত 
ঘনফুট জল ধরে? 


* একিক নিয়ম 147 


28. প্রতি ঘনফুট লৌহের ওজন ৪ সের এবং 10 ফুট দীর্ঘ ও 9 ফুট 
fags 34 খানি লৌহপাতের ওজন 4 মণ 10 সের হইলে, এ লৌহপাত 
কতট। পুরু? 

528. প্রতি বৰ্গফুট এক আনা হিমাবে একটি ঘনকের ছয়টি তল রং করিতে 
24 টাক! খরচ হইল | ঘনকটির ঘনফল কত ? 
80. 4 ফুট 6 ইঞ্চি গভীর কোন বর্গাকার চৌবাচ্চীয় 162 ঘনফুট জল 
ধরে। উহার দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর। 


যঠ অধ্যায় 
এঁকিক নিয়ম ( Unitary Method ) 


88. তোমরা পূৰ্ব্ব শ্রেণীতে কিক নিয়ম সম্বন্ধে যাহ! শিখিয়াছ, সেগুলি: 
একবার স্মরণ করিয়! লও। তোমরা, শিখিয়াছ s— 

(1) কোন জাতীয় একটি দ্রব্যের মূল্য জানা থাকিলে সেই জাতীয় 
কতকগুলি aaa মূল্য স্থির করিবার জন্য, 1 টির মূল্যকে দ্রব্যের সংখ্যা দ্বার] গুণ 
করিতে হয়। যথা, 1টি গরুর মূল্য 25 টাকা হইলে, 12টি গরুর মূল্য হইবে 
(25 টাকা 12) অর্থাৎ 800 টাকা। 

(2) এক জাতীয় কতকগুলি দ্রব্যের মূল্য দেওয়া থাকিলে মেই জাতীয় 
একটি দ্রবোর মূল্য স্থির করিবার জন্য, অ্ৰব্যগুলির সংখ্যা দ্বারা মূল্যটিকে ভাগ 
করিতে হয়। যথা, ৪টি আমের মূ”্য 4 আন! হইলে, 1টি আমের মূল্য হইবে 
4 আনার ৪ ভাগের এক ভাগ অর্থাৎ 10 গণ্ডা ব| 2 পয়সা । A 


148 পাটীগণিত È 


স্থলবিশেষে এ নিয়মের বিপরীত প্রক্রিয়)ও হইয়| থাকে। যথা 

(9) 1 জনে যে কাৰ্য্য 12 দিনে করে 4 জনে তাহা কম সময়ে অর্থাৎ 
12 দিনের 4 ভাগের এক ভাগ সময়ে করিবে। TEN 4 জনে (12-১4) বা 
3 দিনে করিবে | লক্ষ্য কর, এখানে 4 গুণ লোক আছে, কিন্তু 4 দিয়] গুণ, 
করা হয়নাই, ভাগ করা হইয়াছে । কারণ, লোক বেশি থাকিলে কম দিনে 
কাজ হয়। 

(4) 4 জনে" যে কাৰ্য্য 6 দিনে করে 1 জনে তাহা করিতে বেশি সময় 
লইবে। 4 জনের স্থানে 1 জন কাধ্য করিলে 4 গুণ সময় লাগিবে; স্থতরাং 
1 জনে এ কাৰ্য্য (9১4) বা 24 দিনে করিবে। লোক যতগুণ কমিবে কোন 
কাধ্য করিতে সময় ততগুণ বেশী লাগিবে । 

এ উদাহৰরণগুলির পার্থক্য বিশেষভাবে লক্ষ্য কর। এইবার Raa 
সমাধানগুলি দেখ | 

উদাহরণ 1. ৪টি ছড়ির মূল্য 19 টাকা ৪ আনা হইলে, 6টির হয কত? 

৪টি ছড়ির মূল্য = 12 টাকা ৪ আনা, 
** টি ছড়ির মূল্য=12 টাকা 8 আনা +8=!1 টাকা 9 আনা 
** 6টি ছড়ির মূল্য=1 টাকা 9 আনা *6=9 টাকা 6 আনা ৷ 
উদাহরণ 2, 12 জন মজুরে যে কাধ্য ৪ দিনে করে 6 দিনে তাহা করিতে 
হইলে কয়জন মজুর লাগিবে? 
8 দিনে কাধ্যট করিতে 12 জন মজুর লাগে 
w 1 » „o 3) 228৪ বা 96 জন মজুর লাগিবে, 
65 ৰ » 9656 বা 16 জন মজুর লাগিবে । 
উদাহরণ 8. কোন শিবিরে 4000 সৈন্তের 6 সপ্তাহের খাদ্য আছে। 
2 সপ্তাহ পরে উহাতে আরও 2000 সৈন্য আসিলে অবশিষ্ট খান্ে আর কত 
দিন চলিবে? 

2 সপ্তাহ পরে যখন 2000 CHD বাড়িল তখন মোট 4000 সৈন্যের (6—2) 

অৰ্থাৎ 4 ‘সপ্তাহের খাদ্য অবশিষ্ট ছিল। আর তখন হইল 4000+2000 বা 


এঁকিক নিয়ম 149 


6000 সৈন্য অতএব অঙ্কাট এই দ্ীড়াইল যে, 4000 লোকের যে ates 
4 সপ্তাহ চলে তাহাতে 6000 লোকের কত দিন চলিবে ? 
4000 লোকের অবশিষ্ট খাদ্যে 4 সপ্তাহ চলে 
ir E 5 » 4X 4000 সপ্তাহ চলে 
6000 » » ৯» +%5882 বা 28 সপ্তাহ চলিবে। 
উদাহরণ 4. 4 জন পুরুষ বা 10 জন বালক যে কাৰ্য্য 6 দিনে সম্পন্ন 
করে, 6 জন পুরুষ এবং 9 জন বালকে তাহা কতদিনে সম্পন্ন করিবে ? 
4 জন পুরুষ বা 10 জন বালক বলাতে বুঝাইতেছে যে, 
4 জন পুরুষের কাৰ্য্য =10 জন বালকের কাধ্য, 
ছি TA NER Gay Fai he 
119 » ৯48৯6 বা 15 জন বালকের কার্ধ্য। 
অতএব, 6 জন পুরুষ এবং 9 জন বালক= 15 জন বলিক +) জন বালক 


í 


yi 


৷ =24 জন বালক। 
৷ 10 জন বালক কাধ্যটি 6 দিনে করে 
EPR, » 6X10 দিনে করে 
4 24, =» » BEIA দিনে করিবে। 
| 

প্রশ্নমাল| 24 


1. মুখে মুখে উত্তর কর £-- 

(ক) এক ডজন কলমের মূল্য 1 টাকা 2 আনা হইলে ৪টির মুল্য কত? 

(খে) এক কুড়ি লেবুর মূল্য 2 টাকা 8 আনা! হুইলে এক ডজনের মূল্য 
কত? 

(গ) 12 জন লোকে যে কাজ ৪ দিনে করে 1 জনে তাহা কতদিনে 
করিবে? 


(ঘ) 1 জন মজুর 18 দিনে একটি কাজ করিতে পারে; 9 জনে উহা! কত 
দিনে করিবে? 
10—X 


150 পাটীগণিত [ প্রশ্নমাল| 24] 


(ও) যে aa 15 জনের 3 দিন চলে তাহাতে 1 জনের-কত দিন 
চলিবে? 

(চ) যে ates ৪ জনের 12 দিন চলে তাহাতে 6 জনের কত দিন চলিবে ? 

2. 8 গজ 1 ফুট 6 ইঞ্চি সাটিনের মূল্য 18 টাক! 5 আনা 5 গণ্ডা 
হইলে, 15 গজ সাটিন কিনিতে কত লাগিবে? 

8. 8 মণ 22 সের মালের রেলভাড়া 10 টাকা 11 আনা হইলে, 20 মণ 
10 সের মালের ভাড়া কত? ja 

4, যে মজুর 12 দিনে ? টাকা 14 আনা উপাৰ্জ্জন করে, সে কতদিনে 


11 টাকা 19 আনা উপাৰ্জ্জন করিবে? 

5. 27 বিঘা জমির খাজনা 40 টাকা 8 আনা হইলে, 8%-টাক1 8 আনা 
খাজনা দিয়া কত জমি পায়| যাইবে ? 

6. 15 জন লোক একটি কাৰ্য্য 12 দিনে করিতে পারে । 18 জনে তাহা 
কত দিনে করিবে? 


7, 21 জন মিস্ত্রী 12 ঘণ্টা পরিশম করিয়া একটি আলমারী প্রস্তুত 
করিতে পারে । 18 জন AA কত ঘণ্টায় তাহা প্রস্তুত করিবে? 

8, 1 মণ চাউলে 11 জন লোকের 10 দিন চলে। 55 জনের সেই 
চাউলে কত দিন চলিবে? 

9. যে ব্যক্তি ৪ দিনে 162 টাকা উপার্জন করে, 14 দিনে সে কত 
উপাৰ্জ্জন করিবে? 

10. কোন বাড়ী মেরামত করিতে 40 জন মজুরের 15 দিন সময় লাগিয়া 
ছিল? কত জন মজুর লাগাইলে উহার & সময়ে কাধ্যটি করা যাইত? 

11. ঘণ্টায় 80 মাইল বেগে একখানি গাড়ী 7 ঘণ্টায় একটি স্থানে 
পৌছায়। 5 ঘণ্টায় পৌছিতে হইলে ঘন্টায় কত মাইল বেগে উহাকে যাইতে 
হইবে? | 

12. কোন এপ্রিন ঘণ্টায় 86 মাইল বেগে ষাইলে ৪ ঘণ্টায় একটি ষ্টেশনে 
পৌছায়। 40 মাইল বেগে ষাইলে সেখানে কতক্ষণে পৌছাইতে পারিবে? 


এঁকিক নিয়মের প্রশ্নমালা 151 


18. 18 মণ খইলে 20টি গরুর 1 মাস চলিলে, 15টি গরুর 1 মাসের জন্তু 
কত খইল লাগিবে? 
14. 88টি গরু 12 দিনে যে খড় খায় তাহাতে 22টি গরুর কত দিন 


চলিবে? 


15. 500 জন মজুরে 24 দিনে একটি খাল কাটিতে পারে। 800 জন 
মজুর লাগাইলে কত দিনে সেই খাল কাটা যাইবে? 

16. 120 জন লোকে 27 দিনে একটি রেল লাইন বসাইতে পারে, 
15 দিনে সেই লাইন বসাইতে কতজন লোক লাগাইতে হইবে? 

17. 25 জন লোকে 16 দিনে একটি কাৰ্য্য করিতে পারে। আর কতজন 
লোক লাগাইলে 10 দিনে এ কাধ্যটি শেষ হইবে? 

18. 25 জন লোকে 14 দিনে একটি কাধ্য করিতে পারে। 4 দিন পরে 
তাহাদের সহিত আরও 5 জন লোক যোগ দিলে অবশিষ্ট কাধ্য কত দিনে শেষ 
হইবে? 

479 18 জন লোকে 13 দিনে একটি কাৰ্য্য করিতে পারে, ৪ দিন পরে 
যদি 3 জন লোক চলিয়া যায়, তবে অবশিষ্ট লোকে আর কতদিনে কাধ্যটি শেষ 
করিবে? 

20. 25 জন লোকের যে খাণ্তে 14 দিন চলে, 35 জনের সেই খাদ্যে কত 
দিন চলিবে? 

21. যে খান্যে 24 জন লোকের 10 দিন চলে, কত জন লোকের তাহাতে 
15 দিন চলিবে? 

22." কোন দুর্গে 800 সৈন্যের 60 দিনের to আছে। 15 দিন পরে 
যদি আর 200 সৈন্য এ ae প্রেরিত হয়, তবে অবশিষ্ট খাদ্যে আর কত দিন 
চলিবে? 

28. কোন অবরুদ্ধ দুর্গে 1250 জন সৈন্যের 18 দিনের খাদ্য ছিল। দিন 
পরে 250 জনের মৃত্যু হইলে, অবশিষ্ট খাদ্যে আর কত দিন চলিবে? 

24. যখন চাউলের মণ 5 টাক! তখন যে খরচে 20 জন লোককে এক 


152 পাটীগণিত [ প্রশ্নমাল| 24 ] 


দিন খাওয়ান যায়, ste টাকা তখন সেই খরচে কত জনকে এক 
দিন খাওয়ান যাইবে? 


25.5 একটি শিবিরে 420 জন সৈন্যের 85 দিনের খাদ্য আছে। ঠদিন , 


পরে তথায় আরও 210 জন সৈন্য যোগ দিল। অবশিষ্ট খাদ্যে আর কতদিন, 
চলিবে? [ ক. প্র. 1918] 
26. একটি দুর্গে 1000 সৈনিকের 70 দিনের ae মজুত আছে।. যদি 
20 দিন পরে এ দুর্গে আরও 200 সৈনিক আশয় লয়, তবে অবশিষ্ট খাগ্ে 
সকলের আর কতদিন চলিবে? [ ছাত্র. 1930 ] 
27. 95 জন লোক একটি কাৰ্য্য 16 দিনে সমাধা করিবে বলিয়া আরম্ভ 
করে। 4 দিন পরে 15 জন লোক চলিয়| গেল। অবশিষ্ট লোকের এ কাধ্য 
সমাধা করিতে কত দিন লাগিবে? [ ছাত্র, 1925 ] 
28. 8 জন পুরুষ বা 12 জন wats 25 দিনে একটি কাধ্য করিতে 
পারে। 6 জন পুরুষ এবং 1] জন স্বীলোক কতদিনে কাঁধ্যটি সম্পন্ন করিবে ? 
[ F. প্র. 1928 ] 
189. 4 জন পুরুষ বা 6 জন বালক যে সময়ে 21 টাকা উপাৰ্জ্জন করে, 
6 জন পুরুষ ও ঠ জন বালকে সেই সময়ে কত টাক| উপার্জন করিবে ? 
80. 9 জন পুরুষ বাঁ 18 জন বালক যে কাধ্য 18 দিনে করিতে পারে, 
12 জন পুরুষ এবং 10 জন বালক সেই কাধ্য কতদিনে করিবে? ছাত্ৰ, 1929] 
81. ৪টি কুকুর পুষিতে যে খরচ, 6টি ঘোড়ার জন্য সেই খরচ হয়। 44টি 
কুকুরের খরচে কতগুলি ঘোড়া পুবিতে পারা যায় ? 
32. 36 জন বালকে 20 দিনে একটি কাৰ্য্য করিতে পারে। 2 দিন পরে 
আর কতজন বালক নিযুক্ত করিলে আর 12 দিনে কাধ্যটি সম্পন্ন হইবে? 
এ 88, কোন মিস্ত্রী প্রত্যহ 6 ঘণ্টা খাটিয়া 8 দিনে একটি খাট প্ৰস্তুত করিতে 


পারে। 2 দিন কাজ করার পর সে 2 দিন কামাই করিল। এখন প্রত্যহ 


কত ঘণ্টা খাটিলে যথাসময়ে খাটখানি প্রস্তুত হইবে? 
84. 24 জন লোক প্রত্যহ 16 ঘণ্টা বিশ্রাম করিয়! 70 দিনে একটি কাৰ্য্য: 


- 
$ 
|| 
5 


এঁকিক নিয়মের প্রশ্নমালা 158 


করিতে পারে। 42 জন লোক প্রত্যহ 14 ঘণ্ট। বিশ্রাম করিয়া এ কাধ্য কত 
দিনে করিবে ?, [ ছাত্র. 19298] 
35. 350 টাকা ধার দিয়া 5 বৎসরে যে সুদ পাওয়া যায়, কত টাক! ধার 


“দরিয়া 15, মাসে সেই স্থদ পাওয়া! যাইবে ? 


86. 300 জন লোকে 24 দিনে একটি পথ প্রস্তুত করিতে পারে। poe 
3 সময়ে এ কাৰ্য্য করিতে আর কত লোক লাগিবে? 

87. কোন অবরুদ্ধ দুর্গে 11000 সৈন্যের 21 দিনের ate আছে। কতজন 
eag সরাইয়| দিলে সেই খাগ্যে 30 দিন চলিবে? 

88. 450 জন লোকের 12 সপ্তাহের খাদ্য আছে। যদি লোকসংখ্যা 
কমিয়| 400 জন হইয়া থাকে, তবে এ AI কতদিন চলিবে? 

89. 14 দিনে একটি কাধ্যের yy অংশ কর! গেলে, কতদিনে উহার 
$ অংশ করা যায়? 

40. যে সম্পত্তির & অংশের মূল্য 1000 টাকা» তাহার 4 অংশের মূল্য 
কত? 

41. ৪ জন পুরুষ অথব| 12 জন Meats কোন কাধ্য 10 দিনে করিতে 
পারে। 4 জন পুরুষ এবং 16 জন স্ত্রীলোক একত্রে কত দিনে উহা! সম্পন্ন 
করিবে? [ ঢা. প্র. 1924 J 

42. কোন সৈম্তশিবিরে 750 জনের 20 সপ্তাহের খাদ্য ছিল। 4 সপ্তাহ 
পরে আরও 450 জন সৈন্য এ শিবিরে যোগদান করিলে এ খান্যে কতদিন 
চলিবে? [ ক. প্র. 1927 ] 

43. একটি চাকার পরিধি 4 ফুট উহা যে পথ যাইতে 200 বার ঘুরে, 
2 ফুট 6 ইঞ্চি পরিখি-বিশিষ্ট চাকা এ পথ যাইতে কতবার ঘুরিবে? 

44. 3 মিনিট অন্তর গোলা ছুড়িলে যে সময়ে 400 গোলা ছোড়া যায়, 
5 মিনিট অন্তর গোলা ছুড়িলে সেই সময়ে কতগুলি গোলা ছোড়া যাইবে? 

45, 1001 ঘোড়ায় 6 দিনে 30 সের ছোলা খায়। কতগুলি ঘোড়ায় 
6 দিনে 1 মণ 23 সের ছোলা খাইবে? 


154 পাটীগণিত 


46. যদি 4 জন পুরুষ বা 5 জন স্বীলোক 12 দিন কৰ্ম্ম করিয়া 15 টাক| 
উপার্জন করে, তবে 5 জন পুরুষ এবং& জন স্ত্রীলোক 82 দিন কৰ্ম্ম করিয়া কত 
উপার্জন করিবে? [ ছাত্র, 1893) - 

47. দৈনিক আধ সের হিসাবে এক ব্যক্তির 86 দিনের খোরাক আছে i 
সে প্রত্যহ দেড় পোয়া খাইলে উহাতে কতদিন চলিবে? 


সময় ও কাৰ্য্য 
31. সময় ও কাৰ্য্য 


(1) কোন কাৰ্য্য বলিলে একটি গোটা বা পুরা বা সম্পূর্ণ কাজ 
(অর্থাৎ 1 ) বুঝায়। 

(2) যদি কোন কাজ 8 দিনে সম্পন্ন হয়, তবে 1 দিনে সমস্ত কাজের 
৪ ভাগের 1 ভাগ অর্থাৎ (1+8) বা $ অংশ করা যাইবে । যে কাধ্য 32 দিনে 
শেষ হয়, 1 দিনে তাহার (133) বা $ অংশ সম্পন্ন হইবে। 

(8) যদি 1 দিনে কোন কাধ্যের 2 অংশ সম্পন্ন হয়, তবে সমস্ত কাজটি 
করিতে, সমস্ত কাজ] দিনের কাজ অর্থাৎ (1+4) ব| 6 দিন লাগিবে। 
এইরূপ, 1 দিনে যদি কোন কাজের এছ অংশ হয়, তবে উহার ঠ অংশ করিতে 
Gb) দিন বা 4 দিন লাগিবে। এইরূপ স্থলে মোট যে কাজ করিতে হইবে 
তাহাকে 1 দিনের কাজ দিয়! ভাগ করিতে হয়। 


'_ উদাহরণ 1. ক কোন কাজ 10 দিনে এবং খ 19 দিনে করিতে পারে । 
উহার! একত্রে এ কাজটি কত দিনে করিবে? 
ক.10 দিনে সমস্ত কাজটি করে, ** ক ] দিনে করে উহার 4 অংশ; 
খ 12 দিনে সমন্ত কাজটি করে, .'. খ 1 দিনে করে উহার শাহ অংশ; 
* দুইজনে একত্রে 1 দিনে করে (qh tab) অংশ বা $ুঠ অংশ। 
"* দুইজনে সমস্ত কাজটি (1-$$) দিনে বা Sy দিনে করিবে । 


সময় ও কাধ্য 155 


উদাহরণ 2. এক ব্যক্তি 12 দিনে একটি কাজ করিতে পারে। সে 
তাহার পুত্রের সাহায্যে 8 দিনে উহ! সম্পন্ন করিল পুত্র এ কাজটি কত দিনে 
করিবে? = 
পিতা ও পুত্র একত্রে 1 দিনে কাজটির | অংশ করে এবং পিতা একা! 
1 দিনে কাজটির সা অংশ করে; 
+ পুত্র একা 1 দিনে করে (8 খু) বা shy অংশ, 
পুত্র একা সমস্ত কাজটি করিবে (1- 9) বা! 24 দিনে । 
উদাহরণ ৪. কোন কাজ ক ও খ একজে 6 দিনে, খ ও গ 9 দিনে 
এবং ক ও গ 12 দিনে করিতে পারে। প্রত্যেকে পৃথক ভাবে কত দিনে 
কাজটি করিবে? 
ক ও খ একত্রে 1 দিনে কাজটির ঠু অংশ করে, 
Hea তক দাশ যাক 
কওগ ৮ * sc Ay ত 
"এ, 2 (BVA) এর 1 দিনের কাঙ্গ =(h+ b+ 75) অংশ =} অংশ 
n ক+খ+গ এর 1 দিনের কাঙ্গ = (}{+2) অংশ =?ঠ অংশ; 
* ক! দিনে করে FG -ঠ বা A অংশ; 
৬, ক সমস্ত কাজটি করিবে (1475) বা পুঃ বা 148 দিনে। 
অনুক্পপে, খ একদিনে করে (a) Woy অংশ; 
*, খ সমস্ত কাজটি করিবে (]1-+ পু) বা সুধি ব| 108 দিনে | 
আবার, গঁ 1 দিনে করে (}8 - }) বা ts অংশ; 
', গ সমস্ত কাজটি করিবে 72 দিনে। 
[ দ্ৰষ্টব্য £3 জনের 1 দিনের কাজ হইতে 2 জনের 1 দিনের কাজ বাদ 
দিলে, অবশিষ্ট তৃতীয় ব্যক্তির 1 দিনের কাজ পাওয়া যায়। ] t 
উদাহরণ 4. একটি চৌবাচ্চায় তিনটি নল আছে। ধন ইল 
যথাক্রমে 24 ও 80 মিনিটে চৌবাচ্চাটি জলপূৰ্ণ করে এবং তৃতীয় নলটি 


156 পাটীগণিত 


40 মিনিটে উহাকে খালি করিতে পারে। নল তিনটি এক সঙ্গে খোলা থাকিলে 
চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হইবে? 

প্রথম ও দ্বিতীয় নল ছারা 1 মিনিটে SE হয় চৌবাচ্চার (৪৫435) অংশ 
বা বুট অংশ । তৃতীয় নলটি 1 মিনিটে খালি করে রাত অংশ; 

"* তিনটি নলই খোলা থাকিলে 1 মিনিটে ভৰ্তি হয় (এত 35) A মা 
অংশ ৷ 

", সমস্ত চৌবাচ্চাটি পূর্ণ হইবে (1 + ay) বা 20 মিনিটে ৷ 


প্রশ্নমাল| 25 


1. মুখে মুখে উত্তর কর £-- 

(1) 12 দিনে যে কাজ শেষ করা যায়, 2 দিনে তাহার কত অংশ করা 
যাইবে? 

(2) একজনে 8 দিনে একটি কাজ করিতে পারে, 3 জনে 1 দিনে উহার 
কতটা অংশ করিবে? 

(3) 16 দিনে যে কাজ শেষ কর! যায় তাহার ? অংশ করিতে কত দিন 
লাগিবে? 

(4) আমি কোন কাজের & অংশ 1 দিনে করি, উহার § অংশ কৃত 
দিনে করিব? 

(5) এক ব্যক্তি 14 দিনে কোন কাজের yy অংশ করিল, সে সমস্ত কাজটি 
কত দিনে করিবে? 

(6) একটি চৌবাচ্চার দুইটি নলের মধ্যে একটি দ্বারা উহ! 2 ঘণ্টায় জলে 
SR হয় এবং অন্তটি দ্বারা 6 ঘণ্টায় খালি হয়। দুইটি নল এক সঙ্গে খোল! 
থাকিলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হইবে ? 

2. একটি te ক 4 দিনে এবং খ ৪ দিনে করে। উহারা একত্রে 
কত্দিনে উহ! করিতে পারে? 


সময় ও কাধ্যের প্রশ্নমাল| 157 


8. একটি কাজ ক 8 দিনে, খ 10 দিনে এবং গা 12 দিনে করিতে পারে। 
তিনজনে একত্রে কতদিনে উহা করিবে? 
| 4. একটি কাজ ক 4 দিনে ও খ 6 দিনে করিতে পারে। গা এর সাহায্য 
1 === লইয়া তাহারা একত্রে 2 দিনে উহ! সম্পন্ন করিল। . গী এক! কতদিনে উহা 
‘করিতে পারে? 
5. কোন কাজ ক ও খ একত্রে 10 দিনে, খওগ 12 freq এবং ক ও 
গ 15 দিনে করিতে পারে। উহারা একত্রে কতদিনে কাজটি করিবে এবং 
= প্রত্যেকে পৃথক্‌ ভাবে কতদিনে করিবে? 

| 6. ক 10 দিনে, খ 12 দিনে এবং গা 15 দিনে কোন কাজ করিতে 
পারে। তাহারা একত্রে উহ! কতদিনে করিবে এবং প্রত্যেকে কাজের কত 

অংশ করিবে? [যু প্র, 1922 
7. ক একা একটি কাজের yo অংশ 14 দিনে করিয়া কাজটির বাকি 
ংশ খ এর সাহায্যে 2 দিনে শেষ করিল। খ একা কাজটি কতদিনে করিতে 
পারিত? [ পা. প্র. 1918 ] 

8. ক 3} ঘণ্টার একটি কাজের g, খ 13 ঘণ্টার অবশিষ্টের $ এবং গা 
5] ঘণ্টায় কাঁজটির বাকি অংশ করিতে পারে। তিনজনে একত্রে কতক্ষণে 
কাজটি করিবে? ৰ [ পা. প্র, 1908] 
9. একটি কাজ ক 19 দিনে, খ 6 দিনে শেষ করিতে পারে। তাহার! 
একত্রে 2 দিন কাজ করার পর খ চলিয়া গেল। আর কতদিনে ক কাজটি 
শেষ করিবে? [ক. প্র, 1981] 
10. একটি কাজ ক ওখ 8 দিনে, খ ও গ 12 দিনে এবং ক,খ ওগ 
একত্রে 6 দিনে করিতে পারে। ক ওগ একত্রে কতদ্দিনে উহ] করিতে 
পারিবে? [এ প্ৰ, 1889] 
11. 17178 খওগ 15 দিনে এবং ক ও গ 20 


দিনে করিতে পারে। ক এক! কাজটি কতদিনে করিবে? 
[ ক. প্র. 1999] 


158 পাটীগণিত [ প্ৰশ্নমালা 25 ] 


12. কোন চৌবাচ্চ| তিনটি নল দ্বার! যথাক্ৰমে 3, 4 ও 6 ঘণ্টায় পূর্ণ 
হয়। উহারা একসঙ্গে খোলা থাকিলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হইবে? 

18. কোন চৌবাচ্চা একটি নল দ্বারা 3 ঘণ্টায় পূর্ণ হয় এবং অন্য একটি 
নল দ্বার! 4 ঘণ্টায় খালি হয়। একসঙ্গে নল দুইটি খুলিলে কতক্ষণে চৌবাচ্চাটি 
পূর্ণ হইবে? 

14. একটি চৌবাচ্চা একটি নল দ্বার| 24 মিনিটে পূৰ্ণ হয় এবং আর একটি 
নল দ্বারা 18 মিনিটে খালি হয়। একসঙ্গে নল দুইটি খুলিলে কতক্ষণে পূৰ্ণ 
চৌবাচ্চ| খালি হইবে? 

15. তিনটি নল দ্বার কোন চৌবাচ্চা যথাক্ৰমে 5, 6 ও ডু মিনিটে ভৰ্তি 
হয়। নল তিনটি একসঙ্গে খুলিয়া 1 মিনিট পরে প্রথম নলটি বন্ধ কর! হইল। 
আর কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হইবে ? [ ক. প্র. 1903 ] 

16. কোন চৌবাচ্চ| একটি নল দ্বার| 12 মিনিটে পুর্ণ হয় এবং অন্য একটি 
নল দ্বার! 10 মিনিটে খালি হয় । প্রথম নলটি খুলিয়া দেওয়ার 8 মিনিট পরে 
দ্বিতীয় নলটি খোলা হইল । আর কতক্ষণ পরে চৌবাচ্চাটি খালি হইবে? 


বিবিধ ATAI সমাধান 
89. অংশ বিভাগ 
উদাহুরণ। 410 টাকা ক, খ ও গকে এরূপে ভাগ Shaul দাও যেন 
ক 3 টাকা পাইলে খ 4 টাকা এবং খ-এর প্রতি 3 টাকায় গ 5 টাকা পায়। 
খ 8 টাকা পাইলে গ 5 টাকা পায় 
= উক্তি eae. 
» 4টাকা » »$৯% বা গু টাকা পায়। 
অতএব, ক 8 টাক! পাইলে, খ 4 টাকা এবং গ %) টাকা পায়। 
3 টাকা +-4 টাকা+-% টাক| =, টাকা । প্রতি বারে 4. টাকা করিয়া 
দিতে হয় বলিয়া 410 টাকায় প্রত্যেককে (410 টাক|-* টাক!) বার বা 
30 বার দেওয়া যাঁয়। 


বিবিধ প্রশ্নের সমাধান 159 


=o ক পাইবে 30x30 বা 90 টাকা, 
খ পাইবে 4 টাকা x 80 বা 120 টাকা, 
এবং গ পাইবে 32 টাকা 30 ব| 200 টাকা। 


40. বার নির্ণয় 

উদাহরণ 1. 1926 সালের 1ল জানুয়ারী শুক্রবার হইলে 1994 সালের 
Iলা জানুয়ারী কি বার হইবে? 

1926 সালের lal জানুয়ারী হইতে 1984 সালের [লা জানুয়ারী পর্যন্ত 
উভয় দিন ধরিয়| 8 বং্সর--] দিন হয়। এ ৪ বৎসরের মধ্যে দুইটি লিপ ইয়ার 
(1928 ও 1932 সাল ) আছে | 

মোট দিনমংখ্য| =365 x8+14-2 (লিপ ইয়ার ) = 2029 । 

T দিনে 1 সপ্তাহ) 2023-77 =417, ভাগশেষ 4 অর্থাৎ 2923 দিনে 417 
পূর্ণ সপ্তাহ হইয়া আর 4 দিন হয়। এখানে 1926 সালের ]ল| জাঙ্চয়ানী 
শুক্রবার হইতে পরবর্তী বৃহস্পতিবার পর্যন্ত 7 দিনে পূর্ণ সপ্তাহ ধরিয়া গণনা 
করিলে প্রত্যেক সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার হইবে । অতএব, এখানে 
417 সপ্তাহের শেষ দিনও বৃহস্পতিবাঁর। এখানে ভাগশেষ 4 থাকায় বুঝিতে 
হইবে বৃহস্পতিবারের পর আর 4 দিন হইয়াছে । 

1934 সালের ]ল| জাঙ্গয়ারী সোমবার হইবে। 


উদাহরণ 2. 1954 সালের 10ই we বুধবার হইলে 1952 সালের 
লা জানুয়ারী কি বার ছিল? 

1952 সালের ]ল| জান্য়ারী হইতে 1953 সালের $1শে ডিসেম্বর পধ্যস্ত 
পূর্ণ 2 বংসর এবং 1952 সাল লিপ ইয়ার; Wats এ 2 বংসরে মোট দিন- 
সংখ্য।-86৮১:৪+1-791. এখন 1954 সালের ]ল| জানুয়ারী হইতে 10ই 
মার্চ পর্য্যন্ত দিনমংখ্য| =81+ 28410=69 1 

', মোট দিন-সংখ্য!= "781-469 =800 ৷ 


160 পাটীগণিত 7 


800+7=114, ভাগশেষ 2 এখানে পরের তারিখ হইতে আগের 
তারিখের বার নির্ণয় করিবার জন্য পিছনের দিকে গণনা করিতে হইবে। 
1954 সালের 10ই মার্চ বুধবার হইতে পূৰ্ব্বের বৃহস্পতিবার পর্য্যন্ত 7 দিনে 
সপ্তাহ ধরিয়া পিছনের দিকে গণনা করিলে দেখা যায় প্রত্যেক পুর! সপ্তাহের 
প্রথম দিনটি বৃহস্পতিবার হইবে। এখানে 2 ভাগশেষ আছে, Bear এ 
বৃহস্পতিবারের ছুই দিন আগের বার নির্ণেয বার হইবে। 


"* নির্ণের বার মঙ্গলবার ছিল। 


[ দ্ৰষ্টব্য £_ প্রদত্ত দুইটি তারিখ সমেত মোট কত দিন হয় দেখ। মোট 
দিন-সংখ্যাকে 7 দিয়! ভাগ কর। ভাগশেষ 1 থাকিলে নির্ণেয় বার প্রদত্ত বার 
হইবে। ভাগশেষ 2, 3, 4, 5, 6 ও 0 হইলে, প্রদত্ত বারকে প্রথম বার ধরিয়া 
গণনা করিয়া যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম বার হইবে। 
প্রদত্ত বারের পরবর্তী কোন তারিখের বার নির্ণয় করিবার সময় সামনের ব| 
পরের দিকে এবং উহার পূর্ববর্তী কোন তারিখের বার নির্ণয় করিতে পিছনের 
দিকে এ ভাবে গণন| করিতে হয়। ] 


উদাহরণ 8. এক ব্যক্তি 24721 দিন জীবিত ছিল। সোমবার তাহার 
জন্ম হইয়| থাকিলে কি বারে তাহার মৃত্যু হইয়াছিল? 


7 | 24721 দিন ` এখানে ভাগশেষ 4 বলিয়| নির্ণেয় বার 
3531 স.---4 দিন, সোমবার হইতে গণনা করিয়া চতুৰ্থ বার 
অর্থাৎ বৃহস্পতিবার হইবে। 
উদাহরণ 4. এক ব্যক্তি 25685 দিন জীবিত ছিল। রবিবার তাহার 
মৃত্যু হইয়া থাকিলে কি বারে তাহার জন্ম হইয়াছিল? 
7 | 25685 এখানে ভাগশেষ 2 বনিয়। রবিবারকে প্রথমবার 


3669---2, ধরিয়া পিছনের দিকে গণনা করিয়া দ্বিতীয় দিন 
অর্থাৎ শনিবার নির্ণেয় বার হইল। 


চি টি বা কহ 


বিবিধ প্রশ্নমালা _ 161 


বিবিধ প্রশ্নমাল| 26 


1. একটি দ্রব্যের মূল্য 17 শিলিং 6 পেন্স হইলে, 619টির মূল্য চলিত 
নিয়মে নির্ণয় কর? [ ছাত্ৰ, 1920 ]. 

2. ক ও খ একত্রে 8 দিনে একটি জমির ধান কাটিতে পাঁরে i 
ক একা উহা 18 দিনে করিতে পারে ।. খ একা কত দিনে Val করিতে 
পারিবে? 

3. একটি ঘরের দৈর্ঘ্য উহার গ্রস্থের দ্বিগুণ । যদি মেঝে পাক! করিতে 
প্রতি বর্গগজে 5 শিলিং হিসাবে 32 পাউণ্ড খরচ হয়, তবে উহার দৈর্ঘ্য ও, 
প্রস্থ কত? 

4. দুইটি সংখ্যার ল. সা. গু. উহাদের গ. সা. গু.-র 28 গুণ এবং 
ল. সা. গু. ও গ. সা. গু.-র সমষ্টি 1740 একটি সংখ্যা 240 হইলে, অন্যটি 
কত? 

5. 60 জন লোকে 1236 হাত লম্বা কোন প্রাচীর 21 দিনে প্রস্তুত 
করিবার চুক্তি করে; কিন্তু 15 দিন কাজ করিয়া দেখিল যে 824 হাত প্রস্তুত, 
হইয়াছে। নিরূপিত সময়ে উহা! সম্পন্ন করিতে আর কতজন লোক লাগিবে ?' 


6. সরল কর: (ট8-- বছ) এর ae এর 4th এর shoe 


[ক, প্র, 1905 ] 

7, 6 পাউণ্ড 18 শিলিং 4 পেন্স টন দরে 25 টন 12 হন্দর 1 কোয়ার্টার। 
174 পাউগ্ডের মূল্য কত? 

8. একদল বালক খেল! করিতে যাইতেছিল। আর জন আড়াল 
হইতে জিজ্ঞানা করিল, “তোমরা কয়জন?” একজন বালক উত্তর দিল, 
“আমাদের সিকি, তার দ্বিগুণ, তার সিকি, আর. তোমরা দুইটিতে যতজন, 
আমরা ততজন।” কয়টি বালক যাইতেছিল ? [ ছাত্র. 1891 ] 

9. 6 গজ দীর্ঘ ও 6 ফুট প্রশস্ত একটি স্থানকে পাকা করিতে 6 ইঞ্চি বর্গ 
কতগুলি টালি লাগিবে? 


162 পাটীগণিত [ প্রশ্নমালা 26] 


10. ক ও খ একত্রে একটি কাজ 10 দিনে, খ ও গ 12 দিনে এবং ক 
ও গ একত্রে 14 দিনে করিতে পারে। তিন জনে একত্রে কতদিনে এ কাজ 
করিবে? 

11. 3৮, 45, 5 এবং 9 এর ল. সা. গু. কত? 

12. যে বর্গক্ষেত্রের কালি 51 vine 3 বর্গফুট 36 বর্গ ইঞ্চি তাহার 
ARAN কত? 


13 শি. পে. $42 , 3ট.3হ, 
18. সরল কর ঃ =". এর টা এর +5). 
9শি.10পে. Sti 4ট.8হ. aG 


[ ক. প্র. 1899] 
14. 990 টাকা 1 আনায় একটি ঘোড়া বিক্রয় করিয়া যত লোকসান 
হয়, 275 টাকা 6 আনায় বিক্রয় করিলে তত লাভ হয়। উহার আসল 


ত 
15. 1000 ও 2000 এর মধ্যবত্ত যে সংখ্যাগুলি 128 দ্বার! বিভাজ্য 
তাহাদের সমষ্টি কত? [ পা. প্র. 1982 ] 
16. 929 মৌলিক সংখ্য| কিন| নিৰ্ণয় কর। [ পা. প্র, 1926 ] 


17. দুইটি সংখ্যাকে কোন ভাঁজক দ্বার| ভাগ করিলে যথাক্রমে 4375 ও 
9986 ভাগশেষ হয়; কিন্তু এ সংখ্যাদ্বয়ের সমষ্টিকে সেই ভাজকটি দ্বারা ভাগ 
করিলে 2361 ভাগশেষ থাকে | ভাজকটি কত? 

18. যে ব্ক্ষেত্রের কালি 10 একর তাহার চারিদিকে কতবার ঘুরিলে 
1 মাইল ঘোর হইবে? 

19. কোন্‌ বৃহত্তম ভগ্নাংশ দ্বারা 3, $, % ও $ সম্পূর্ণরূপে বিভাজ্য ? 


[ ঢা. প্র. 1984] 
20. দুইটি সংখ্যার সমষ্টি 86407 এবং বৃহত্তর সংখ্যাটি 25998 ৷ সংখ্যা 
দুইটির গুণফল কত? [ ছাত্র. 1929 ] 


21. পাচ অঙ্কের কোন্‌ ক্ষুদ্রতম সংখ্যাকে 647 দ্বারা ভাগ করিলে 
8 অবশিষ্ট থাকিবে? 


3 বিবিধ প্রশ্নমালা 163 
22. লুপ্ত অঙ্কগুলি বসাইয়া গুণটি সম্পূৰ্ণ কর £__ [ ঢা. প্র, 1981 ] 

3597 

wee 

**791 

Re 
EEE 4 
৯৮৯৯4] 


23. 6 টাক! 3 আনা! 9 পাই মণ দরে চাউল কিনিয়া 6 টাকা ৪ আনা 
মণ দরে বিক্রয় করায় 400 টাক! 1 আন! 6 পাই লাভ হইল। কত মণ চাউল 


কেনা হইয়াছিল? [ বৃত্তি, 1926 ] 
24. 695কে কোন্‌ সংখ্যা দ্বার! গুণ করিয়া গুণফলকে এক নিযুত হইতে 
বিয়োগ করিলে 507245 হইবে? [ পা. প্র. 1923 ] 


25. দুইটি সংখ্যার ল. সা. গু. 3060288 এবং গ. সা. গু. 168; একটি 
সংখ্য। 12096 হইলে, অন্যটি কত ? 

26, একজন কাঁরিকরকে এই চুক্তিতে নিযুক্ত করা হইল যে, সে যতদিন 
কাজ করিবে ততদিন 2 টাকা 8 আনা করিয়! দৈনিক মজুরী পাইবে এবং 
ঘতদিন অনুপস্থিত থাকিবে ততদিন 14 আন করিয়া জরিমানা দিবে। 
26 দিন পরে সে মোট BL টাকা 4 আনা! পাইল। সে কতদিন কাজে 
অনুপস্থিত ছিল? [ ছাত্র, 1984] 

27. 1 পাউণ্ড 10 শিলিং এর £ এর সুত + শিলিং 4 পেন্স এর 3 এর 
$-৮ শিলিং 33 পেন্স এর 83 এর বুঁদ কে 2 শিলিং 13 পেনির ভগ্রাংশে 
প্রকাশ কর। [ মা. প্র. 1871 ] 

28. 300 জন বালকবালিকাকে 98 টাক! এরূপে ভাগ করিয়| দেওয়া 
হুইল যে প্রত্যেক বালক 4 আনা এবং প্রত্যেক বালিক| 8 আন! হিসাবে 
পাইল। বালকের সংখ্য নির্ণয় কর। 5 [ ক. প্র. 1041 ] 


00772114192 x 064 
0175 + "00092 


29. সরল কর £ 


164 '_ পাটীগণিত [ প্রশ্নমালা 26 ] 


80, 16 টাকা 14 আনার প্ল্তু [5 টাক! ৪ পাই এর ]'][474"0 টাকা 
6 আন! পাই এর 1$-কত? [ ক. প্র, 1876 ] 
_ 81. 248 টাক| ক ও খ-কে এরূপে ভাগ করিয়া দাও যেন ক এর টাকার 
2, খ এর টাকার $ এর সমান হয়। 
82. 17 দ্বারা বিভাজ্য কোন্‌ ক্ষুদ্ৰতম সংখ্যাকে 16, 21 ও 24 দ্বারা ভাগ 
করিলে 8 ভাগশেষ থাকে? 
88. দুইটি সংখ্যার গ. সা. গু. 26 এবং ল. সা. গু. 1040; সংখ্যা দুইটি 
কি কি হইতে পারে? 
84. দুইটি সংখ্যার গুণফল 75600 এবং গ. সা. গু, 60 হইলে সংখ্যা! 
দুইটি কি কি হইতে পারে? 
85. দুইটি সংখ্যার সমষ্টি 968 এবং উহাদের গ. সা. গু. 121; এরূপ 
কয়জোড়| সংখ্যা হইবে এবং সংখ্যাগুলি কি কি? 
86. 851 ও 1540 পরস্পর মৌলিক কিনা নির্ণয় কর। 
শি, পে: এর OF 
amc এল TF 
[ ক. প্র, 1898 J 


88. যদি কোন তালুকের ($43 -3- 5) ভাগের মূল্য 44000 টাকা 
হয়, তাহ| হইলে উহার lyy এর { এর 35 এর $$ এর মুল্য কত? 


হি 
87. সরল কর £ 74 এর Gth) 
5% 


[ ছাত্ৰ, 1874]. 
89. সরল কর £ 
By FF 2g 2p 1 25 টা. 10 আ. ৪ পাই এর 0008 
74287 এর 
2 21 ৪ টা. ৪ আ. 0:07 
৪434 | 
[ ক. প্র. 1938 ] 


40. ত [৪43 {34% (8+13)}] কে '125 দ্বারা ভাগ কর। ' 
` [ক. প্ৰ, 1892 } 


বিবিধ প্রশ্নমাল| 165 


41. উৎপাদকের সাহায্যে বৰ্গমূল নিৰ্ণয় কর :--(ক) 784; (খ) 5H. 
42, কোন আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রন্থের চারিগুণ। উহার ক্ষেত্ৰফল 
, 90 একর হইলে, দৈর্ঘ্য কত? [ ঢা. বো. 1932 } 
১ 48, 5 আনা 96 পাইকে দশমিকাকারে টাকায় প্রকাশ কর । 
44. 34 ছটাককে দশমিকাকারে মণে পরিণত কর | 
45. 2 টাকা 10 আনা ৪ পাইকে টাকার দশমিকাকারে প্রকাশ কর। 
46. 18 সেকেওকে দশমিকাকারে ঘণ্টায় প্রকাশ কর। 
47. কোন ঘনকের ঘনফল 91% ঘনফুট, ইহার প্রত্যেক পৃষ্ঠের দৈৰ্ঘ্য 
কত? ‘ | 
48. 6 ঘনফুট লৌহ হইতে 8 ফুট 2 ফুট ২3 ইঞ্চি মাপের কতগুলি 
চাদর প্রস্তুত করা যাইবে ? 

49. একখানি ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ উহার উচ্চতার দ্বিগুণ । যদি 
ঘরখানিতে 4000 ঘনফুট বায়ু ধরে, তবে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত} =; 

50. 90 ফুট দীর্ঘ, 18 ইঞ্চি Fee ও 7 ফুট উচ্চ একটি প্রাচীর গ্রত্থত 


. করিতে 9১4৯৪” মাপের কতগুলি ইট লাগিবে? 


51. 400 গজ দীর্ঘ, 90 ফুট বিস্তৃত ও 10 ফুট গভীর একটি খাল কাটিতে 
প্রতি waaa চার আনা হিসাবে কত টাকা লাগিবে? i 

52. একটি দুর্গে 1200 মৈন্তের 70 দিনের রসদ আছে। যদি 90 দিন 
পরে এ দুর্গে আরও 900 সৈন্য আশ্রয় লয়, তবে অবশিষ্ট. খাদ্ধে সকলের আর 
কত দিন চলিবে? 

59. একটি চৌবাচ্চায় তিনটি নল আছে। প্রথম ও দ্বিতীয়টি stay 
যথাক্ৰমে 10 ও 12 মিনিটে উহা! পূর্ণ হয়। তৃতীয়ট দ্বার ৪ মিনিটে পূর্ণ 
চৌবাচ্চা খালি হয়। তিনটি নল এক সঙ্গে খুলিয়া দিলে কতক্ষণে চৌবাচ্চাটি 
পূর্ণ হইবে? [ ছাত্র, 1930 ] 

54. ছয় অঙ্কের কোন্‌ লঘিষ্ঠ সংখ্যাকে 1 হইতে 10 এর মধ্যে যে কোন 
সংখ্যা দিয়! ভাগ করিলে মিলিয়া যাইবে? 

11-35 


166 _ পাটীগণিত [ বিবিধ প্রশ্ন 26] 
»:4579£৯ Ay + "25, 195 
চি aa a 33446 এর 88 * 75 93 
56. কোন্‌ ক্ষুদ্ৰতম সংখ্যা হইতে 17 বিয়োগ করিলে বিয়োগফল 6, 15, 
25 ও 47 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হইবে ? 
57. একটি ঘরের মেঝের দৈৰ্ঘ্য উহার প্রস্থের feed) যদি মেঝে পাকা 
করিতে প্রতি বর্গগঞ্জ 4 আনা হিসাবে 32 টাকা খরচ পড়ে, তবে উহার দৈধ্য 


ও প্রস্থ নির্ণয় কর। [ ছাত্র, 1931 ] 
58. এক বিঘা জমির খাজনা? টাকা 3 আন| 10 গণ্ডা হইলে 5 বিঘা 
8 কাঠা 7 ছটাক জমির খাজনা কত? [ ছাত্র. 1930 J 


59. ভগ্নাংশ পরিবন্তিত ন! করিয়| সরল কর £-- 
+084-525%6_68 
94-89-7519 824 


60. "175 টন4-188 হন্দর + '93 পাউণ্ডের মান নির্ণয় কর। 

61. এক দেউলিয়| প্রতি টাকায় 11 আন| 9 পাই দিতে পারে। 
2500 টাকা ৪ আনার জন্য নে কত দিতে পারিবে? [ চলিত নিয়মে কর। ] 

62. একটি বক্ষেত্রের কালি 576 wing ; ইহার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 
নির্ণয় কর। এই বর্গক্ষেত্রের অর্দেক অংশ 1 ফুট বগ প্রস্তর দ্বারা আবৃত 
করিতে কতগুলি প্রস্তর লাগিবে? 

88. কোন্‌ লঘিষ্ঠ সংখ্যাকে 28, 86, 63 ও 168 দ্বারা ভাগ করিলে 
প্রত্যেক বার 18 ভাগশেষ থাকিবে? 

64, 500 এর অনধিক কোন্‌ সংখ্যাকে 2 হইতে 7 পর্য্যন্ত যে কোন 
সংখ্যা Atal ভাগ করিলে 1 ভাগশেষ থাকিবে ? 

65. এক বিগ্ভালয়ে 3 শিক্ষার্থী হিন্দু এবং অবশিষ্ট মুসলমান। যদি 
হিন্দুদের'৪ এবং মুসলমানদের $ অনুপস্থিত থাকে, তৰে দেখ! ষায় যে হিন্দু 
অন্থপস্থিতের সংখ্যা মুসলমান অন্ুপস্থিতের সংখ্যা অপেক্ষা 10 অধিক। 
বিস্তালয়ের মোট ছাত্রসংখ্যা কত? [ ছাত্র, 1985] 


বিবিধ প্রশ্নমাল| 167 


By Sides 

66. টি 1+ +; | কে দশমিক ভগ্নাংশে প্রকাশ কর। 
7৮০ I~ 

8 2 [ ছাত্র, 1946 ] 


67. দুইটি সংখ্যার গ. সা. গু. ? এবং গুণফল 2205; সংখ্যায় কিকি? 

68. 3 জন পুরুষ ও দুইটি বালকে যে কাজ 15 দিনে করিতে পারে, 
15 জন পুরুষ ও দশটি বালকে তাহা কত দিনে করিবে? 

69. একটি পুকুর 66 জন লোকে 30 দিনে কাটিতে পারে; 6 জন লোক 
কমাইয়া দিলে উহ কাটিতে কত দিন সময় লাগিবে? 

70. রামের যে টাকা আছে, হরির তাহার } এর 5 গুণ টাক! আছে; 
হরির নিকট 40 টাকা থাকিলে রামের নিকট কত টাকা আছে? । 

[ ছাত্র, 1946 ] 

71. একটি ঘরের দৈৰ্ঘ্য, প্রন্থ ও উচ্চত| যথাক্রমে 21 ফুট 7 ইঞ্চি, 16 ফুট 
$ ইঞ্চি ও 9 গজ। উহার দেওয়ালগুলির ও ছাদের একত্রে কালি কত ? 

79. 1215625 মাইলে কত ইঞ্চি? 

78. পুত্রের বয়স 16 বৎসর, পিতার বয়স তাহার 2 গুণ; পিতার বয়স 
যখন 40 বংসর ছিল, তখন পুত্রের বয়স কত ছিল? [ ছাত্র, 1947 ] 

74. 590 ফুট দীর্ঘ কোনও বাগানের একপাশে সমান দূরে দূরে 60টি গাছ 
বসান হইল। পাশাপাশি দুইটি গাছের দূরত্ব কত? | 

75. 85 জন বালকবাপিকার মধ্যে 215টি রসগোল্লা এরূপভাবে ভাগ 
করিয়া দেওয়া হইল যে, প্রত্যেক বালক এটি করিয়া এবং প্রত্যেক বালিক! 2টি 


করিয়া পাইল। বালিকার সংখ্যা কত ছিল? [ ছাত্র, 1947] 
76. 24680 টাকা ক, খ ও গকে এরূপে ভাগ করিয়া দাও যেন ক-এর 
প্রতি 2 টাকায় খ ৪ টাকা ও ঠ টাকা পায়। 


77. 14950 টাকার সহিত আর ন্যুনপক্ষে কত টাকা যোগ করিলে 
4744 জন লোককে সমান ভাবে ভাগ করিয়া দেওয়| যাইবে? 


168 পাটীগণিত [ বিবিধ প্রশ্ন, 26] 


78. একটি ঘড়িতে 3 বার বাজিতে 3 সেকেণ্ড সময় লাগে, উহাতে 9 বার 
বাজিতে কত সময় লাগিবে? 

79. একটি প্রশ্নে 8750 কে 635 দিয়! গুণ করিতে বলা হয়। কোন 
পরীক্ষার্থী লিখিবার সময় গুণকের একটি অঙ্ক ভুল লিখিয়| 5993750 উত্তর 
পাইল। তাহার লিখিতে কি ভূল হইয়াছিল? 

80. ঠ অংশ জলপূৰ্ণ একটি পাত্রের ওজন 19 সের 6 ছটাক এবং পাত্রটির 
$ অংশ জলপূৰ্ণ থাকিলে ওজন হয় 18 সের? ছটাক। শুধু পাত্রটির ওজন 
কত? [ক. প্র. 1985] 

81. ক-এর টাকা খ-এর টাকার ৪ গুণ এবং গ-এর টাকা অপেক্ষা 
25 টাকা! বেশী। উহাদের টাকার সমষ্টি 675 টাক! হইলে, ক-এর কত টাকা 
ছিল? [ ক. প্র. 1944] 

82. 500 টাকা 3 জন পুরুষ, 5 জন স্ত্রীলোক এবং 8 জন বালককে 
এরূপে ভাগ করিয়া দেওয়া হইল যে প্রত্যেক পুরুষ যতবার 6 আনা পাইল 
ততবার প্রত্যেক স্ত্রীলোক 4 আনা এবং প্রত্যেক বালক 1 আনা 6 পাই 
পাইল। প্রত্যেক পুরুষ, স্ত্রীলোক ও বালক কত টাকা পাইয়াছে ? 

1) [ ক. প্র. 1945 ] 

88. এক টাকার পরিবর্তে পয়স| দিবার সময় কৌন দোকানদার অন্ধকারে 
আমাকে পয়সার সঙ্গে কয়েকটি আধুলি দেওয়ায় আমি মোট 3 টাকা 6 আন! 
9 পাই পাইলাম। সে কয়টি আধুলি দিয়াছিল? 

84. এক ব্যক্তি 9 আন! 6 পাই সের দরে 20 সের দুধ কিনিল। উহার 
সহিত কত জল মিশাঁইলে এ মিশ্রিত দুগ্ধ 9 Stal সের দরে বিক্রয় করিয়া 
তাহার 1 টাকা 10 আনা লাভ হইবে? [প. ব, বো. 1952 ] 

85. যদি ৪ জন লোৌক-বিশিষ্ট এক পরিবারের 160 টাকায় 80 দিন চলে» 
তবে 12 জন লোক-বিশিষ্ট পরিবারের 210 টাকায় কত দিন চলিবে? 

[প. প্র. 1933] 


বিবিধ প্রশ্নমাল| 169 


86. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 90 বংসর। 5 বৎসর পূর্বের পিতার 
বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল। পিতার বর্তমান বয়স কত ? 
87. 1} একর পরিমিত একটি বর্গক্ষেত্রের চারিদিকে বেড়া দিতে কত গজ 


তার লাগিবে? [ পা. প্র. 1931] 


88. 4412 কে আবৃত্ত দশমিকরূপে প্রকাশ কর। [ ক. প্র. 1915 ] 


89. ৪ হন্দর 2 কোয়ার্টারের 0164-96 হন্দরের 0'16কে 1 টনের 
দশমিকে পরিণত কর। [ ক. প্র, 1990] 

90. এক ব্যক্তি তাহার বেতনের প্রতি টাকায় 9 পাই করিয়া আয়কর 
এবং প্রতি টাকায় 1 আন! করিয়! প্রভিডেন্ট ফণ্ডে দিয়া 445 টাকা ঠ আনা 
পান। তাহার বেতন কত? [ ক. প্র. 1982 ] 

91. 0'2605কে 0°714285 দিয়! ভাগ কর এবং ভাগফল 4 দশমিক স্থান 
পর্য্যন্ত নির্ণয় কর। 

92. একদল সৈন্তের 008 প্রথম যুদ্ধে এবং অবশিষ্টের “175 দ্বিতীয় যুদ্ধে 
নিহত হইল, যাহা অবশিষ্ট রহিল তাহার 0? তৃতীয় যুদ্ধে নিহত হইবার পর 
870 জন অবশিষ্ট রহিল। এ দলে প্রথমে কত সৈন্য ছিল? [ ক. প্র. 1936 ] 

98. $ ও G25 এর মধ্যে কোন্টি বৃহত্তর ? এবং কেন? 


[ ঢা. প্র, 1927 ] 
94, 8 প|. 15 শি. 4 পেন্সকে 100 টাকার দশমিকরূপে প্রকাশ কর। 
(1 পা.=15 টাকা )। [ ঢা. প্র, 1933 ] 


95. একটি বগক্ষেত্ৰের প্রত্যেক বাহু 120 গজ এবং উহার ভিতরে 
চারিদিকে 6 ফুট প্রশস্ত একটি পথ আছে। প্রতি বর্গগজে ৪ আন] হিসাবে 
ওঁ পথ প্রস্তুত করিতে কত খরচ হইয়াছে? [ ঢা. প্র. 1922 ] 

96. ৪ পা. 7 শি. 11] পেন্সকে দশমিকাকারে পাউগ্ডে প্রকাশ কর। 

97. প্রতি ঘনগজ তক্তার মূল্য 2 পা. 16 শি. 63 পে. হইলে 40133 , 
ঘনগজ SSA মূল্য কত? 


170 পাটীগণিত [ বিবিধ প্ৰশ্ন, 26] 


98. চার বৎসর পূৰ্ব্বে রামের বয়স হরির বয়সের 3 গুণ ছিল। পাচ 
RAT পরে উভয়ের বয়সের সমষ্টি 66 বংসর হইবে ৷ এখন কাহার TA কত? 
99. এমন একটি রাশি নির্ণয় কর যাহার সহিত 23 যোগ করিলে যে __ 
যোগফল হইবে, তাহাকে এ দ্বার! গুণ করিয়া গুণফলে 3 যোগ করিলে যে: ._ 
যোগফল হইবে, তাহাকে 1} দিয়া ভাগ করিলে 25 ভাগফল হইবে । ! 
[ ছাত্র, 1924 ] 
_ 100. ক, খ ও গকে 1656 টাকা 10 আনা এরূপে ভাগ করিয়া 
দাও যেন ক 2 টাকা পাইলে খ 3 টাকা পায় এবং খ 4 টাকা পাইলে গ 8 
টাকা পায়। 


চ্ৰিজীন্ন Hes 
(অষ্টম শ্রেণীর পাঠ্য) i 


প্রথম অধ্যায় 
পূৰ্ব্বপাঠের পুনরালোচন! 
89. গ. সা. গু. ও ল. স|. গু. সম্বন্ধীয় বি বধ সমাধান ৷ 


পূৰ্ব্ব-শ্ৰেণীতে এই সম্বন্ধে বহু আলোচন! হইয়াছে। আরও কতিপয় বিবি 
প্রশ্নের সমাধান দেখান হইতেছে । 


উদাহরণ 1. পাচ অঙ্কের কোন্‌ বৃহত্তম সংখ্যা 8509 এর সহিত যোগ 
করিলে যোগফলটি 20, 27, 32 ও 36 দ্বার! বিভাজ্য হইবে? [চা. বো. 1985] 


পাঁচ অঙ্কের বৃহত্তম ALAN] = 99999. 
20, 27, 32 ও 36 এর ল. সা. গু. দ্বারা যে সংখ্যা বিভাজ্য তাহা এই 


ংখ্যাগুলির দ্বারাও বিভাজ্য | 


2] 20, 27, 32, 36 
2110, 27, 16, 18 /& 
8 5,271, 8, ; 


8857.9৪ 20, 27, 32 ও 36 এর ল. সা. গু 
5, 8, 8 1 =2X2x3x8xX5x3x8=4320. 


wc 


E20) roaroa 25 
8640 
সুৃঠ]টন| gt: 
21600 .. নির্ণেয় মংখ্য| =99999 --508 
508 =99491. 


172 পাটীগণিত 


[দ্রষ্টব্য $_ এখানে 8509 এর সহিত 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 99999 
যোগ করিয়া দেখা গেল যে যোগফলটি 4320 দ্বারা বিভাজ্য হয় নাই। 508 
অতিরিক্ত হইয়াছে, সুতরাং 508 কম যোগ করিতে হইবে। 

+"* 99999--508 নিৰ্ণেয় সংখ্যা হইল । ] 

উদাহরণ 2. 30516কে কোন সংখ্যা দ্বারা ভাগ করিয়া 17, 27 ও 36 
যথাক্ৰমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ব শেষ ভাগশেষ পাওয়া গেল। ভাজকটি কত? 

এখানে 8 বার ভাগশেষ থাকায় বুঝ! যাইতেছে যে ভাগফলে 8টি অঙ্ক 
আছে। অতএব, ভাজ্যের 805 লইয়| প্রথম ভাগ-কাধ্য আরম্ভ হইয়াছে এবং 
17 ভাগশেষ আছে, স্থতরাং (305—17) বা 288 নিৰ্ণেয় ভাজকটি দ্বারা অবশ্যই 
বিভাজ্য। এইবার ভাগশেষ 17-4 গায়ে ভাজ্যের 1 নামাইয়| হইল 171 এবং 
তখন ভাগশেষ 27 থাকায় (171--27) বা 144 ভাজক দ্বারা বিভাজ্য । 
অনুরূপে (276 - 36) ব| 240 এ ভাজক দ্বারা বিভাজ্য। 

এক্ষণে, 288, 144 ও 240 এর প্রত্যেকটি নির্ণেয় ভাজক দ্বারা fester, 
স্থতরাং উহাদের গ. সা. গু. কিংবা তাহার কোন গুণনীয়ক নিৰ্ণেয় ভাজক হইবে। 


1 2 1 240/1 
288 144 
z) 144/1 


| 96 
' 8)96/2 

“ নিৰ্ণেয় ভাজক= 48 )% 

[দ্রষ্টব্য ঃ 43 এর যে কোন উৎপাদকের দ্বারাও 288, 144 ও 240 
বিভাজ্য, স্থতরাং 48 এবং উহার যে কোন উৎপাদক ভাজক হইতে পারিত; 
কিন্তু সেই উৎপাদক প্রদত্ত ভাগশেষগুলি অপেক্ষা! বৃহত্তর হওয়া আবশ্যক | 
অতএব, এক্ষেত্রে 48 একমাত্র নিণেয় ভাজক । ] ্ট 

উদাহরণ ৪. দুইটি সংখ্যার গ. সা. গু. নির্ণয় করিয়া 21 শেষ ভাজক 
এবং 1, 2 ও 3 পরস্পর ৪টি ভাগফল পাওয়া গেল। সংখ্যা দুইটি নিৰ্ণয় কর। 

[এই প্রকারের অঙ্ক শেষের দিক হইতে করিতে হয়। ] 


পূৰ্ব্বপাঠের পুনরালোচন| 173 


এখানে শেষ ভাজক 21 এবং শেষ ভাগফল 3 হওয়ার, শেষ ভাজ্যটি হইল 
(21x3) বা 68; Four এই 63 হইবে দ্বিতীয় ভাজক এবং তখন ভাগফল 
হইয়াছে 2 এবং ভাগশেষ আছে 21. অতএব, দ্বিতীয় ভাজ্য হইল 
(63 94-91) ব| 147. এই 147 হইবে প্রথম ভাজক ( অর্থাৎ একটি নির্ণেয় 
সংখ্যা) এবং তখন ভাগফল 1 ও ভাগশেষ এ 63 ( যাহা দ্বিতীয় ভাজক ) " 
স্থৃতরাং প্রথম ভাজ্য ছিল (147 X1+63) ব| 210, ইহাই অপর নিৰ্ণেয় সংখ্যা | 
se নিৰ্ণেয় সংখ্যাদ্বয় = 147 ও 210. 
উদাহরণ 4. তিন অঙ্ক-বিশিষ্ট কোন্‌ সংখ্যা দ্বার! 7826 ও 9145 কে 
ভাগ করিলে প্রত্যেক স্থলে একই ভাগশেষ থাকিবে? 
উভয়স্থলে যখন একই ভাগশেষ থাকে, তখন উহাদের বিয়োগফল অর্থাৎ 
9145-17326 বা 1819 নির্ণয় সংখ্য! দ্বারা অবশ্য বিভাজ্য । 
এখন 1819=17%107. 1819 এর দুইটি উৎপাঁদক এবং কেবল এ 
উৎপাদক দুইটি দ্বারা 1819 বিভাজ্য । এ উৎপাদক দুইটির মধ্যে 107 তিন 
অঙ্ক-বিশিষ্ট। = frfa সংখ্যা 107. 
উদাহরণ 5. চারি অঙ্কের কোন্‌ বৃহত্তম সংখ্যাকে 12, 15 ও 18 দ্বার! 
ভাগ করিলে যথাক্রমে 9, 12 ও 15 ভাগশেষ থাকে ? 
12-9=8, 15-12=3, 18-15=3. ভাগশেবগুলি ভাজকগুলি 
অপেক্ষা প্রতি ক্ষেত্রে 8 কম; সুতরাং নির্ণেয সংখ্যাটি 12, 15 ও 18 দ্বার! 
বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা অপেক্ষা 3 কম হইবে | 
2119, 15, 18 
9 টান; 12, 15 ও 18-4 ল. সা. গু.= 180 


2, 5, 3 015 
900 


90900 - 99 =9900, বিভাজ্য সংখ্যা; 
এ নিৰ্ণেয় সংখ্য| =9900--3=9897. 


174 পাটীগণিত 


উদাহরণ 6. ws বাক্তি 4 টাকা 4 আনায় কতকগুলি আম কিনিয়া 
তাহা হইতে 3 টাকা ঠ আনা 6 পাই মূলো কতকগুলি আম বিক্রয় করিল। 
ইহাতে যদি তাহার লাভ বা ক্ষতি না হইয়া থাকে, তাহা হইলে ন্যনপক্ষে 
এখনও তাহার কাছে কয়টি আম আছে? 

: এখানে দেখা যাইতেছে যে, 4 টাকা 4 আন! কতকগুলি পৃর্ণসংখ্যক আমের 
ক্রয়মূলা এবং 8 টাকা 5 আনা 6 পাইও কতকগুলি পূর্ণসংখ্যক আমের ক্রয়- 
মূলা। অতএব, এক একটি আমের মূলা দ্বারা উভয় রাশিই বিভাজ্য | 

4টাকা 4 আনা ও 9 টাকা 5 আনা 6 পাই এর গ. সা. গু, একটি 
আমের উদ্ধতম মূলা হইতে পারে এবং এই মূল্য হিসাবে ফতগুলি আম অবশিষ্ট 
থাকিতে পারে, তাহাই নানপক্ষে অবশিষ্ট আমের সংখ্যা হইবে। 

4 টাকা 4 আনা-810 পাই; 3 টাকা ঠ আনা 6 পাই=642 পাই) 
816 পাই ও 642 পাই-এর গ. সা. গু.= পাই, ইহাই প্রত্যেক আমের উৰ্দ্ধতম 
FT | 

লোকটির কাছে এখনও ( 816 পা.--642 পা.) বা 174 পাই মূল্যের 
আম আছে। -* তাহার কাছে ন্যনপক্ষে এখনও (174-26) বা 29টি 
আম আছে। 

উদাহরণ 7. এক ব্যক্তি দৈনিক মজুরীতে মোট 29 টাকা 4 আনায় 
কিছুদিনের জন্য নিযুক্ত হইল, কিন্তু কয়েকদিন অঙ্ণুপস্থিত থাকায় সে মোট 
22 টাকা ৪ আনা পাইল। প্রমাণ কর ষে, তাহার দৈনিক মজুরী 2 টাকা 
4 আনার অধিক হইতে পারে at | 

22 টাকা 8 আনা ও 29 টাকা 4 আনা লোকটির কতকগুলি পূর্ণসংখ্যক 
দিনের মজুরী বলিয়া একদিনের মজুরী দ্বারা উভয় রাশিই বিভাজ্য হইবে ৷ 

22 টাকা 8 আনা ও 29 টাকা 4 আনার গ. সা. গু. তাহার Seog 
দৈনিক মজুরী হইবে। 22 টাকা ৪ আনা-:360 আনা, 20 টাকা 4 আনা! 
=468 আনা ৷ 360 আন! ও 468 আনার N. সা. গু.=36 MALI অতএব, 
লোকটির দৈনিক মজুরী 86 আনা বা 2 টা. 4 আনার অধিক হইতে পারে না। 


ত 


ৰ এঁকিক নিয়ম CUTS 

40. একিক নিয়ম ৰ 

পূৰ্ব্ব শ্রেণীতে যাহা শিখিয়াছ তাহা স্মরণ রাখিবে। 

(1) কোন কাজ করিবার জন্য বেশী লোক লাগিলে কাজ কম দিনে এবং 
তাহার অপেক্ষা কম লোক লাগিলে কাজ বেশী দিনে শেষ হইবে। 

(2) গমের মূল্য বাড়িলে নিদ্দিষ্ট মূল্যের রুটির ওজন কম হইবে এবং গমের, 


মূল্য কমিলে এ রুটির ওজন বেশী হইবে। 

(3) কোন ata কতকগুলি লোকের যতদিন চলে, তাহার বেশী'লোক 
থাকিলে কম দিন এবং কম লোক থাকিলে বেশী দিন চলিবে | 

(4) 4 মিনিট অন্তর গোলা ছুড়িলে নিদ্দিষ্ট সময়ে যত লোক মারা যায়, 
ইহার কম সময় অন্তর গোল! ছুড়িলে এ সময়ে বেশী লোক নিহত হইবে। 


উদাহরণ 1. 19 দিনে একটি কাঁধ্য 15 জনে সম্পন্ন করে, 18 জন লোকে 
উহার দ্বিগুণ কাৰ্য্য কত দিনে করিবে? 


15 জনে একটি কাজ করে 19 দিনে 
1878 » ৮12৮1 দিনে 


IB a ৮5875478757 
18 জনে উহার 2 গুণ কাজ করে LARR দিনে ব| 20 দিনে | 
উদাহরণ 2. প্রত্যহ 8 ঘণ্টা কাজ করিয়া 21 জনে যে কাধ্য 12 দিনে 
করে, প্রত্যহ 6 ঘণ্টা খাটিয়| 24 জনে কত দিনে তাহা করিবে? 
12 দিনে মোট 12X8 ঘণ্টায় বা! 96 ঘণ্টায় কাজটি কর! যায়। 
21 জনে 96 ঘন্টায় কাজটি করে 


1 » 96X21 ঘণ্টায় কাজটি করে 
24 , Mx ঘণ্টায় ব| 84 ঘণ্টায় কাজটি করে। 


এখন, প্রত্যহ 6 ঘণ্টা কাজ করিলে 84 ঘণ্টা কাজ হয় (84-6) বা 14 
দিনে। 3 নির্ণেয় সময় 14 দিন | i 


176 পাটীগণিত 


উদাহরণ 8. 6 জন পুরুষ বা ৪ জন স্ত্রীলোক যে কাধ্য 25 দিনে করে, 
ও জন পুরুষ ও 6 জন স্ত্রীলোক একত্রে TiAl কত দিনে করিবে? 
6 জন AHS জন DAF 
Lie et FORE u 
8. ym $২8 বা 2 স্ত্রীলোক 
অতএব, 8 জন পুরুষ+0 জন স্থীলোক = (3২470) ব| Ae জন স্জীলোক। 
এক্ষণে, 8 জন স্ত্রীলৌকে কাজটি করে 25 দিনে 
৷ K we» 25%8 দিনে 
5p Fs » ৮ 2286৪ বা 12 দিনে । 
a নির্ণয় সময়= 12 দিন । 
উদাহরণ 4. একটি কাধ্য 60 দিনে করিবার জন্য 85 জন লোক নিযুক্ত 
কর! হইল। 32 দিন পরে দেখা গেল কাজটর £ অংশ হইয়াছে। অতিরিক্ত 
কত জন লোক নিযুক্ত করিলে কাজটি যথাসময়ে সম্পন্ন হইবে? 
60 দিন--32 দিন 28 দিন অবশিষ্ট আছে; 
1-%=§ অংশ কাজ অবশিষ্ট আছে। 
32 দিনে ৰ অংশ কাজ করে 85 জনে 
5৮ ত সমস্ত ৮11৮: 885 জনে 
1 Ae ৰ ৰ 35x5x32 জনে 
১০8 » om PAGE? জনে 
15 5» 4825 জনে বা 60 জনে 
** (60-35) বা 25 জন অতিরিক্ত লোক লাগিবে। 


41. সময় ও কাৰ্য্য 


উদাহরণ 1. ক ওখ যথাক্রমে 18 ও 12 দিনে একটি কাজ করিতে 
পারে। উভয়ে একত্রে কাজ আরম্ভ করিল এবং কাজ শেষ হইবার 3 দিন 
পূৰ্ব্বে খ চলিয়া গেল। কাজটি মোট কত দিনে শেষ হইল? 


সময় ও কাধ্য 177 


কাজটি শেষ হইবার 9 দিন আগে খ চলিয়া যায়, Wears সেই শেষ 3 দিন' 
ক একা কাজটি করিয়াছে। ক 1 দিনে করে কাজের yy অংশ, 
ক শেষ 3 দিনে কাজের ex বা & অংশ করিয়াছে। 
অতএব, উহার পূৰ্ব্বে উভয়ে একত্রে কাজটির (1--}) বা $ অংশ করিয়াছে, 
উভয়ে একত্রে 1 দিনে করে (Yet yb) ois অংশ, 
তাহার! & অংশ করিয়াছে (g-a) বা 6 দিনে । 
সমস্ত কাজটি (64-8) ব| 9 দিনে শেষ হইয়াছে। 


উদাহরণ 2. ক একটি কাজ 12 দিনে ও খ 16 দিনে করিতে পারে; 
গ-এর সাহায্যে তাহারা 5 দিনে কাজটি সম্পন্ন করিল। যদি কাজটির জন্য: 
তাহারা 18 টাকা পাইয়! থাকে, তবে কে কত টাকা পাইবে? 
ক ঠ দিনে করে কাজটির ye x5 বা ys অংশ, 
+ ক পাইবে 18 Bax yy বা 7 টাকা ৪ আনা ৷ 
খ 5 দিনে করে কাজটির বট X5 বা বু অংশ, 
খ পাইবে 18 টাকা xy বা 5 টাকা 10 আনা । 
গ পাইবে (18 টাক1-7 টাকা ৪ আন|--ঠ টাক 10 আনা ), বা 
4 টাকা 14 আন| ৷” 


উদাহরণ ৪. ক 4 দিনে কোন কাজের 4 অংশ এবং খ 3 দিনে৷ 
অবশিষ্টের why অংশ এবং তারপর 6 দিনে গ কাজটি শেষ করিল। তিনজনে৷ 
একত্রে কত দিনে কাজটি করিবে? 
ক 4 দিনে কাজটির 4 অংশ করে, 
ক 1 দিনে কাজটির তর বা; অংশ করে.। 
অবশিষ্ট কাজ= 1 --$ =}, স্থতরাং & এর we =, 
", ২খ ৪ দিনে কাজটির gh অংশ করে, 
খ 1 দিনে কাজটির yokes বা ao অংশ করে। 


178 পাটীগণিত 


টি কাজ-$-7্-& অংশ, 
গ 6 দিনে $ অংশ করিল, 
গা 1 দিনে করে ক।জটির ahs বা ঠু অংশ। 
1 দিনে তিনজনে একত্রে করে কাজটির (g tae tA) বা ge অংশ। 
তাহার| একত্রে সমস্ত কাজটি করে (1 gq) দিনে বা 54 দিনে। 


উদাহরণ 4, একটি লোক ও একটি বালক 24 দিনে একটি কাজ করিতে 
পারে। লোকটি যদি শেষ 6 দিন এক| কাজ করে, তবে 26 দিনে কাজটি সম্পন্ন 
হয়। বালক এক! কত দিনে কাজটি করিবে? 

শেষ 6 দিন লোকটি একা কাজ করিলে কাজটি 20 দিনে শেষ হয়, স্নতরাং 
উভয়ে (26-6) ব| 20 দিন একত্রে কাজ করিয়াছে বুঝিতে হইবে। 

উভয়ে 1 দিনে করে কাজটির gy অংশ, 

"+ তাহারা 20 দিনে করিয়াছে 2830 বা $ অংশ । 

:"* অবশিষ্ট (1- 8) বা অংশ লোকটি একা! শেষ 6 দিনে করিয়াছে, 

** লোকটি 1 দিনে করে কাজটির glo Uy অংশ । 

+, বালকটি 1 দিনে করে কাঁজটির (gy _ হাত) বা সলাত অংশ, 

** বালকটি সমস্ত কাজটি (1 ৯) ব| 72 দিনে করিবে। 


উদাছরণ 5. একটি কাজ ক 40 দিনে, খ 190 দিনে এবং গা 60 দিনে 
করিতে পারে। প্রত্যেক তৃতীয় দিনে খ ও গ এর সাহাধ্য লইয়া ক কতদিনে 
কাজটি শেষ করিবে? 


প্রথম 2 দিনে ক এক] কাজটির gh ১2 বা শত অংশ করে। 


i দিনে ক, খ ও গ্রএকত্রে কাজটির (gy trlo tdo) বা হয় অংশ 
FAI T 80081185085 


এক্ষণে ** সত অংশ সম্পন্ন হয় 3 দিনে, 
০০080 NN 


সময় ও কাধ্য 179 


উদাহরণ 6. 24 জন পুরুষ ও 20 জন বালক 6 দিনে একটি কাজের 3% 
ংশ করে এবং 6 জন পুরুষ ও 4 জন বালক এ কাজের $ অংশ 40 দিনে 
করে। 10 জন বালক কাজটি কত দিনে “aid ? 
24 জন পুরুষ 120 জন বালক 1 দিনে করে (বুট +6) বা গুত অংশ (1) 
আবার, 6 জন পুরুষ +4। জন বালক 1 দিনে করে মাগি, +40) বা ৰুড়ত অংশ, 
(উহার 4 গুণ করিলে পাই ) 24 জন পুরুষ+16 জন বালক 1 দিনে 
করে (ydo X 4) বা y অংশ- (2). 
এক্ষণে, (1) হইতে (2) বিয়োগ করিয়া পাই, 
4 জন বালক 1 দিনে করে কাজটির (As - a's) বা rho অংশ, 
1 wT এজ ও 51৮ 58 অংশ, 
VLD Me LG lig Pears! ALO at AS অংশ) 
** 10 জন বালক সমস্ত কাজটি (1- Ay) al 40 দিনে করিবে। 
উদাহরণ 7. একটি চৌবৱাচ্চায় তিনটি নল আছে। প্রথম দুইটি নল 
দ্বারা উহ! যথাক্রমে 3 ও 4 ঘণ্টায় জলপূৰ্ণ হয় এবং তৃতীয় নলটি দ্বার! উহা! এক 
ঘণ্টায় খালি হয়। যদি নল তিনটি যথাক্রমে 1টা, 2টা ও টা সময় খোলা 
হয়, তবে কখন চৌবাচ্চাটি খালি হইবে ? 
প্রথম নলটি 1 ঘণ্টার ঠ অংশ এবং দ্বিতীয় নলটি 1 ঘণ্টায় অংশ ভর্তি 
করে। তৃতীয় নলটি 1 ঘণ্টায় সমস্ত চৌবাচ্চা খালি করে। 
প্রথম নলটি 1টা হইতে ১টা পর্য্যন্ত 2 “টায় } 2 বা হু অংশ জলপূৰ্ণ করে 
এবং দ্বিতীয় নলটি 261 হইতে 3ট! পধ্যন্ত 1 ঘণ্টায় } অংশ SH করে। 
অতএব, SHA সময় মোট (874) বা | অংশ জলপূৰ্ণ হইয়াছে। 
ঃটার সময় তৃতীয় নলটি খোলার, তিনটি নলই এখন খোল! থাকিল। 2টি নল 
একত্রে খোলা থাকিল | ঘণ্টার খালি হয় (1--ঠ =$}) * অংশ বা Ye অংশ। 


[*্রষ্টবয £ ৪টি নল খোলা থাকিলে | ঘটায় পুরা চৌবাচ্চা ( পূব| 1) 
খালি হয়। কিন্তু এ সঙ্গে প্রথম ও দ্বিতীয় নল } ও } অংশ ভন্তি করে সেজন্য 
ঘন্টায় খালি হয় 1-4-3 অংশ৷] 


180 পাটীগণিত 
H অংশ খালি হইবে ({3- 5) ঘণ্টায় বা ঘণ্টা. 12 মিনিটে । 

এ, চৌবাচ্চাটি ৪টার 2 ঘণ্টা 19 মিনিট পরে অর্থাৎ চট! 12 মিনিটে 
জলশৃন্য হইবে। 

উদাহরণ ৪. একটি বালক ও একটি বালিকা কোন চৌবাচ্চা জলপূৰ্ণ 
করিবার জন্য বালকটি 8 মিনিট অন্তর 4 সের এবং বালিকা প্রতি 4 মিনিটে 
3 সের করিয়া জল উহাতে ঢালিতে লাগিল । চৌবাচ্চায় যদি 2 মন 4 সের 
জল ধরে, তবে কতক্ষণে উহা! জলপূৰ্ণ হইবে? 

3 মিনিট ও 4 মিনিটের ল. সা. গু. 12 মিনিট। 12 মিনিটে বালকটি 
4 বার ও বালিকাটি 8 বার জল ঢালে । বালক 4 বারে (4 সের ৮4) বা 16 সের 
এবং বালিকা 8 বারে 8 সের ১৫৪ ব| 9 সের জল ঢালে | 

প্রতি 12 মিনিটে মোট 10 +9) ব| 25 সের জল ঢালা হয়। 

2 মণ 4 সের=84 মের । 84 CAT মধ্যে 25 সের 3 বার Alea | 
অতএব, 12 মিনিট x3 ব| 86 মিনিটে 25 সের%* 8 বা 75 মের জল ঢালা 
হইবে। আর জল ঢালিতে বাকি থাকিল (84--75) 0 9 ষের। 236 
মিনিটের পরবর্তী তৃতীয় মিনিটে বালকটি আসিয়া জল ঢালিল আরও 4 সের, 
এবং চতুর্থ মিনিটে বালিকা জল ঢালিল 3.সের; ইহাতে মোট (75+7) বা! 
82 সের জল ঢালা হইল। বালকটি ae মিনিটে আবার 4 সের জল আনিয়া 
মাত্র 2 মের জল ঢালিলেই চৌবাচ্চাটি পূৰ্ণ হইবে। 

অতএব, চৌবাচ্চাটি জলপূৰ্ণ হইতে মোট (3046) ব| 42 মিনিট সময় 
লাগিবে। 


প্রশ্রমাল। 27 
(পুর্বপাঠ সম্বন্ধীয় ) 
গ. সা. গু. ও ল. সা. গু. সংক্ৰান্ত 8 


1. কোন্‌ বৃহত্তম সংখ্য! দ্বারা 86, 64 ও 31কে ভাগ করিলে প্রত্যেক বার: 
একই ভাগশেষ থাকে? 


গ. সা. গু. ও ল. সা. গু. সম্বন্ধীয় প্রশ্নমাল| 181 


2. 4 অঙ্কের কোন্‌ বৃহত্তম সংখ্যা 11, 44, 66, 88 ও 99 দ্বারা সম্পূর্ণ 
{ রূপে বিভাজ্য ? [ক. প্র, 1985] 
Ll 8. 4 অঙ্কের কোন্‌ ক্ষুদ্ৰতম সংখ্যা 12, 16, 18 দ্বার| বিভাজ্য? 

4 4. কোন্‌ লথিষ্ঠ অখণ্ড সংখ্য| 15% ও 18 ছারা বিভাজ্য? 

[ ঢা. বো. 1940] 
| 5. কোন্‌ ক্ষুদ্ৰতম সংখ্যাকে 16, 21 ও 28 দ্বারা ভাগ করিলে যথাক্রমে 
12, 17 ও 24 অবশিষ্ট থাকে ? 

6. 91509টি আম ও 88721টি লেবু কতিপয় বালক-বালিকাকে সমান 
ভাগে ভাগ করিয়া দেওয়া হইল। বালক-বালিকার সংখ্যা কত? যতগুলি 
সম্ভব উত্তর দাও। [ ঢা. বো. 1990] 

7. 1] wal বিভাজ্য কোন্‌ ক্ষুদ্রতম সংখ্যাকে 7, 9, 14, 21 ও 85 দ্বারা 
ভাগ করিলে প্রত্যেক বার 2 ভাগশেষ থাকে? [ ক. প্র. 1949] 

8. 5 অঙ্কের কোন্‌ বৃহত্তম সংখ্যা 8321-49 সহিত যোগ করিলে যোগফল 
15, 20, 24, 27, 82 ও 36 দ্বার! বিভাজ্য হইবে? [ ক. প্র, 1906 ] 

9. 6 অঙ্কের কোন্‌ লঘিষ্ঠ সংখ্যাকে 19, 15 ও 18 দ্বারা ভাগ করিলে 
যথাক্রমে 9, 12 ও 15 ভাগশেষ থাকে? 

10. 53790823 হইতে কোন্‌ বৃহত্তম ও কোন্‌ ক্ষুদ্রতম সংখ্য। বিয়োগ 
করিলে অন্তরফল 24, 35, 63, 91 ও 520 দ্বারা বিভাজ্য হইবে? 

[ ঢা. বো. 1935 ] 

11. কোন ভাগে ভাজ্য 305165 এবং পর পর ভাগশেষগুলি 17, 27, 
86 ও 29; ভাজকটি কত? 

12. 64329কে কোন সংখ্যা দ্বারা ভাগ করিয়! 175, 114 ও 213 
যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বা শেষ ভাঁগশেষ থাকিল। ভাগফলটি 
নিৰ্ণয় কর। [ ক. প্র. 1989 ] 

18. দুইটি সংখ্যার গ. সা. গু. নির্ণয় করিয়া শেষ ভাজক 49 এবং পর পর 
ভাগফলগুলি যথাক্ৰমে 17, 8 ও 2 হইল। সংখ্যা দুইটি নিৰ্ণয় কর। [সি. সা.] 

12—X 


182 পাটীগণিত [ প্রশ্নমালা 27 ] 


14. এক ব্যক্তি 5 টাকা 10 আনায় কতকগুলি আম কিনিয়া 4 টাকা 
4 আন! ৪ পাই দিয়া উহা! হইতে কতকগুলি আম বিক্রয় করিল। ইহাতে 
যদি তাহার লাভ বা লোকমান না হইয়া থাকে, তবে তাহার নিকট কমপক্ষে 
আর কয়টি আম থাকিতে পারে ? 

15. এক ব্যক্তি দৈনিক মজুরীতে কয়েকদিন কাজ করিবার জন্য মোট 
10 টাকা 5 আনার চুক্তিতে নিযুক্ত হইল, কিন্ত সে কিছুদিন অনুপস্থিত থাকায় 
মোট ৪ টাকা 15 আনা পাইল। প্রমাণ কর যে, তাহার দৈনিক মজুরী 
11 আনার অধিক হইতে পারে T | 

16. ঠ টাকা! 10 আনায় এবং 7 টাকা 5 আনায় অখণ্ড কয়েক সের BHAT 
লবণ পাওয়া যায়। প্রতি সেরের মূল্য যদি 4 আনা ও 5 আনার মধ্যে হয়, 
তবে 1 সের লবণের মূল্য কত? { ঢা. বো. 1940 ] 
‘17. একই দরে এক ব্যক্তি 10 টাকা 5 আনায় ও 18 টাকা 9 পাই 
মূল্যে কতকগুলি করিয়া আম কিনিল, প্রত্যেক আমের মূল্য 2 আনার কম 
নহে এবং 8 আনার বেশী নহে। সে ছুই দফায় মোট কতগুলি আম 
কিনিয়াছিল? [ ক. প্র. 1939 ; ঢা. বো. 1989] 

18. 15 টাকা 10 আনা, 21 টাকা 14 আনা ও 28 টাকা এ আনা 
যথাক্রমে কতকগুলি পুরুষ, স্ত্রীলোক ও বালককে ভাগ করিয়া দেওয়ায় 
প্রত্যেকের ভাগ সমান হইল। লোকসংখ্যা যতদুর সম্ভব কম হইলে মোট কত 
লাক ছিল? [ ক. প্র, 1989] 

19. তিন অঙ্ক-বিশিষ্ট কোন্‌ সংখ্যা দ্বার| 7653 ও 11982কে ভাগ 
করিলে একই ভাগশেষ থাকিবে? 

20. 13 ছার! বিভাজ্য কোন্‌ ক্ষুদ্রতম সংখ্যাকে 5, 6 বা 8 দ্বারা ভাগ 
করিলে 1 ভাগশেষ থাকিবে? 

এঁকিক নিয়ম সংক্রান্ত £-- 

21. 15 জন লোকে যে কাৰ্য্য 10 দিনে করে, 6 জনে তাহার দ্বিগুণ কাজ 
কত দিনে করিবে? 


ৰ 


এঁকিক নিয়মের প্রশ্নমালা 183 


22, 12 জন পুরুষ বা 9 জন স্বীলোক 28 দিনে যে কাজ করে, 8 জন : 
পুরুষ এবং 8 জন স্ত্রীলোক একত্রে কত দিনে তাহা করিবে? 
28. 12টা বলদ 16 দিনে একটি জমি চাষ করিতে পারে। কতগুলি 


ৰ বলদ উহার % অংশ সময়ে এ জমির 2] গুণ জমি চাষ করিতে পারিবে? 


24. প্রত্যহ 8 ঘণ্টা খাটিয়। 18 জন লোকে যে কাৰ্য্য 7 দিনে করে, প্রত্যহ 
6 ঘণ্টা খাটিয়া 21 জনে তাহা কত দিনে করিবে? 

25. প্রতিদিন 8 ঘণ্টা! কাজ করিয়া 50 জনে একটি কাজ 12 দিনে করিতে 
পারে। প্রত্যহ কত ঘণ্টা খাটিয়| 60 জন লোকে 16 দিনে উহার দ্বিগুণ কাজ 
করিবে? [ ঢা. বো. 1990 ] 

26. ৪ জন পুরুষ অথবা 12 জন খ্রীলোক যে কার্য 25 দিনে সম্পন্ন করে, 
6 জন পুরুষ এবং 11 জন স্ত্রীলোক তাহা কত দিনে করিবে? [ ক. প্র, 1928] 

27. কোন দুর্গে 2200 লোকের 50 দিনের ato ছিল। 17 দিন পরে 
আরও কতকগুলি লোক তথায় আসায় আর 20 দিনে খাদ্য শেষ হইল। পরে 
কত লোক আসিয়াছিল? [ ঢা. বো, 1040] 

28. এক বুশেল গমের মূল্য যখন 12 শিলিং তখন 4 পেনি মূল্যের 
রুটির ওজন 50 আউন্স। এক বুশেল গমের মূল্য 25 শিলিং হইলে 5 পেনি 
মূল্যের রুটির ওজন কত হইবে? 

29. 40 জন লোক দিন 10 ঘণ্টা কাজ করিয়া ৪] দিনে 10 একর জমির 
শস্য কাটিতে পারে। প্রত্যহ 8 YY কাজ করিয়া 17 জন লোক 50 দিনে কত 
একর জমির শস্য কাটিবে? [ ক. প্র, 1929 ] 

80. টাকায় 24 সের চাউল পাওয়া গেলে 18 জন মজুরের মাসিক বেতন 
85 টাকা হয়। প্রতি মণ চাউলের মূল্য 2 টাকা 10 আন| ৪ পাই হইলে সেই 
অনুপাতে প্রত্যেক মজুরের মাসিক বেতন কত হইবে ? 

81. 24 জন লোক প্রত্যহ 8} ঘণ্ট খাটিয়| 15 দিনে যে কাজ করে, 
দৈনিক 6 ঘণ্টা খাটিয়া কয়জন লোক 17 দিনে তাহার দ্বিগুণ কাজ করিবে? 

[ ক. প্র. 1910]. 


184 পাটীগণিত [[প্রশ্নমাল| 27] 


82. যদি 45 জন স্ত্রীলোক 48 দিনে 207 পাউণ্ড উপাৰ্জ্জন করে, তবে 
কত জন পুরুষ 16 দিনে 76 পাউণ্ড 13 শিলিং 4 পেন্স উপায় করিবে? 
(প্রত্যেক পুরুষের দৈনিক বেতন প্রত্যেক স্ত্রীলোকের বেতনের দ্বিগুণ |) 

[ ক. প্র. 1919] 

88. 8 জন পুরুষ অথবা 17 জন বালক 26 দিনে একটি কাজ করে। 
4 জন পুরুষ এবং 24 জন বালক কত দিনে তাহার 50x009 গুণ কাজ 
করিবে? [ ক. প্র. 1937 ] 

84, 27 জন লোক 15 দিনে একটি কাৰ্য্য সম্পন্ন করিতে পারে। উহার 
$ অংশ সময়ে কাজটি করিতে হইলে, অতিরিক্ত কয়জন লোক নিযুক্ত করিতে 
হইবে? 

85. cata ঠিকাদার 200 দিনে 6 মাইল aa প্রস্তুত করিবার চুক্তি 
করিয়। 140 জন লোক লাগাইয়া দেখিল 60 দিনে মাত্র 14 মাইল রাস্তা 
হুইয়াছে। যথাসময়ে কাজটি সম্পন্ন করিতে হইলে তখন অতিরিক্ত কয়জন 
লোক নিযুক্ত করিতে হইবে? [ ক. প্র. 1910] 

86. এক ব্যক্তি 38 দিনে একটি কাজ করিয়া! দিবার চুক্তি করিয়া 60 জন 
লোক নিযুক্ত করিল। 29 দিন পরে মে দেখিল মাত্র + অংশ কাজ হইয়াছে । 
নির্দিষ্ট সময়ে কাজটি শেষ করিবার জন্য আর কত জন লোক নিযুক্ত করিতে 
হইবে? [ ঢা. বো. 1937 ] 

87. 40 জন পুরুষ, 60 জন স্ত্রীলোক অথবা 80 জন বালক 6 মাসে একটি 
কাজ শেষ করিতে পারে। 10 জন পুরুষ, 10 জন স্ত্রীলোক এবং 10 জন 
বালক একত্রে উহার ডু অংশ কাজ কত সময়ে করিবে? [ বো. প্র. 1898 ] 

88. যদি প্রতি 5 মিনিটে 3 বার করিয়| গোল! বর্ষণ করিয়া 5টি কামানে 
4 ঘণ্টায় 1200 সৈন্য মারা যায়, তাহা হইলে প্রতি 6 মিনিটে 4 বার করিয়া 
গোলা বর্ষণ করিয়া 7টি কামানে ৪ ঘণ্টায় কত লোক মারা যাইবে? 

89. টাকা প্রতি ৪ পাই হিসাবে আয়কর দিয়া! এক ব্যক্তির 630 টাক! 
থাকিল; তাহীর সমগ্র আয় কত? 


সময় ও কাৰ্য্য সম্বন্ধীয় প্ৰশ্নমাল| 1885 


40. জন পুরুষ ও 9 জন বালক একত্রে 1? দিনে একটি কাজ করিতে 
পারে। 9 জন পুরুষ ও 12 জন বালকে কত দিনে উহ] করিবে? (2 জন 
“পুরুষের কাজ ৪ জন বালকের কাজের সমান।) [ ক. প্র, 1946 ] 

'* সময় ও কাৰ্য্য সংক্ৰান্ত £-- 

41. ক ও খ একটি কাজ যথাক্ৰমে 9 ও 18 দিনে করিতে পারে। 
তাহারা একত্রে কাজ আরম্ভ করিয়া কাজটি শেষ হইবার ৪ দিন পূর্বে ক চলিয়! 
গেল। কাজটি কতদিনে সম্পন্ন হইল? [ ক. প্র, 1994] 

42. ক 33 ঘণ্টায় একটি কাৰ্য্যের অৰ্দ্ধেক করিল, খ 1} ঘণ্টায় অবশিষ্ট 
কাজের ক অংশ করার পর গ 5} ঘণ্টায় কাজটি শেষ করিল। তিনজনে 
একত্রে কতক্ষণে কাজটি করিতে পারে? 

48. প্রত্যহ 7 ঘণ্টা কাজ করিয়া একটি কাৰ্য্য ক 6 দিনে ও খ ৪ দিনে 
সম্পন্ন করিতে পারে। প্রত্যহ ৪ ঘণ্টা কাজ করিয়| উভয়ে একত্রে কতদিনে 
উহা সম্পন্ন করিবে? [ ক. প্র, 1980] 

44 ক, খ ওগ কোন কাজ যথাক্ৰমে 15, 12 ও 10 ঘণ্টায় করিতে 
পারে। তাহারা একসঙ্গে কাজ আরম্ভ করিল, কিন্তু ক 3 ঘণ্ট1 পরে এবং 
কাজি শেষ হইবার 2 ঘণ্টা পূৰ্ব্বে খ চলিয়া গেল। কাজটি কত ঘণ্টায় শেষ 
হুইয়াছিল? 

45. ক ও খ যথাক্রমে 8 ও 0 দিনে একটি কাজ করিতে পারে; কিন্ত 
গ-এর সাহায্যে তাহার! 3 দিনে কাজটি শেষ করিয়া 7 টাকা ৪ আনা মজুরী 
পাইল। কে কত টাকা পাইবে? [ ঢা. বো. 1926 ] 

46. একটি লোক ও একটি বালক 36 দিনে একটি কাজ করিতে পারে। 
লোকটি যদি শেষ 10 দিন এক| কাজ করে তবে কাজটি শেষ হইতে 40 দিন 
লাগে। বালকটি একাকী কত দিনে কাজটি করিবে? 

47. ক একা খ ও গ-এর সমান কাজ করিতে পারে। একটি কাজ 
ক ওখ একত্রে 9 ঘণ্টা 86 মিনিটে করে এবং গ তাহা 48 ঘণ্টায় করে। 
খ একাকী উহা কত ঘণ্টায় করিবে? [ পা. প্র. 1926 ] 


186 পাটীগণিত [ প্রশ্নমাল| 27 ] 


48. একটি চৌবাচ্চা 10 ঘণ্টায় জলপূৰ্ণ হয়, কিন্তু তলদেশে ছিদ্র হওয়ায় 
উহা পূর্ণ হইতে 2 ঘণ্টা অধিক সময় লাগিল। এ ছিদ্র দিয়া কতক্ষণে 
চৌবাচ্চাটি জলশূন্য হইবে ? 

49. কোন একটি কাজ ক 20 দিনে এবং ক ও খ একত্রে 11} দিনে 
করিতে পারে । ক একা ৪ দিন, ক ও গ একত্রে 6 দিন কাজ করার পর খ 
একা ৪ দিনে কাজটি শেষ করিল । খ ও গ একত্রে কাজটি কতদিনে করিতে 
পারে? [ঢা. বো. 1935 ] 

50. ক একদিনে খ-এর ৪ গুণ কাজ করে। উভয়ে একটি কাজের 
$ অংশ 9 দিনে করিল। প্রত্যেকে সমগ্র কাজটি কতদিনে করিতে পারিবে? 

[ ক. প্র. 1946 ] 

51. দুইটি নল দ্বার! যথাক্রমে 20 ও 80 মিনিটে একটি চৌবাচ্চা Sis 
হয়। উভয় নল খুলিয়া দিবার কতক্ষণ পরে প্রথম নলটি বন্ধ করিলে আর 
10 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হইবে ? [ ক. প্র. 1996 ] 

52. ক, খ ও গ যথাক্রমে 20 দিনে, 90 দিনে ও 60 দিনে একটি কাজ 
করিতে পারে। প্রতি তৃতীয় দিনে খ ও গ-এর সাহায্য লইয়| ক কতদিনে 
কাজটি সম্পন্ন করিবে? 

58. দুইটি নল যথাক্রমে 20 ও 30 মিনিটে একটি চৌবাচ্চা জলপূৰ্ণ করিতে 
পারে। যখন উহ| জলশৃন্য ছিল তখন নল দুইটি খোলা হইল এবং কিছুক্ষণ 
পরে প্রথম নলটি বন্ধ কর! হইল। যদি চৌবাচ্চাঁট মোট 18 মিনিটে জলপূৰ্ণ 
হইয়া থাকে, তবে কখন প্রথম নলটি বন্ধ কর! হইয়াছিল? 

54. 12 জন পুরুষ ও 10 জন বালক 3 দিনে একটি কাজের $ অংশ করে 
এবং 4 জন পুরুষ ও 5 জন বালক 7 দিনে কাজটির oy অংশ করিতে পারে। 
T জন পুরুষ কতদিনে সম্পূর্ণ কাজটি করিতে পারিবে ? [ ক: প্র. 1942 ] 

55. একটি চৌবাচ্চায় 3টি নল সংযুক্ত আছে। প্রথমটি 3 ঘণ্টায় ও 
দ্বিতীয় নলটি  ঘ. 45 মিনিটে চৌবাচ্চাটি জলপূৰ্ণ করিতে পারে এবং তৃতীয় 


সময় ও কাধ্য সম্বন্ধীয় প্রশ্নমালা 187 


নলটি 1 ঘণ্টায় উহাকে জলশূন্ত করে। যদি নল তিনটি যথাক্রমে ]ট|, 2ট| ও 
টার সময় খুলিয়া দেওয়া হয়, তবে কখন চৌবাচ্চাটি Bary হইবে ? 
[ পা. প্র. 1929] 
*৯ 56. একটি পিপায় ৪টি নল সংলগ্ন আছে। প্রথম দুইটি দ্বার| 20 মিনিটে ও 
30 মিনিটে পিপাটি পূর্ণ হয় এবং তৃতীয়টি ছারা 40 মিনিটে পিপাটি জলশৃ্ঠ 
হয়। তিনটি নল একসময়ে খুলিয়া 15 মিনিট পরে প্রথমটি বন্ধ করা হইল। 
কতঙ্গণে পিপাটি জলপূৰ্ণ হইবে? [ ছাত্র, 1892 ] 


57. একটি চৌবাচ্চায় দুইটি নল আছে। প্রথমটি ছারা উহা 40 মিনিটে 
Be হয় এবং দ্বিতীয়টি ছারা 1 ঘণ্টায় খালি হয়। যদি পর পর মিনিটে 
পর্যায়ক্রমে একটি করিয়া নল খোলা! থাকে, তবে কত সময়ে চৌবাচ্চাটি জলপূৰ্ণ 
হইবে? [ পা. প্র. 1981 7 


58. তিনটি বালক একটি চৌবাচ্চা জলপূৰ্ণ করিতে আরম্ভ করিল। প্রথম 
বালক 5 মিনিটে 1 পাঁইট, দ্বিতীয় বালক 6 মিনিটে 1 কোয়ার্ট এবং তৃতীয় 
বালক .৪ মিনিটে 1 গ্যালন জল ঢালে। যদি এ চৌবাচ্চায় 503 গ্যালন জল 
ধরে, তবে কতক্ষণে উহা পূর্ণ হইবে? [ক প্র, 1941] 

[2 পাইট= 1 কোয়াৰ্ট, 4 কোয়ার্ট =1 গ্যালন ] 


59. 3 জন পুরুষ ও 2 জন বালক একত্রে একটি কাজ 15 দিনে করিতে 
পারে এবং 2 জন পুরুষ ও $ জন বালক একত্রে উহ| 18 দিনে করিতে পারে। 
একজন পুরুষ ও একজন বালক একত্রে উহা! কতদিনে করিবে? [ক. প্র. 1950] 

60. একটি চৌবাচ্চা 9টি নল দ্বারা যথাক্রমে 80, 40 ও 60 মিনিটে ভর্ঠি 
হয় এবং চতুর্থ নলটি দ্বার! উহা আধ ঘণ্টায় খালি হয়। বেল! 12টার সময় 
প্রথম 9টি নলই খুলিয়া দেওয়া হয়, কিন্তু ভুলক্রমে চতুৰ্থ নলটিও 15 মিনিট 
পর্যন্ত খোলা, থাকে, তংপরে৷ উহাকে বন্ধ করা হয়৷৷ কখন চৌবাচ্চাটি SB 
হইবে? [ মা. প্র, 1891 ] 


188 পাটীগণিত 


প্রশ্নমাল! 28 
(পূৰ্ব্বপাঠ সম্বন্ধীয় বিবিধ প্রশ্ন ) 
ঢা 

1. 8 বৎসর পূৰ্ব্বে ক-এর বয়স খ-এর বয়সের দ্বিগুণ ছিল। 7 ব্সর 
পরে ক ও খ-এর বয়স একত্রে 88 বৎসর হইবে । এখন প্রত্যেকের বয়স কত? 

[ ছাত্র. 1922 

2. 100008 80000-এর মধ্যে ক্ষুদ্রতম ও বৃহত্তম এমন দুইটি রাশি 
নির্ণয় কর যাহাদের প্রত্যেকটিকে 203, 182 ও 290 fal ভাগ করিলে কিছুই 
ভাগশেষ থাকিবে T | [ ছাত্র, 1998] 

8. ক ও খ-এর একত্রে 134 টাকা, খ ও গ-এর একত্রে 100 টাকা 
আছে। গর অপেক্ষা খ-এর যদি 58 টাক] বেশী থাকে, তবে কাহার কত টাকা 
আছে? [ ঢা. বো. 1948 ] 

4. 18 ফুট দীর্ঘ ও 15 ফুট প্রশস্ত একটি ঘরে 1620 ঘনফুট বায়ু ধরে। 
ঘরটির উচ্চতা কত ? 

5. একটি থলিতে সমান-সংখ্যক টাকা, আধুলি, সিকি, দুয়ানি, ডবল 
পয়সা, পয়সা ও আধ পয়সা ছিল। উহাতে মোট 192 টাকা 15 আনা 6 পাই 
ছিল। প্রত্যেক প্রকারের মুদ্রা কত ছিল? 

6. সরল কর £ 58785 21029 এর 142857. [ ক. প্র. 1911] 

-stio 

7. 8 জন পুরুষ অথবা 12 জন স্ত্রীলোক 14 দিনে একটি ste করিতে পারে। 
18 জন পুরুষ এবং 21 জন স্ত্রীলোক উহার তিনগুণ কাজ কত দিনে করিবে? 

8. প্রতি টাকায় 9 পাই আয়কর হইলে, 8754 টাকা 10 আনা ৪ পাই 
আয়ের জন্য কত আয়কর দিতে হইবে? [ পা. প্র. 1932 ] 

9. একটি আয়তক্ষেত্রের দৈৰ্ঘ্য প্রস্থের 3 গুণ। ক্ষেত্রটি ]$ ফুট বর্গ 
পরিমাণের 2028 খানা প্রস্তর দিয়া বীধান হইল। craba দৈর্ঘ্য কত? 

10. 5 শিলিং 5} পেন্সকে পাউণ্ডের দশমিকাকারে প্রকাশ কর। 


| 2: বিবিধ প্রশ্ন 189 


{ 2] 
P 1. সরল কর £-- 
‘ 1. 118 14X19 X 02+ 04X16 X01 
W. r wel ওঁ 01X'2X'1 ৰ 
i 5+3 

2. এক একর জমির মূল্য 4 পা. 1 ৰি. 103 পে. হইলে 586 একর 1 রূড 
81 বৰ্গপোল জমির মূল্য কত ? [ ক. প্র, 1859 ] 

8. 425 জন দরিদ্র স্ত্রীপুরুষকে মোট 37 টাকা ৪ আনা বিতরণ করা 
হইল। প্রত্যেক স্ত্রীলোক 1 আন] ও প্রত্যেক পুরুষ 2 আনা হিদাবে পাইল। 
স্বীলোক ও পুরুষের সংখ্যা নির্ণয় কর। 

4. বৃহত্তম কোন্‌ সংখ্যা দ্বারা 68130 ও 107275-cH ভাগ করিলে 
যথাক্রমে 27 ও 49 ভাগশেষ থাকিবে? 

8. 2 হন্দর 2 কো. 10 পা., 86 হন্দর 1 কোয়ার্টারের যত অংশ, কত 
টাক! 61 টাকা 9 আনা 1 পাইএর তত অংশ? [ক প্র. 1861] 

6. এক গোয়াল| 1 আনা 9 পাই মের দরে 280 টাকার দুধ কিনিয়াছিল; 
উহার মধ্যে কিছু দুধ নষ্ট হইবার পর মে 2 আন! 8 পাই সের দরে অবশিষ্ট 
দুধ বিক্রয় করিয়া মোট 57 টাকা 8 আন! লাভ করিল। কতট! দুধ নষ্ট 
হইয়াছিল? 

7. যে চৌবাচ্চার দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরত| যথাক্রমে 25 ফুট 4 ইঞ্চি 
19 ফুট 6 ইঞ্চি ও 12 ফুট, তাহাতে কত ঘনফুট জল ধরে? 

8, 20 জন লোকে 12 দিনে যে কাৰ্য্য করে, কতজন লোকে তাহার 
দেড়গুণ কাৰ্য্য 15 দিনে করিবে? 

9. 3 মণ 82 সের ৪ ছটাককে মণের দশমিকাকারে প্রকাশ কর। 

10. 3 জন পুরুষ, 5 জন স্নীলোক এবং 8 জন বালকের মধ্যে 500 টাকা 
এরূপে ভাগ করিয়া দেওয়া হইল যে প্রত্যেক পুরুষ 6 আন! পাইলে, প্রত্যেক 
স্ত্রীলোক 4 আনা এবং প্রত্যেক বালক 1 আনা 6 পাই পাইবে। প্রত্যেক 
পুরুষ, দ্রীলোক ও বালক কত করিয়| পাইল? [ক. প্র. 1945 J 


190 পাটীগণিত [ প্রশ্নমালা 28 ] 
ads, ] 
3 


3 
i : | = Es pa 
সরল কর 288 এর sre 15-857 3} 3-18 
[ ক. প্র, 1881] 


2. প্রতি মাইনে 720 টাকা ৪ আনা হিদাবে 72 মাইল 852 গজ 1 ফুট ' 
6 ইঞ্চি দীর্ঘ রেলপথ প্রস্তুত করিতে কত বায় হইবে? [ ঢা. প্র. 1936 ] 

8. 6 টাক! 11 আনা| 4 পাইকে দশমিক আকারে টাকায় প্রকাশ কর 
(তিন দশমিক স্থান পর্য্যন্ত )। 

4, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 784 বর্গগজ প্রতি গজে 9 আন] হিসাবে 
উহাকে বেড়া দিতে কত ব্যয় হইবে ? 

5. ৪ জন পুরুষ বা 12 ঙ্গন স্বীলোক একটি কাজ 10 দিনে করিতে পারে। 
4 জন পুরুষ এবং 16 জন স্ত্রীলোক কত দিনে উহা! করিবে? [ ঢা. প্র. 1924 ] 

6. 1500 ও 2000-এর মধ্যবর্তী কোন্‌ সংখ্যা 102 ও 86 দ্বারা বিভাজ্য? 

7. 9 ইঞ্চি দীর্ঘ, 43 ইঞ্চি বিস্তৃত ও 3 ইঞ্চি পুরু আয়তনের 15300গুলি 
ইট দিয়া 50 গজ দীর্ঘ ও 1 ফুট 1] ইঞ্চি পুরু একটি প্রাচীর গাঁথা হইল । 
গ্রাচীরটির উচ্চতা কত ? 

8. 16 পাউণ্ডকে টনের দশমিক আকারে প্রকাশ কর। 

9. 250-কে এমন দুই অংশে বিভক্ত কর যেন প্রথম অংশের 3 গুণ ও 
দ্বিতীয় অংশের 5 গুণের সমষ্টি 950 হয়। [ ক. প্র, 1941] 

10. উত্পাদকের সাহায্যে 48400-র বর্গমূল নিয় কর। 


07584] 
(03)? -2 x 08 x 01-+('01)? 
02 aa 
2. যদি প্রতি বাক্সে 1 মণ 17 সের 9 ছটাক করিয়া চা থাকে এবং প্রতি 


মগ চায়ের মূল্য 40 টাকা 6 আনা হয়, তবে 70 বাস চায়ের মূল্য কত? 
[ ক. প্র. 1941 ]- 


1. সরল কর ই 


BY 


বিবিধ প্রশ্ন 191 


8. 49 টাকা 4 আনা 150 জন বালক-বালিকাঁকে এরপে ভাগ করিয়| 
দেওয়া হইল যে প্রত্যেক বালক 4 আনা এবং প্রত্যেক বালিকা ৪ আনা পাইল। 
বালক ও বালিকার সংখ্যা কত? 

4. ক-এর টাকা খ-এর টাকার ৪ গুণ কিন্তু গ-এর টাকা অপেক্ষা 25 টাকা! 
অধিক। যদি তাহাদের মোট 675 টাকা থাকে, তবে ক-এর কত টাক 
আছে? [ ক. প্র, 1944 ] 

5. 1800 ফুট দীর্ঘ, 5 ফুট প্রশস্ত ও 7 ফুট গভীর একটি খাল কাটিতে 
প্রতি ঘনগজে 6 পেন্স হিসাবে কত খরচ হইবে? 

6. 3 মিনিট 20 CENE দশমিকাকারে ঘণ্টায় প্রকাশ কর। 

7. একটি ঘড়িতে 4টা বাজিতে 43 সেকেণ্ড সময় লাগে, উহাতে ৪টা 
বাজিতে কত সময় লাগিবে? 

8. 1600 ও 1700-4 মধ্যবৰ্তী কোন্‌ সংখ্যা হইতে 3 বিয়োগ করিলে 
বিয়োগফল 4, 5, 6, 7 ও 8-49 দ্বারা বিভাজ্য হয়? 

9. 5 গজ 2 ফুট দীর্ঘ ও 4 গজ বিস্তৃত একটি ঘরে 2 ফুট প্রশস্ত কার্পেট 
বসান হইল। এক গজ কার্পেটের মূল্য 1 টাকা 4 আনা হইলে মোট কত 
ব্যয় হইল? j 

10. 800 টাকায় একটি ঘোড়া বিক্রয় করিলে যত ক্ষতি হয় 830 টাকায় 
বিক্ৰয় করিলে তাহার দ্বিগুণ লাভ হয়। ঘোড়াটির আসল মূল্য কত? 


[ 5 J 


£ 475 এর 9: ৪8 , 35" 2 
1. সরল কর ঃ স্‌ এর 92৮4 এর টা [ পা. প্র, 1927 ] 


2. প্রতি মণের মূল্য ৪ টাকা 9 আনা হইলে % টন 2 হন্দর 2 কোয়ার্টারের 
মূল্য কত? (1b4=27} মণ।) [ ক. প্র. 1899 ] 
3. কাজ করিলে প্রতিদিন 1 শিলিং ৪ পেন্স হিসাবে মজুরী পাইবে, কিন্তু 
অনুপস্থিত হইলে, প্রতিদিনের জন্য 1 শিলিং 8 পেন্স জরিমানা দিতে হইবে, 


192 পাটীগণিত [ প্রশ্নমালা 28 ] 


এই mé এক ভূত্যকে নিযুক্ত করা হইল। 35 দিন পরে দেখা গেল যে 
কাহারও কোন পাওনা নাই। ভূত্যটি কতদিন অনুপস্থিত ছিল? 

4. একটি দুর্গে 1000 সৈন্তের 195 দিনের রসদ ছিল। 25 দিন পরে 
300 সৈন্য অন্যত্র চলিয়া গেল এবং 15 দিনের রসদ নষ্ট হইল । অবশিষ্ট রসদে 
এ দুরগস্থিত সৈন্যদের কত দিন চলিবে? [ ছাত্র, 1989 ] 

5. দুইটি সংখ্যার গুণফল 1188 এবং গ. সা. গু. 13; সংখ্যাগুলি 
কিকি? 

6. 16 ফুট 7 ইঞ্চি দীর্ঘ, 13 ফুট 5 ইঞ্চি বিস্তৃত ও 10 ফুট উচ্চ একটি 
গৃহের দেওয়ালগুলি প্রতি vite 1 আনা 6 পাই হিসাবে চুণকাম করিতে কত 
খরচ হইবে? 

% 6 জন পুরুষ, 12 জন Reals ও 1? জন বালকের মধ্যে 50 টাক! 
এরপে ভাগ করিয়! দেওয়া হইল যে, 2 জন পুরুষ ঠ জন বালকের এবং 2 জন 
স্্ীলোক 3 জন বালকের সমান পাইল। প্রত্যেক পুরুষ, স্ত্রীলোক ও বালকের 
প্রাপ্য নির্ণয় কর। 

8. একটি গাদায় কতকগুলি পাথর ছিল। সেইগুলিকে 95টি সমান 
ভাগে সাজান যায়; কিন্তু 18, 27 বা 32 সমান ভাগে সাজাইলে প্রত্যেকবার 
11 খানি পাথর বাকি থাকে । এ গাদায় ন্যুনকল্পে কতগুলি পাথর থাকিতে 
পারে? 

9. একটি সংখ্যার সহিত তাঁহার হলত অংশ যোগ করিলাম, আবার সেই 

ংখ্যা হইতে তাহার hy অংশ বিয়োগ করিয়| দেখিলাম | যোগফল ও অস্তরের 
পার্থক্য 51 হইল; সংখ্যাটি কত? 
10. 5 টাকা 10 আনা! ৪ পাইকে দশমিকাকারে টাকায় প্রকাশ কর। 


[6] 
1. বুকে ANTS দশমিকে এবং 26:056-কে সামান্ত ভগ্নাংশে পরিণত 
কর। 


7 By 
| 
Bi 


A এ 


r 


বিবিধ প্রশ্ন 193 


= 
2 কোন সাপ্তাহিক সংবাদপত্রের চতুৰ্থ সংখ্যা 1835 খৃষ্টাবের 7ই 
জাহয়ারী প্রকাশিত হইয়াছিল; কোন্‌ তারিখে উহার 40শ সংখা! বাহির 


হইয়াছিল? [ ঢা. বো. 1947 ] 
8. 25 টাকা 12 আন| মণ দরে 305 মণ 87 সের 10 ছটাকের মূল্য 
কত? 


4. 15 ফুট দীৰ্ঘ, 10 ফুট বিস্তৃত ও 9 ফুট 9 ইঞ্চি উচ্চ একটি গৃহের 
দেওয়ালগুলি ও ভিতরের ছাদ রং করিতে প্রতি বর্গগজে 14 আনা হিমাবে কত 
ব্যয় হইবে? i 

5. এক ব্যক্তি 80 টন কয়লা কিনিয়া প্রতি বস্তা কয়লা 14] আনা দরে 
বিক্রয় করায় 40 টাকা ক্ষতি হইল। প্রতি বস্তা 17 আনা দরে বিক্রয় করিলে 
তাহার 160 টাকা লাভ হইত। প্রতি টন কয়লার ক্রয়মূল্য কত এবং প্রতি 


বস্তায় কত কয়লা ছিল? [ fa. পি, হাই] 
6. ঘণ্টায় 4 মাইল চলিয়া 81 একর পরিমিত একটি বর্গাকার জমির 
চারিদিক প্রদক্ষিণ করিতে কত সময় লাগে? [ পা. প্র, 1999] 


7. এক ব্যক্তির আয় 150 পাউণ্ড কমিয়| গেল; কিন্তু আয়কর প্রতি 
পাউণ্ডে 6 পেন্স হইতে 7 পেন্স হওয়ায় তাহাকে পূর্বের সমান আয়কর দিতে 
হইল। তাহার বর্তমান আয় কত? [ ক. প্র. (বি) 1950] 

8. 5 অঙ্কের কোন্‌ বৃহত্তম সংখ্যা 7, 10, 35 ও 45 দ্বার! বিভাজ্য ? 

[ গো. প্র. 1948 ] 

9. একটি বাক্সে যতগুলি টাকা, তাহার দ্বিগুণ আধুলি, 5 গুণ সিকি এবং 
8 গুণ ছুয়ানি আছে। যদি উহাতে মোট 544 টাকার মুদ্রা থাকে, তবে দুয়ানি 
কতগুলি আছে? 

10. 4 জন পুরুষ ও 5 জন বালক একটি কাজ 10 দিনে করিতে পারে এবং 
5 জন পুরুষ ও 4 জন বালক উহা ৪ দিনে করিতে পারে। একজন পুরুষ ও 
একজন বালক উহা! কত দিনে করিবে? 


194 পাটীগণিত [ প্রশ্নয়ালা 281] চু 


14718] 
71732 টা 
8 সা 

2. 40 জন লোকে 10 ফুট উচ্চ একটি দেওয়াল 15 দিনে frat করে। 
123 ফুট উচ্চ একটি দেওয়াল 6 দিনে নিৰ্মাণ করিতে হইলে কত লোক 
‘লাগিবে? 

8. প্রত্যেক দ্রব্যের মূল্য 2 পাউণ্ড 15 শিলিং 10] পেন্স হইলে 1286টি 
'দ্রব্যের মূল্য চলিত নিয়মে নিৰ্ণয় কর। [ পা. প্র. 19390] 

4, একটি বর্গাকার গৃহের 10 ফুট উচ্চ দেওয়াল চারিটি 2 ফুট চওড়া 
কাগজ দারা ঢাকিতে 120 গজ কাগজ লাগিল। গৃহের দৈর্ঘ্য নির্ণয় কর। 

5. 167 মৌলিক সংখ্যা কিন নির্ণয় কর। 

6. 6 অঙ্কের কোন্‌ ক্ষুদ্রতম সংখ্যা 567 দ্বারা বিভাজ্য? 

7. 5 সের 5 ছটাককে মণের দশমিক আকারে প্রকাশ কর । 

8. 1981 খৃষ্টাব্দের 1ল| এপ্রিল সোমবার হইলে 1933 খৃষ্টাব্দের 1ল| 
এপ্রিল কি বার ছিল? 

9. একটি চলন্ত মোটরগাড়ী হইতে প্রতি অর্ধ মিনিটে এক ফোটা করিয়। 
“তেল পড়ে। তেলের ফৌটাগুলি যদি 352 গজ অন্তর পড়িয়া থাকে, তবে 
গাড়ীখানির গতিবেগ নির্ণয় কর । 

19. দুইটি সংখ্যাকে কোন ভাজক দ্বারা ভাগ করিলে যথাক্রমে 3247 ও 
2488 ভাগশেষ থাকে, কিন্ত সংখ্যা! দুইটির সমষ্টিকে ভাগ করিলে 1030 
'ভাগশেষ থাকে । ভাজকটি নির্ণয় কর। 


1151] 


1. সরল কর £ 


1, সরল কর ঃ 


28 (b+) +s gx (55 এর 214. 


EES 


| বিবিধ প্রশ্ন 195 


2. 29 অপেক্ষা বৃহত্তর দুইটি সংখ্যার গ. সা. গু, 29 এবং ল. সা. গু 
4147 ; সংখ্য! দুইটি নিৰ্ণয় কর। [ বো. প্র, 1024] 

8. 40 জন বালক ও 00 জন বালিকার মধ্যে 16 টাকা 4 আনা এরূপে 
"> ভাগ করিয়া দাও যেন প্রত্যেক বালক প্রত্যেক বালিকা অপেক্ষ| 1 আনা 6 পাই 

বেশী পায়। 
| 4. 2 পাউণ্ড 2 শিলিং 8 পেন্স হন্দর দরে 2 টন 19 হন্দর 3 কো, 
T পাউণ্ড গমের মূল্য চলিত নিয়মে নির্ণয় কর। 

5. 4000 টাকায় একটি বাড়ী বিক্রয় করায় যত ক্ষতি হইল, 5000 টাকায় 
বিক্রয় করিলে তাহার 2 অংশ লাভ হইত। বাড়ীটির আসল মূল্য কত? 

[ ঢা. প্র. 1924 ] 

6. 7 দ্বার! বিভাজ্য কোন্‌ ক্ষুদ্রতম সংখ্যাকে 2, 8, 4, 5 ও 6 ছার! ভাগ 
করিলে প্রত্যেকবার 1 ভাগশেষ থাকে ? 

7. এক মাইল দৌড়াইতে হইলে 10 একর পরিমিত বর্গগেত্রের চারিদিকে 
কতবার ঘুরিতে হইবে? [ পা. প্র. 1923 J 

8, 5 পাউণ্ড 10 শিলিং 4 পেন্সকে দশমিক আকারে পাউণ্ডে প্রকাশ 
কর। 

9. 5 টাক| 10 আনার সহিত উহার কত দশমিক অংশ যোগ করিলে 
6 টাকা হইবে? | 

10. 5টি মেষ ও টি ছাগলের মুল্য একত্রে 82 টাকা এবং টি মেষ ও চটি 
ছাগলের মূল্য 86 টাকা হইলে একটি মেয ও একটি ছাগলের একত্রে মূল্য কত? 


[9] 
1, 3 কে আবৃত দশমিক প্রকাশ কর। 
2. প্রতি পাউণ্ড চা 5 শিলিং 6 পেন্স দরে বিক্রয় করিয়| এক ব্যক্তি ক্রয়- 


মূল্যের gy লাভ করিল। এই চা 200 পাউণ্ড ক্রয় করিতে তাহার কত 
লাগিয়াছিল? [ ঢা. প্র, 1926] 


196 পাটীগণিত [ প্রশ্নমালা 28] 


3. 30 টাকা 7 আনা 4 পাই মণ দরে 7 মণ 17 সের ৪ ছটাক চিনির 
মূল্য কত? [ প. ব. বো. 1958] 

4. একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 200 ফুট ও প্রস্থ 80 ফুট এবং উহার 
ভিতরে চাঁরিধারে 8 ফুট বিস্তৃত একটি পথ আছে। 6 আন! বর্গগজ হিসাবে 
ওঁ পথ পাকা করিতে কত খরচ হইবে? 

5. যদি ৪ জন পুরুষ অথবা 15 জন স্নীলোক 80 দিনে 120 টাকা 
উপাৰ্জ্জন করে, তবে 21. জন পুরুষ এবং 24 জন স্বীলোক 30 দিনে কত 
উপাৰ্জ্জন করিবে ? ৷ [ ছাত্ৰ, 1935 ] 

6. এক ব্যক্তি তাহার টাকার নি রামকে এবং অবশিষ্টের Py যদুকে দিবার 
পর দেখিল তাহার আর 34 টাকা আছে। প্রথমে তাহার কত টাঁকা ছিল? 

7. টাকায় 12টি হিসাবে কতকগুলি আম কিনিয়া টাকায় ৪টি দরে বিক্রয় 
করিয় এক ব্যক্তি টাকা লাভ করিল। সে কতগুলি আম বিক্রয় করিল? 

. 12 শি. এর 18 

8. 16 টাকা 10 আন| 8 পাই এর ত ag ? 

9. একটি বালক কতকগুলি মার্কেল গণনা করিতেছিল। প্রত্যেকবার 
4টি করিয়া গণিলে 9টি অবশিষ্ট থাকে, 5টি করিয়া! গণনা করিলে 4টি এবং 6টি 
করিয়া গণন| করিলে 5টি অবশিষ্ট থাকিয়া যায়। ন্যুনপক্ষে কয়টি মার্কেল ছিল? 


10. 19 গজ 1 ফুট 2 ইঞ্চিকে দশমিক আকারে গজে প্রকাশ কর।. 


[10] 
1; নৱল কর: — 9 4909x518 [ক. প্র. 1949] 
10- 35-708 + 
3+4 


2. 225 ফুট বৰ্গ একটি বাগানের বাহিরের চারিদিকে 45 ফুট বিস্তৃত 
একটি পথকে পাকা করিতে 1 ফুট ২ $ ফুট পরিমিত কতগুলি প্রস্তর লাগিবে? 
[ ক. প্র, 1950] 


: ভগ্নাংশের পুনরহথশীলন 197 | 


৯ ৯, প্রত্যহ ৪ ঘণ্টা চালাইয়া 15টি পাম্প দার! 7 দিনে 1260 টন জল 
তোলা যায়; প্রত্যহ 12 ঘণ্টা চালাইয়া কতগুলি পাম্প দিয়| 14 দিনে 7560 
টন জল তোলা যাইবে? [ক প্র. (বি. ) 1950] 
4.5 গজ 1125 ইঞ্চিকে দশমিকাকারে গজে প্রকাশ কর। 
5. $35 কে দশমিক ভগ্নাংশে পরিণত eq | 
'__ 6. দুইটি সংখ্যার সমষ্টি ও অস্তরফল যথাক্রমে 320 ও 96 ; সংখ্যা দুইটির 


গ. সা. গু. নিৰ্ণয় কর। ডা, বো. 1947) 
'7. 8 পাউণ্ড 10 শিলিং টন দরে 5 চন 15 হন্দর 9 কোয়ার্টার 14 
পাউণ্ডের মূল্য চলিত নিয়মে নিৰ্ণয় কর। [ ঢা. বো. 1050] 


8., কতকগুলি ভিক্ষুকের মধ্যে এক-তৃতীয়াংশের প্রত্যেককে 9 আনা 
6 পাই হিসাবে এবং অবশিষ্ট ভিঙ্গুকের প্রত্যেককে 1 আন! 0 পাই করিয়া 
দেওয়ায় মোট 2 টাকা 1 আনা বায় হইল।  ভিক্ষুকের ate} কত? 
._ 9. উৎপাঁদকের সাহায্যে 1225 এর বর্গমূল নির্ণয় কর। 
10. "প্রতি ঘনফুট 3 শিলিং হিসাবে একটি’ খাল কাটিতে 200 পাউণ্ড 
খরচ হইল। খালটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমৈ 100 ফুট ও 20 ফুট হইলে উহার | 
গভীরত| কত? y * 


eae | 
(পুনরস্থীলন,) 
48.  ভগ্নাংশের সরলতা সম্পাদন সমন্ধে বিবিধ সমাধান পূৰ্ব্ব শ্ৰেণীতে 


শিখান হইয়াছে। নিয়ে একটি সমাধান দেখান হইল। এইরূপ অঙ্ক সরল 
করিতে বালকদের প্রায়ই ভুল হয়। S 


উদাহরণ 1. সরল কর £-- 1 
L+H এর 826 (518) ৯7 শিলিং 4 লৈন্ 
‘ll R 
51 


13—X 


. 198 পাটাগণিত 


প্রদত্ত রাশি= Lt এর Kes x Bi com 
1-2 
ž 3 - 


lun ০৯ 
নি L. 82১৯৪ 


£ 
2112 এর ৮৪৮৯ 2-45+$5 
হও এ এৱ? BX JF 37 +4$=44+$=5) 


AR £__অন্কে “২ চিহ্নের পর (++) কে একটি, অংশ ধরিতে 
হুইবে, সুতরাং এ অংশটি আগে করিয়া যাহা হয় ভাগ-চিহ্নের পর তাহা 
লিখিবে। এখানে বন্ধনীর মধ্যের অংশ সরল করিয়া | হইল; যদি $ ১ 
লিখিতাম তবে লেখা সম্পূর্ণ ভুল হইত। কারণ, এরূপ লিখিলে % এর সহিত 
বন্ধনীর অংশ পৃথক্‌ হইয়| গেল, এক রহিল না এবং Gar লিখিলে ভাগের পর 
& এবং তারপর গুণ-চিহ্ন হওয়ায় কেবল টি উন্টাইত কিন্তু ‘x’ চিহ্নের পর ঠ 
আর Sta চলিত না, স্থতরাং উত্তর ভুল হইত। 


সাবধান £_এরূপ এ অংশটি করিবার সময় যদি $ (3425) লেখ 
তাহা হইলেও ভুল হইবে, কারণ উহাতেও ভাগের পর কেবল {$ কে 
sie হইবে এবং বন্ধনীর অংশ গুণ-চিহ্নের পর হওয়ায় আর উণ্টাইবে ন| ৷ 
সর্বদা মনে রাখিবে যে $ ওববন্ধনীর মধ্যে কোন চিহ্ন না থাকায় $(5 4+ 3৮) 
ANI একটি অংশ এবং সেইজন্য. উহাকে সরল করিয়| একই রেখার উপরে ও. 
নীচে atti হইয়াছে। ] 


উদাহরণ. ৪ টা, 4 = +2 টাকা ৪ আনা৯ কে সরল FA | 
ৰ 1+ ; 


Ga 


ভগ্নাংশের পুনরন্লশীলন 199 


one রাশি- 100 আনা 85 আনা ২ = 190 আনা; +35 আনা ১ 
hat lt, 
1+3 Te 

< 80০ আনা 


ও —100 আ.শ).. 
173 +35 আ. x2 o 88 AE XS 
=70 আনা +35 আনা শহ=2 x2=4= 7), 
উদাহরণ 3. 1 মণ ৪ সের এর GHI) + $ (343%) = কত 
প্রদত্ত রাশি =48 সের এর 13+ x 3% 
=48 সের এর 13 X এ হুট = 48 সের ২ বু = 27 সের। 


উদাহরণ 4. Gaxa- 10৮87 erg 
এরূপ অঙ্ক রর: a? — 1? = a+b)a—b) এই ুত্রের সাহায্যে 
সহজে সরল কর| যায়। 
প্রদত্ত ভয়াংশ= ধা ET or ( oe 
= (28+ 1924-14) ; (৪+})(8- }) 
23-13 9373 


দি -})=1{} 3 4 
NYE = 388 = হর 
গ্রশ্নমাল! 29 
সরল কর £_ 
L 21103548718 
2, 582 gata) +i} 


a 


200 


পাটীগণিত [ প্ৰশ্নমালা 29 ] 
১১18 
I= Buses 
3. Saige [ ছাত্ৰ, 1887 ] 
4, ie. [ ক. প্র, 1942 ] 
4+3 
Be rag 7 [ ক. প্র. 1877] 
(-$) এর ($+ + G+ DED) 
6. ৮ টু 3 এর 14834 [ঢা. বো. 1942) 
i 32+ 83 
7; দানা এর [ ছাত্ৰ, 1869 ] | 
ডি at Jj 
a [05-5011-05-5008+8)] 
j Gavia DAOS 
৪. 93+! ০১০০২, 
1005 ঢ় 10. "= oa 
(৮ (222) 
[ ক. প্র. 1915 J [ পা. প্র, 1890] 
11, 2- am 
e+ [ ক. প্র. 1915 ] 
টং 
103— (584-420) . 1 ৰ 
12. 103 - (24-4) -7 G PRET, এ [ ক. প্র, 1909 J, 
1+ 
anca a [ ক. প্র, 1988 ] 


m 


4. 


fon “a 


10+) 2+ Ph নি এর ৰ [ঢা. প্র. 1988] 


d 
| 
| 
! 


15. 


16. 


17. 


18. 


19. 


20. 


ভগ্নাংশ সম্বন্ধীয় বিবিধ প্রশ্ন 201 


18 শি..ঠ পে... 8473 592 9.9 হন্দর 
৪ শি: 0 লে: এর উন tO 4৪ হসর 
[ ক. প্ৰ. 1899 ] 


44 পাউণ্ড ১] পা, 18 শি. পে, এর 2, [এ. প্র. 1904] 


3 
7481 
3+4 BSAC 588৯4. 
775 ir হপা, 12 AT এব ৰ 
৪57 [ Fer 1987 ] 


এএর 24 _%-$.4 9 টা, 8 আ. 6 পাই, 
sa Bye ob 14 অ. ঠপাই : [পা 1990) 


= লো 
9 


45-25 $+ 24) 


1 মণ 5 সের 2211) .519.. 
018+91) এর (citron i) (2-13). 


ekate 80 
(ভগ্নাংশ সম্বন্ধীয় বিবিধ প্রশ্ন ) 


L কোন তালুকের (}+3-}- 7৯) ভাগের মূল্য 44000 টাকা হইলে, 


উহার 1yy এর | এর BH এর FF এর মূল্য কত? [ ছাত্র, 1874 ] 


2. 23 পাউণ্ড 16 শিলিং ৪8 পেন্স এর 444 পাউণ্ড 16 শিলিং 


৪ পেন্স এর 32 পাউণ্ড 8 পেন্স এর Poa মান নির্ণয় কর এবং উহাকে 
560 টাকার ভগ্নাংশে প্রকাশ কর (1 টাক|=1 শিলিং 9 পেন্স )। 


[ পা. প্র. 1923 J 


8. 2 হন্দর 2 কোয়ার্টার 10 পাউণ্ড, 86 হন্দর 1 কোয়ার্টারের যত অংশ, 


কত টাক! 61 টাক| 9 আনা 1 পাই এর তত অংশ? [ বো. প্র. 1861] 


202 পাটীগণিত [ প্ৰশ্নমালা 30 J 


4, যদুর যত টাকা আছে তাহ! হইতে $ অংশ টাকা রামের বেশি 
আছে। Aga নিকট রামের কত অংশ টাকা আছে? 


5. কোন ব্যক্তি স্বীয় সম্পত্তির অর্দেক স্ত্রীকে, এক-তৃতীয়াংশ পুত্রকে 


ও অবশিষ্ট চারি ভগিনীকে সমান ভাগ: করিয়া দেয়। পুত্রের অংশ এক 


ভগিনীর অংশ হইতে 700 টাকা! অধিক হইলে, | ব্যক্তির কত টাকার সম্পত্তি 
ছিল? 

6. ] টাকার + এর {$ হইতে 2 আনা ৪ পয়সার ঠ অন্তর করিয়া 
তাহাতে আবার এক আধুলির 3% ও 1 টাকা 5 আনা 3 পয়সার ডু যোগ 
করিলে, এক টাকার কত ভগ্নাংশ হইবে? [ ছাত্র. 1869] 

7. ক এর 13 পাউণ্ড 14 শিলিং 7 পেন্স এবং খ এর 4 পাউণ্ড 8 শিলিং 
2 পেন্স ছিল; কিন্তু খ এর নিকট ক এর যাহা ধার ছিল তাহা! শোধ দিবার 
পর খ এর অর্থ ক এর অর্থের অৰ্দ্ধেক হইল । ক, থকে কত টাকা দিয়াছিল? 

8. ক, খ ও গ কে 523 টাঁকা 12 আনা এরূপে ভাগ করিয়া দাও যেন 
ক, খ এর ঠ অংশ, এবং গা, ক ও খ উভয়ের অংশের সমষ্টির দেড় গুণ পায়। 

[ ঢা. প্র. 1996] 

9. ক এর আয় খ এর আয়ের 3, ক এর খরচ খ এর আয়ের তু এবং 
খ এর খরচ ক এর আয়ের সমান ৷ দেখাও যে, খরচের পর উভয়ের সমান 
টাকা আছে। [ পি. সা] 

10. এক ব্যক্তি মৃত্যুকালে স্বীয় সম্পত্তির yy অংশ জ্যেষ্ঠ পুত্রকে এবং 
অবশিষ্টের yo অংশ দ্বিতীয় পুত্রকে দিয়! যাহা অবশিষ্ট থাকিল তাহা স্ত্রীকে দিয়া 
যান। দুই পুত্রের অংশের অন্তর 1820 টাকা হইলে, স্ত্রীর অংশ কত টাকা? 

[ ছাত্র. 1886 ] 

11. এক ব্যক্তি আপন বিষয়ের এক-তৃতীয়াংশ স্ত্রীকে এবং অবশিষ্টাংশ 
সন্তানগণকে সমান ভাগ করিয়া দেওয়ায় BIT অংশ প্রত্যেক সন্তানের অংশের 
দ্বিগুণ হইয়াছে। সন্তানের সংখ্যা কত? 


ভগ্নাংশ সম্বন্ধীয় বিবিধ প্রশ্ন 203 


12. রাম কোন তালুকের 5 আনা 6 গণ্ডা 2 কড়| 2 wifes মালিক 
এবং শ্যাম কোন তালুকের ঠ এর hag মালিক । রামের অংশ ভগ্নাংশে এবং 
শ্যামের অংশ দেশীয় আনা গণ্ডায় প্রকাশ কর। 

18. % অংশ জলপূৰ্ণ একটি বালতির ওজন 6 সের 19 ছটাক, এবং 
কুট অংশ জলপূৰ্ণ থাকিলে উহার ওজন হয় 5 সের 2 ছটাক। জলশূন্য বালতির 
ওজন কত? 

14. একটি দণ্ডের p অংশ কাদার মধ্যে এবং অবশিষ্ট 3 অংশ জলের 
মধ্যে আছে। weld 24 ফুট দীর্ঘ হইলে জলের উপরে কত ফুট আছে? 

15. { এর সহিত উহারই কত অংশ যৌগ করিলে Igy হয়? 

16. ক, খ ও গ' এর নিকট মোট 842 টাক| আছে । যদি ক এর 
টাকার ৰ খ এর টাকা এবং খ এর টাকার Zt এর টাকা হয়, তবে কাহার 
কত টাকা আছে? ! 


17. fg এর সমান একটি ভগ়াংশের হর 7, উহার লব কত? 


18. এক ব্যক্তি স্থির করিল যে, তাহার আয়ের অর্ধেক ব্যয় করিবে, 

ঠু অংশ সঞ্চয় করিবে এবং | অংশ কারবারে খাটাইবে। তাহার আয় 780 

পাউণ্ড। উক্তরূপে ভাগ করিতে গিয়| দেখিল যে.কয়েক পাউণ্ডের অকুলান 

হয়। এইরূপ অকুলান হইবার কারণ কি? কত পাউণ্ড অকুলান হইয়াছিল? 

[ ছাত্র, 1887 ] 

19. ক এর বাধিক আয় 2000 টাকা এবং সে উহার % অংশ খরচ করে। 

খ এর মাসিক আয় 120 টাকা এবং সে তাহার & অংশ খরচ করে। ক এর 
সঞ্চয়ের কত অংশ খ এর সঞ্চয় হয়? ৬ 

20. একটি চৌবাচ্চার 4 অংশ জলপূৰ্ণ ছিল, উহা হইতে 16 গ্যালন জল 

বাহির করিয়া দেওয়ায় চৌবাচ্চার অর্ধধাংশ পূর্ণ হইয়। আরও 25 গ্যালন জল 

থাকিল। এ চৌবাচ্চায় কত জল ধরে? [ গো, প্র, 1949 ] 


আবৃত দশমিক সম্বন্ধে পূর্বে আলোচনা করা হইয়াছে, তাহা দেখ। 


43. অদৃশ ও অসদৃশ আবৃত্ত দশমিক | 

A সকল আবৃত্ত দশমিকের আৱবৃত্তাংশের অঙ্ক-সংখ্য| পরস্পর সমান এবং 
TEEGATE পরস্পর সমান তাহাদিগকে সদৃশ আবৃত্ত 
দশমিক ( Similar recurring decimals.) QAI যথা, 

"42618, 04670, '00801, এই তিনটিতেই তদবস্থ অংশে দুইটি করিয়া 
অঙ্ক এবং আবৃহাংশে তিনটি করিয়া অঙ্ক আছে। watt ইহার! সদৃশ আবৃত্ত 
দশমিক | 
, এষ সকল আবৃত্ত দশমিকের আবৃত্তাংশের অঙ্ক-সংখ্যা, কিংবা তদবস্থ অংশের 
ER, অথবা উভয় অংশেরই অঙ্ক-সংখ্য| পরস্পর অসমান, তাহাদিগকে 
অসদৃশ আৰুত্ত দশমিক (Dissimilar recurring decimals) বলে | যথা, 

724 ও 1287 ; 2346 ও 47158 ; 18728 ও 4796) ইত্যাদি। 

44. ‘অসদৃশ আৰুত্ত দশমিককে সদৃশকরণ। 

আমরা ee দেখিয়াছি মে আবৃত্ত' দশসিককে নানাভাবে লিখা যায়। 
বথা, (1) "৮৪-55-5588 ইত্যাদি; 

(2) 246-24646-246804646 ইত্যাদি । 


অতএব, উপরের উদাহরণ দুইটি হইতে দেখা গেল ষে, (1) আবৃত্ত 
দ্বশমিকের তদবস্থ অঙ্ক-সংখ্যা ইচ্ছামত বৃদ্ধি করা যায় এবং (2) আবৃত্ত অংশের 
অঙ্ক-সংখ্যাকে ষতগুণ ইচ্ছা ( দ্বিগুণ, তিনগুণ প্রভৃতি ) বৃদ্ধি করা যায়। 


আবৃত দশমিক 205 


এখন দেখ, 17 ও '425 এর আবৃত্ত অন্ধ-সংখ্য| বথাত্রমে 2টি ও 3টি । 
ইহাদের আবৃত্ত অংশের অন্ধ-সংখ্য| সমান করিতে হইলে সেই আবৃত্ত অঙ্ক 
সংখ্যা 2 ও 3 এর সাধারণ গুণিতকের সমান হওয়া আবশ্যক । অতএৰ, এখানে 
সেই অঙ্ক-সংখ্য| 2 ও 8 এর ল. সা. গু, 6 এর সমান করিতে হইৰে। 


উদাহরণ 1. 284 এবং Biot কে সদৃশ আবৃত্ত দশমিকে পরিণত কর। 
এখানে তদবস্থ অংশের সর্বাধিক অঙ্ক-মংখ্য| 1, এবং BITS অঙ্ক-সংখ্য] 
2 ও 9 এর ল. সা. গু. 6. 


"284. ES fete 


এবং ''3127= 3127127], o উভয়ে এখন সদৃশ হইযাছে। 


উদাহরণ 2. 123214 ও 43187 কে সদৃশ কর। 

তদবস্থ অংশের সর্বাধিক অঙ্ক-সংখ্য| 9 এবং আবৃত্ত অন্ধ-সংখ্য। 2 ও 3 এর 
ল. সা. গু.=6. অতএব, দশমিকে মোট 3+6 বা 9টি করিয়া অঙ্ক হইবে, 
তন্মধ্যে তদবস্থ অংশে 3টি এবং আবৃত্তাংশে অঙ্ক-সংখ্য| 6টি হইবে। 

s 128214= 10282142142, 

এবং '43127= "431272727. } উভয়ে এখন সদৃশ হইল। 

অদৃশ-করণের নিয়ম £ (1) প্রদত্ত দশমিকগুলি হইতে প্রথমে দেখ, 
তদবস্থাংশে সর্বাধিক কতগুলি অঙ্ক-সংখ্যা আছে। সব দশমিকগুলিতে তদবস্থ 
অঙ্ক-সংখ্য| উহার সমান করিতে হইবে ॥ উপরে উদাহরণ 2 দেখ। 

(৪) প্রদত্ত দশমিকগুলির আবৃত্তাংশে যত বত অঙ্ধ-সংখ্য| আছে তাহাদের 
a. সা. গু. নির্ণয় করিম প্রত্যেকটির আবৃত্ত অন্ব-সংখ্যা ও ল. সা. গু-র 
সমান কর। 


45. আবৃত্ত দশমিকের যোগ ও বিয়োগ ৷ 


আবৃত্ত দশমিকের যোগ বা বিয়োগ করিবার সমস প্রথমে প্রদত্ত দশমিক- 
গুলিকে সদৃশ করিতে হয়। তারপর এগুলি নীচে নীচে রাখিৰাৰ্‌ সময় তদবন্থ 


206 পাটীগণিত 


অংশের পর একটি এবং আবৃত্তাংশের পর একটি ay রেখা টানিতে হয়। এ 
শেষ রেখার পর প্রত্যেক দশমিকের আবৃত্ত অংশে অন্ততঃ আরও দুইটি অঙ্ক 
লিখিতে হয়। তারপর সাধারণ দশমিকের মত যোগ বা বিয়োগ করিতে হয় ॥ 
যোগ বা বিয়োগফলে শেষ ae রেখাটির পরের অঙ্কগুলি পরিত্যাগ করিতে, 
হয়। এখন দুই ay রেখার মধ্যস্থিত অঙ্কগুলির প্রথমটির ও শেষটির উপরে 
Saw বিন্দু ৰসাইলেই নিৰ্ণেয় যোগ বা বিয়োগফল পাওয়া যাইবে। 


উদাহরণ 1. 832, 191486, 047801 ও '2847 এর যোগফল কত? 


প্রদত্ত দশমিকগুলির মধ্যে তদবস্থ অংশের সর্বাধিক অঙ্ক-সংখ্যা 4 এবং 
আবৃতাংশের অঙ্ক-সংখ্যা 1, 2 ও 3 এর ল. সা. গু. 6 ( চতুর্থ দখমিকে কোন৷ 
আবৃত্তাংশ নাই) ৷ 


এক্ষণে, 8'3ঠ = 8°3292 | 222222 | 22 
131486 =13°1436 | 363636 | 36 
04780i= ‘0473 | 013013 | 01 

2347 = 2347 


21°7478 | 598871 | 59 
se নিৰ্ণেয় যোগফল = 217478898871. 
উদাহরণ 2. 971.089 হইতে 77064951 ৰিয়োগ কর। 


271.088 = 27103 | 2398 | 232 
77064251 = 77:06 | 4251 | 425 
19396 | 8071 | 807 


*"* নিৰ্ণেয় বিয়োগফল= 198968071. 


46, নির্দিষ্ট স্থান পৰ্য্যন্ত আসন্ন যোগফল ও বিয়োগফল নির্ণর ৷ 
'আবৃত দশমিকের কোন নিদ্দিষ্ট স্থান পর্য্যন্ত আসন্ন বা শুদ্ধ যোগ বা বিয়োগ- 
ফল নির্ণয় করিতে হইলে প্রদত্ত “its দশমিকগুলিকে সদৃশ করিতে হয় না | 
উহাদিগকে কেবল নির্দিষ্ট স্থান পর্যন্ত প্রসারিত করিয়া লিখিয়া একটি লঙ্ব রেখা! 


আবৃত্ত দশমিক 207 


টানিয়া উহার পর আরও ছুই বা তিন অঙ্ক পর্য্যন্ত প্রসারিত করিতে হয়। প্রাপ্ত 
যোগ বা বিয়ৌগফলের রেখার পরের অংশ ত্যাগ করিবার সময় যদি ও পরিত্যক্ত 
অংশের প্রথম অঙ্ক (রেখার ঠিক পরের অঙ্ক ) ঠ বা তাহার অধিক হয়, তবে 
গৃহীত অংশের শেষ অঙ্কে ( অর্থাৎ রেখার ঠিক বামের অঙ্কে ) 1 যোগ করিতে 
হয়। এই যোগবা বিয়োগফূলে কোন আবৃত্ত অংশ ধরিতে হয় না। 
উদাহরণ 1. 2342, 171:27528 ও '3215 এর 5 দশমিক স্থান TS 
আসন্ন যোগফল নির্ণয় কর। : 
9%'84ঠ = 234242 | 424 
71'27828=71'27328 | 328 
94918 ELIS E 
73°93720 | 752 
1 
o নিৰ্ণেয় যোগফল =78'98721 (উত্তর)। 
উদাহরণ 2. 1993 ও 93458 এর 4 দশমিক অঙ্ক পর্য্যন্ত আসন্ন 
ৰিয়োগফল নির্ণর কর। 
13°38 = 18'9323 | 23 
9"8458= 9°3458 | 45 
3°8864 | 78 


‘ 1 
o faf বিয়োগফল= 38865 (উত্তর )। 


+ 


প্রন্মমাল| 81 
সদৃশ আৰুত্ত দশমিকে পরিণত কর £_ 


119,127 2. 27, 437 

8. 2°1275, 3°74206 4. 082i, 0176 

5. 4201, 21321234 _ 6 2189], 87, 126988 
7. "82489, 28) 028i, 4:97 


208 পাটীগণিত [ eaten 91] 
চতুর্থ স্থান হইতে আবৃত্তাংশ আরম্ভ করিয়া লিখ £-- 


8. 3 9. 921 10.. 2076 11. 00728 
12. ‘17856 13. ‘142857. 14. 120125 

যোগ কর ঃ-- 

15. 2°37, 40197, 6214 16. 021, 0296, ‘08172 


17. 3°216, 40°7325, 62107 

18. 327+ °217+21725 +024 
19. 123214+7°41741+8°3174 
20. 2°8624-+°175+6°7245 +270 


বিয়োগ কর ঃ-- 

21, 19287, 7891 22. 23°1076—18°3275 
23. 732—0342% 24. %18-017€ 

25. 21°217-17'873 26. 2370'0257 = 990721 
সরল কর ঃ-- 


27. 121°723 -72178 +91ġ— 8683 

28. %17021--785--2135041 49716 

29. 523176-2172847721-128118 

80. 6"11284-7:1284 — 2°76 —8:928 

31. 16°023—"214—7°235+14 

82. 2986-+°8275 — 687-314 

পাঁচ দশমিক অঙ্ক পৰ্য্যন্ত আসম মান নিৰ্ণয় কর £__ 
33. 2891"70]-4-78:296 84. 9'31724-:120428 
35. 710°286—80°215247 86. ?2"7185--"3216 
37. 7127 +9218 - 217+ 8-738 

38. 51-6:875-082 | 


— 


আবৃত্ত দশমিকের গুণ ও ভাগ 209: 


47. আৰুত্ত দশমিকের গুণ ও ভাগ 
গুণন £__আবৃত্ত দশমিকের গুণ করিবার সময় গুণ্য ও গুণক দুইটিকে. 
সামান্ত ভগ্নাংশে পরিণত করিয়া তাহাদের গুণের কাধ্য করিবে এবং প্রাপ্ত 
গুণফলটিকে দখমিকে প্রকাশ করিবে l 
` উদাহৰণ 1. 418 ৯19-কত 1. Y 
18 x 18=}8 18 = $= 24 =2'36. 
উদাহরণ 2. '0123%1'5= কত? 
0198 ১1.5 = অসিত) X 38 = আচ *46-1$ত-0184- 
উদাহরণ 8. '28 কে 4 ছারা গুণ কর। 
28 X'18= 2552 B= 0X I= 2x = TTS = 056. 
ভাগ £_আৰৃত্ত দশমিকের ভাগে ভাজ্য ও ভাজককে সামান্ত ভগ্নাংশে 
পরিণত করিয়| ভাগ করিতে হয়। এ ভাগফলকে দশমিকে প্রকাশ করিলে 
facta ভাগফল পাঁওয়। যাইবে ৷ 
উদাহরণ 1. 9:4--15-কত? 
34815784525 x বাত = gits = Ps = 2903, 
(অন্য প্রণালী) 15134545457. 
230303- 


n নিৰ্ণেয় ভাগফল= 2303. 
উদাহরণ 2. "190--4'2-কত? 


21 
78976 ALES 
190+ $4'°2=15 5544 +40 = G99 ga 040. - 


রি? 

(অন্য প্রণালী ) 1:90+42="190909090- +42 
= '190909090-. +42 = "043. 

উদাহরণ ৪. 135 কে 2°08 দিয়া ভাগ কর। 


188+ 205= 17+ 20721 3-3. = B= 3 = 6 


210 পাটীগণিত 


. 88375. | 
উদাহরণ 1. সরল কর: 81085. 


88-75 35818 5৫15 8x38 
2321-098 on a= ন Fok আট 35887655 


উদাহর, é (১7473 0262 090085, 
গণ 2, সরল কর £ i] 06 
নাঃ ~ 23 


[ ক. প্র. 1948 ] 


কাযা মার লনা 
সিনে ৯ ce 


48 চিত. TS A 
কি ৯ হত 


218 1680 
78815700607 mind 
4ঠ BE 91 7 x 127 ৷ 
4.2) AMIS 


প্রশ্মমাল। 32 
গুণ কর ঃ-- 
1. 64X8'15 2. 2088৮ 4°6 3. 7x18 
4. °630 x 12°9 5. "87 '583 6. 44x'2886 
7. 21772 8, 5279x1813 x99 
ভাগ কর ঃ-- 
9. 15°35+5 10. 1666+12°5 
11. 0'28-+0'2875 12. 6745+88 


আবৃত্ত দশমিক 211 
18. 125+°0285714 14, *0862+3°91 
15. 185+°6 16. 7°27+ 0163 
সরল কর £ঃ-- 
17: ই x OS? x7 142857 x 1'875 [ ক. প্র. 1941 ] 
240-280 435 = 
185 | , প্র, 
"87127 Tip 2017 
124 8"195 . 1875 এব ZÊ 
195. রর =") ee 55 , প্র. 
9 নু9% 216 342 এর 1 8, 
4°75 88 356 
20. one 33x75, এর £ BT [ পা. প্র, 1927 ] 
21. 22 ease [ ক. প্র. 1946 ] 
নমায়া 8680, 
1+} 
13+23+33.. '2] 
বুট ae 23, =e TAs Tess 
= 2 এরর, 10348 
2317. 13 23 34 
4 [ ক. প্র. 1948 ] 
151১8818758 _, 
+ ২১১৯৩২4০০০৮ প্ৰ 
24 7053} 7977 8467 16 [ এ. প্র. 1909] 
1:88 +2'0416+'8 —33 
, 288+ 2041648 = 33 , He 18 
a 1:0025 +'0625— 17y Daye sari 
58 - 14+ 44, C508 ৮:08) 
2} এর ৪3 
26, চেক [ ক. প্র, 1939 ] 
15'617-84[48708717, 
a উঠ e+ (37+ 10) }১0%7 ক প্র, 1984] 


212 


28. 
29. 


30. 


81 


82 


34. 


35, 


36. 


37, 


38. 


পাটীগণিত | প্রশ্নমালা 32 ] 


221 এর 98, [44-988 
186 15+2°625 
13915818751 


18১78718171 


627 X'5 2 Gy এর 2) (218 এর ' 75) 
({ এর 3) ১8136 * ( এর 3)+ 4 


Hoe *৪) [ চা. বো. 1984] 


[ ঢা. বো. 1996] 
2১-2৮-240৯ "02%" 02. 


৯8৪১০2408১0 


an = (625 এর 2h) x38 


এৰ 131°25 
14 


[ পা. প্ৰ, 1928 ] 


"05 
6 


"2 X 2 X'2+'02X "09 "02 . 24-116 1907 
"6416 ৭6 4+-"06 106 % "06 " 28418 চক) 
0°52 268. 2 
0154 ' 4802 3 
1738 
92-18. F- Ep '05X"7 এর 2 টাকা? আনা 
85118781707 1 টাকা 11 আনা 
[ পা. প্র. 1995] 


[ ক. প্র. 1983 J 


‘0074 X 185, Bi 723X113 5 
+008 x "09 tay 23 এর 13 ত 
5 pL. 46)* ToN a. 1949) 


CS ] পা Ties 
ees FI 


5 x Shy 2 টাকার 5'2088 
5 55 9 আনা 9 পাই এর “18 1000 X fy 
2757 


[ ক. প্র, 1943 ] 


[ কন প্ৰ, 1944 ] 


দশমিকের বিবিধ প্রশ্ন 213 


3$ 97. 25 ৪ পা. 6 শি. 8 পে. 
g0. ree Se (725+ 275 )x —— 
60625 242 1°09 ( ১ 10 পা. 13 শি. 4 পে. 
[ ক. & 1950] 
5287: 000৮8 2 টা. 14 আ. 0:96 পা. 
"4777 ] টাকা 9 আনার '482 0085 
3 3} 43 
[ ক. প্র. 1945 ] 
প্রশ্নমাল| 88 
(দশমিকের বিবিধ প্রশ্ন ) 
08 কে p 
1. HT এর মান সামান্য ভগ্নাংশে প্রকাশ sql [ ক. প্র, 1926 J 


2. 5'5 বৰ্গগজকে 1 একরের দশমিকে প্রকাশ কর। [ ক. প্র. 1886] 
8. 1 পা. 5 শি. এর (8:47) = 2°53)” 
94 
(1 টাকা_] শি. 6 পে.)। 
4, 12 শিলিং 6 পেন্স এর {4-7 শিলিং 6 পেন্স এর 625-16 শিলিং 
6 পে. এর '505 কে 1 পাউণ্ডের দশমিকে প্রকাশ কর । [বে. সি. সা. 1948] 
5. এক ব্যক্তি কোন সম্পত্তির '08 অংশের "8 এর অধিকারী হইয়া 
আপন অংশের '28, 70 টাকায় বিক্রয় করিল। এ হারে সমস্ত সম্পত্তির মূল্য 
কত এবং তাহার অংশের মূল্য কত? [ ছাত্ৰ, 1895 ] 
6. 1 পাউণ্ড 6 শিলিং 8 পেন্স এর 2'6 এর '0625, 2 পাউণ্ড 18 শিলিং 
4 পেনির কত দশমিক? [ক. প্র. 1894; পা. প্র- 1927 ] 
?. যদি 1 আউন্স স্বর্ণের মূল্য 4009 পাউণ্ড হয়, তবে যে স্বৰ্ণমুকুটের 
ওজন 1681 পাউণ্ড তাহার মূল্য কত? [ ছাত্র, 1889] 
8. 17 টাকা 8 আনার '641 পাউণ্ড 14 শিলিং 6 পেন্স এর '$ কে 
170 টাকার দশমিকে প্রকাশ কর। (1 টাকা শিলিং)। 


9. 1 পাউণ্ড 18 শিলিং এর a এর 34-15 শিলিং এর B75 এর 8+ 


এর মান টাকায় প্রকাশ কর। 


14—X 


214 পাটীগণিত [ প্ৰশ্নমাল! 33°] 


11 শিলিং 8 পেন্স এর 328 এর Ay কে 10 পাউণ্ডের দশমিকে পরিণত 

কর। [ পা. প্র. 1981 ] 
10. কোন সম্পত্তির দুইটি অংশ এবং অংশছয়ের অন্তর 48.575 পাউণ্ড। 

যদি এক অংশ সমস্ত সম্পত্তির 51 হয়, তবে সমস্ত সম্পত্তির মূল্য কত এবং, 


প্রত্যেক অংশের মূল্য কত? [মা. বি.] 
11. 2 হন্দর কোয়ার্টার এর 16426. হন্দরের "10 কে 1 টনের 
দশমিকে প্রকাশ কর। [ ক. প্র 1990] 


12. ক ও খ-এর মোট 13টি ঘোড়া আছে। ক-এর ঘোড়ার সংখ্যার 
"25, খ-এর ঘোড়ার সংখ্যার '142857 এর সমান। কাহার কয়টি ঘোড়া 


আছে? [ এ, প্র, 1909] 
18. যদি এক ব্যারেল মদের '428571 অংশের মূল্য 2 পাউণ্ড 10 শিলিং 
এর "72 হয়, তবে অবশিষ্টের '625-এর মূল্য কত? [ ক. প্র. 1883 ] 
2°25 —"6 এর 188৮৭ 

14. 5 শিলিং এর ন এর 538 * 95 কে 11 পাউণ্ডের দশমিকে 
প্রকাশ কর। [ পা. প্র. 1928 J 

2 , 2% 2 কো, 21 পা. ন 
15, 1- + oe: এর 2088 কে সরল 

3+—4 10 হ: 2 কো. 1] পা. এর ঠি 

6 
57748 

কর, এবং ইহাকে 1'1 এর দশমিকরূপে প্রকাশ কর। [ ক. প্র, 1902 ] 


16. 105416 পাউণ্ডে কত পাউণ্ড, শিলিং ও পেন্স হয়? 

17. ক, খ ও গীকে 870 টাকা এরূপে ভাগ করিয়া দাও যেন গী-এর 
অংশের "75, ক-এর অংশের '5 অথবা খ-এর অংশের "6 এর সমান হয় | 

18. আমি কোন একটি সংখ্যা মনে মনে স্থির করিয়া তাহা হইতে 8704 
বিয়োগ করিয়া! অন্তরফলকে 3°24 দিয়া ভাগ করায় 4 ভাগফল হইল সংখ্যাটি 
কত? 


| TN অধ্যায় 
গড় নির্ণয় 


, 48. নমজাতীয় কতকগুলি রাশির যোগকলকে সেই রাশিগুলির সংখ্য! 
দ্বারা ভাগ করিয়া যে ভাগফল হয় তাহাকে এ রাশিগুলির গড় (Average) 
বলে। যথা, মনে কর এক ব্যক্তি প্রথম দিন 3 মণ, দ্বিতীয় দিন ঠ মণ এবং 
তৃতীয় দিন 10 মণ দুধ বিক্রয় করিল। সে দিন গড়ে কত দুধ বিক্রয় করিল 
তাহা নির্ণয় করিতে হইলে, প্রথমে দেখিতে হইবে এখানে কয়টি রাশি আছে 
এবং তাহাদের যোগফল কত । এখানে, 3 মণ, ঠ মণ ও 10 মণ, এই তিনটি 
এক জাতীয় রাশি আছে এবং ইহাদের যোগফল (8454-10) মণ বা 18 মণ। 
18 মণকে 3 দিয়! ভাগ করিলে হয় 6 মণ। অতএব, সে ব্যক্তি গড়ে দিন 6 মণ 
দুধ বিক্রয় করিয়াছিল বলা যাইবে | 

আবার দেখ, গড়কে রাশিগুলির সংখ্যা দ্বারা গুণ করিলে রাশিগুলির 
সমষ্টির সমান হইবে l 
উদাহরণ 1. ক, খ ও গ তিন জনের বয়ন যথাক্ৰিমে ৪ বৎসর 10 মাস, 
15 বৎসর 6 মাস এবং 19 বৎসর 5 মাস। উহাদের বয়সের গড় কত? 
রাশিগুলির সমষ্টি=৪ বৎসর 10 মাস+1 বৎসর 6 মাস+12 বৎসর 
ঠ মাম =386 বৎসর 9 মাম, এবং রাশির সংখ্যা--3. 
নির্ণেয় বয়সের গড়=86 ব. 9 মা.-৪-19 বৎসর 8 মাস। 

. উদাহরণ 2. ক, খ ও গ-এর নিকট গড়ে 60 টাকা এবং খ, গ ওঘ 
এর নিকট গড়ে 50 টাকা আছে। যদি ঘ-এর 25 টাকা থাকে, তবে ক-এর 
কত টাকা আছে? 

ক, খ ও গ-এর টাকার সমষ্টি =60 টা. 3180 টাকা 
খ,গওঘ » » ৯» ৯৪০ N.X 3=150 টাকা 

s খ ও গ-এর টাকার সমষ্টি = 150 টা. - 25 টা.= 125 টাকা; 
নির্ণেয় ক-এর টাকা = 180 টা._195 ট!.= 55 টাকা। 


216 পাটীগণিত 


উদাহরণ 3. এক পাঠশালায় 30 জন বালকের ওজনের গড় 1 মণ 
4 সের, উহাদের সহিত শিক্ষকের ওজন লইলে গড় ওজন 2 সের করিয়া বাড়ে। 
শিক্ষকের ওজন কত? 


[প্রথম প্রণালী] 
30 জন বালকের মোট ওজন = ॥ মণ 4 সের 80=388 মণ, 
শিক্ষককে ধরিয়। মোট 91 জনের ওজনের গড়-1 ম. 4 সে.+2 সে. 
=1 মণ 6 সের, 
= 31 জনের মোট ওজন] মণ 6 সের%81=35 মণ 26 সের; 
s শিক্ষকের ওজন- 85 মণ 20 CHI—33 মণ=2 মণ 26 CTA! 


[দ্বিতীয় প্রণালী ] 
শিক্ষকমমেত মোট 31 জন হইল এবং প্রত্যেকের গড় ওজন 2 সের বৃদ্ধি 
হওয়ায় পূৰ্ব্বাপেক্ষ মোট ওজন (2 সের ১31) বা. 1 মণ 22 সের বেশী হইবে। 
** শিক্ষকের ওজন= ] মণ 4 সের 41 মণ 29 সের মণ 26 সের । 
উদাহরণ 4. এক ব্যক্তি ৪ আনা! 6 পাই সের দরে 10 সের, 0 আনা 
6 পাই সের দরে 8 সের এবং T আনা! সের দরে 12 সের তৈল বিক্রয় করিল। 
গড়ে তৈলের মের কত পড়িল? 
8 আঁ. 6 পা. দরে 10 সেরের মূল্য =৪ আ.. 6 পা.»10-ঠ টা. 5 আনা 
9 আ.6 পা. » 8 » » =} আ. 6 7X8 =4 টা. 19 আন৷ 
7 আনা এ So ER ১72 =5 টা. 4 আন! 
মোট 80 সেরের মূল্য = 15 টা. 5 আন৷ 
*"* গড়ে প্রতি সেরের মুল্য=15 টা. 5 আ.-৪০-৪ আনা 2 পাই | 
উদাহরণ 5. গড়ে মাসিক আয় রাম ও শ্যামের 140 টাকা, শ্যাম ও হরির 
156 টাকা এবং হরি. ও রামের 144 টাকা ৷ প্রত্যেকের প্রকৃত আয় কত? 


গড় নিৰ্ণয় 217 
রাম ও শ্যামের মোট মাসিক আয়= 140 টা. x 2=280 টা. 
স্যাম ও হরির , »  „ =156 টা.০৪-৪19 টা. 
হরি ও রামের » :» , = 144 টা. ১2৪৪ টা. 
LOT ** (যোগ) রাম, শ্যাম ও হরির মোট মাসিক আয়ের দ্িগুণ-880 টাকা 

রাম, শ্যাম ও হরির মোট মাসিক আয়- 880 টা.-2-440 টাকা 
+ রামের মাসিক আয়- 440 টা. - 312 টা. = 128 টাকা 
| ee 


শ্তামের + , ৯440 টা.-:288 BL = 152 টাকা 
এবং হরির , > ৯440 টা. — 280 টা.= 100 টাকা 
উদাহরণ 6. কোন বিদ্যালয়ে সোম হইতে শনিবার পৰ্যন্ত উপস্থিত ছাত্ৰ- 
ংখ্যার গড় 815 প্রথম 8 দিনের উপস্থিত ছাত্র-সংখ্যা গড়ে 310 এবং শেষ 
4 দিন গড়ে 325 ছিল। তৃতীয় দিনে কত জন ছাত্র উপস্থিত ছিল? 
প্রথম 3 দিন বলিতে সোম, মঙ্গল ও বুধবার এবং শেষ 4 দিন হইল বুধ, 
বৃহস্পতি, শুক্র ও শনিবার ( কারণ রবিবার বন্ধ থাকে )। তাহা হইলে দেখা 
ahi যে, গড় নির্ণয়ের সময় বুধবার অর্থাৎ তৃতীয় বারটি দুইবার ধরা হইয়াছে। 
ৰ প্রথম 8 দিনের উপস্থিত ছাত্ৰ-সংখ্যার AA =310X3=930 
শেষ এ 9 /3 ১৯৫৮ ৮% yw 825K 4= 1800 
** প্রথম 8 দিন ও শেষ 4 দিনে মোট উপস্থিত ছাত্র-সংখ্যা 
= 9304-1900 =2230. 


ইহাতে বুধবারকে দুইবার ধরিয়! মোট 7 দিনের উপস্থিত ছাত্ৰ-সংখ্যা হইল 
2230. ইহা হইতে যদি বুধবারকে একবার ধরিয়া! 6 দিনের অর্থাৎ সব 
কয়দিনের মোট উপস্থিত ছাত্র-সংখ্যা বাদ দেওয়া যায়, তবে কেবল বুধবার বা 
তৃতীয় দিনের উপস্থিত ছাত্র-সংখ্যা পাওয়া যাইবে। 
এক্ষণে, 6 দিন বা সব কয়দিনের উপস্থিত ছাত্র-সংখ্যার সমষ্টি 
=315 Xx 6 =1890, 
+, তৃতীয় দিনের উপস্থিত ছাত্ৰ-সংখ্যা = 2230 - 1890 = 340. 


218 পাটীগণিত 


প্রশ্নমমালা 84 
মুখে মুখে গড় নির্ণয় কর £-- 
1. 9,11, 16 2. 7, 4, 6,5 
8. 13, 3, 4} 4. 35, 4% 11 


5. 15 টাকা, 12 টাকা 10 আনা, ৪ টাকা 5 আন৷ । 
6. '7 মণ, ৪ মণ, 6 মণ, 5 মণ। 

গড় নির্ণয় কর £-- 

7. 4টা. 6 আনা, 9 টা. 12 আনা, 8 টা. 4 আনা, 1 টা. 10 আনা ৷ 

8, 10 মণ 22 সের, 7 মণ 19 সের, 8 মণ, 5 মণ 15 সের, 10 মণ। 

9. 8 মাইল 100 গজ, 9 মাইল 60 গজ, 6 মাইল 10 গজ। 

` 10. 3,23, 48, ys 11. 6ঠ ঘণ্টা, 3} ঘণ্টা, 9 ঘণ্টা, 4} ঘণ্ট|। 

19. 08, 2°07, 98, 42. 

18. 9°7 বংসর, 10 বসর, 5'8 বৎসর, 7'6 বৎসর, '8 বংসর I 

14. 1 হইতে 21 পৰ্য্যন্ত BEN সংখ্যাগুলির গড় কত? 

15. 1 হইতে 80 পৰ্য্যন্ত স্বাভাবিক সংখ্যাঁগুলির গড় নির্ণয় কর। 

16. একটি ঘড়ি প্রথম দিন 4 মিনিট, দ্বিতীয় দিন 8 মিনিট এবং তৃতীয় 
দিন 6 মিনিট ফাষ্ট হইল। ঘড়িটি গড়ে কত ফাষ্ট হইয়াছিল ? 

17. রথের সময় প্রথম দিন 16789 জন লোক, দ্বিতীয় দিনে 27122 
এবং তৃতীয় দিনে 80000 জন পুরী গেল। গড়ে দিন কয়জন পুরী গেল? 

18. এক ব্যক্তি ছুভিক্ষের সময় কোন গ্রামে প্রথম দিন 10 মণ, দ্বিতীয় 
দিন 12 মণ, তৃতীয় দিন 8 মণ 24 সের, চতুর্থ দিন 9 মণ 17 সের এবং পঞ্চম 
দিন 13 মণ 9 সের চাউল বিতরণ করিলেন। তিনি গড়ে দিন কত চাউল 
দিয়াছিলেন? 

19. একটি বালক প্রথম ঘণ্টায় 1 মাইল, দ্বিতীয় ঘণ্টায় 1500 গজ, তৃতীয় 
ঘণ্টায় 1650 গজ এবং চতুর্থ ঘণ্টায় 1400 গঞ্জ দৌড়াইল। সে গড়ে ঘণ্টায় 
কত দৌড়াইল? 


h 
A 


গড় নির্ণয়ের প্রশ্নমালা 219 


20. কোন বিদ্যালয়ে প্রথম ছুইদিনে 500 জন, তারপর দিন প্রত্যহ 
200 জন এবং যষ্ঠ দিনে 184 জন ছাত্র উপস্থিত ছিল। গড়ে প্রত্যহ কয়জন 
ছাত্র উপস্থিত ছিল? 

* _21. 2 টাকা ৪ আনা দরে 4 মণ, 2 টাকা 4 আনা দরে 3 মণ এবং 1 টা, 
12 আনা দরে 2 মণ দুধ কিনিয়া একত্রে মিশান হইল। এখন গড়ে প্রতি 
সেরের মূলা কত পড়িল? 

22. কোন গোয়াল! 1 আনা 6 পাই সেরের 10 সের দুধ কিনিয়া তাহার 
সহিত 5 সের জল মিশাইল। এখন গড়ে 1 সেরের মূল্য কত? 

23. এক ব্যক্তি প্রথম 4 দিন গড়ে 45 টাকা করিয়া এবং পরের ছুই দিন 
গড়ে 86 টাকা করিয়া খরচ করিল। যদি তাহার প্রথম 7 দিনের খরচের গড় 
40 টাক! হইয়| থাকে, তবে সপ্তম দিনে সে কত টাকা খরচ করিয়াছিল ? 

24. একটি বৃদ্ধ প্রথম ছুই দিন 5 ঘণ্টা করিয়া, তারপর ৪ দিন 9 ঘণ্টা 
করিয়া ঘুমাইলেন, কিন্তু ষষ্ঠ দিনে একটুও ঘুমাইলেন al এই 6 দিনে গড়ে 
তিনি কতক্ষণ ঘুমাইয়াছিলেন ? 

25. 4টি মন্দিরের উচ্চতা যথাক্রমে 170 ফুট, 60 গজ, 50 গজ এবং 
40 গজ 1 ফুট হইলে, গড়ে প্রতি মন্দিরের উচ্চতা কত? 

26. কোন মোটরগাঁড়ী প্রথম 19 মিনিটে 5 মাইল, দ্বিতীয় 12 মিনিটে 
মাইল এবং তৃতীয় 12 মিনিটে 6 মাইল গেল। গাড়ীখানি গড়ে ঘণ্টায় কত 
মাইল গেল? 

27. একটি বালক বাৎসরিক পরীক্ষায় ইংরাজীতে 200 নম্বরের মধ্যে 120, 
গণিতে 100 নম্বরের মধ্যে 70 এবং সংস্কৃতে 100 নম্বরের মধ্যে 30 নম্বর 
পাইয়াছে। ইতিহাসে 100 নম্বরের মধ্যে কত নম্বর পাইলে তাঁহার সকল 


বিষয়ে গড়ে 59 নম্বর পাওয়া হইবে? 
28. 12 জন বালকের ওজনের গড় 25 মের। তাহাদের 7 জনের 


ওজনের গড় 20 সের । বাকি 5 জনের ওজনের গড় কত? 


220 পাটীগণিত [প্রশ্নয়াল| 34 ] 


29. 1936 সালের ফেব্রুয়ারী মাসে এক ব্যক্তি মোট 88 টাকা 13 আনা 
উপাৰ্জ্জন করিল । গড়ে সেই মাসে তাহার দৈনিক উপাৰ্জ্জন কত ? 

80. কোন গ্রামে 1911 সনে লোকসংখ্যা ছিল 7503 এবং 1921 
সনে লোকসংখ্য। হইল 7718. S গ্রামে IAI গড়ে লোকসংখ্যা কত, 
বাড়িল ? | 

81. ৪টি ফিতার দৈর্ঘ্যের গড় 4 গজ 1 ফুট। প্রথম Biba দৈর্ঘ্যের গড় 
7 গজ 2 ফুট এবং তারপর 4টি ফিতার দৈর্ঘ্যের গড় 2 গজ 1 ফুট। অষ্টম 
ফিতার দৈর্ঘ্য কত? 

82, কোন বাগানে 10টি আম গাছ আছে। এটি গাছে আমের সংখ্যা 
গড়ে 801, অপর ঠটি গাছে গড়ে 328 ছিল এবং অবশিষ্ট গাছটিতে পূৰ্ব্বের 9টি 
গাছের গড় অপেক্ষা 10টি আম বেশি ছিল। ও গাছটিতে মোট কতগুলি 
আম ছিল? 

88. 19টি সংখ্যার গড় 131 প্রথম টটির গড় 7 এবং তাহার পরের 
€টির গড় 12 হইলে অবশিষ্ট সংখ্যাটি কত ? 

84. কোন যুদ্ধে 18 দিনে যত সৈন্য নিহত হয় তাহার গড় 9000 ছিল। 
প্রথম 6 দিনে নিহত সৈন্-সংখ্যার গড় 8000 এবং শেষ 6 দিনের গড় 11000 
হইলে, সপ্তম দিনে কত সৈন্য নিহত হইয়াছিল ? 

85. 1920 খৃষ্টাব্দে ভারতে লোকসংখ্যা ছিল 33 কোটি; প্রতি বংসর 
বৃদ্ধি পাইয়| 1936 খৃষ্টাব্দে লোকসংখ্যা হইল 85 কোটি। প্রতি বর গড়ে 
লোকসংখ্যা কত বাড়িয়াছিল? 

86, 7 জন পুরুষ, 10 জন স্ত্রীলোক ও 1 জন বালক প্রত্যহ গড়ে 
12 টাকা উপায় করে। যদি পুরুষদিগের দৈনিক উপার্জনের গড় 17 টাকা 
এবং স্ত্রীলোকদিগের উপার্জনের গড় 9 টাকা হয়, তবে বালকটি একদিনে কত 
টাকা উপাৰ্জ্জন করে? 

87. কোন দোকানদার প্রথম 3 বংসর গড়ে 1500 টাকা লাভ করিল, 
তারপর ছুই বৎসর যথাক্ৰমে 1200 টাকা এবং 1300 টাকা লাভ করিল। 


ee রা তত 


i 


fa 


উট 


গড় নির্ণয়ের প্রশ্নমাল। 221 


এই 5 বৎসর তাহার গড়ে যত লাভ হইল, যষ্ঠ বর্ষে তাহা অপেক্ষা 100 টাকা 
কম লাভ হুইয়াছিল। এ বৎসরে সে কত লাভ করিয়াছিল? 
88. কোন বিদ্যালয়ে সোম হইতে শনিবারের মধ্যে প্রথম 4 দিন উপস্থিত 


, == পহীত্রসংখ্যার গড় 280 এবং শেষ ৪ দিনের উপস্থিত ছাত্রসংখ্যার গড় 900 


ছিল। ওঁ 6 দিনের উপস্থিত ছাত্রসংখ্যার গড় 290 হইলে, বৃহস্পতিবার কত 
ছাত্র উপস্থিত ছিল? 

89. এক ব্যক্তি 0 আনা সের দরে আধ মণ তৈলের সহিত 5 আন! সেরের 
1 মণ তৈল মিশ্রিত করিল । এ মিশিত তৈল গড়ে কত করিয়া সের বিক্রয় 
করিলে প্রতি মণে তাহার 2 টাক| ৪ আনা লাভ হইবে? 

40. 5 জন বালকের বয়সের গড় 9 বংসর। এ ঠ জন বালক ও তাহাদের 
পিতার বয়সের গড় 10 বংসর। পিতার বয়স কত? [ ছাত্র. 1999 ] 

41. 20 জন মজুরের মধ্যে 12 জনের প্রত্যেকে মাসে 10 টাকা আন! 
করিয়া এবং অবশিষ্টের প্রত্যেকে মাসে 8 টাকা করিয়া উপাৰ্জ্জন করিল। 
তাহাদের প্রত্যেকের গড়ে মাসিক উপাৰ্জ্জন কত ? 

42. রামের বয়স যখন 4 বৎসর 7 মাস তখন শ্যামের জন্ম হয়। শ্বামের 
বয়ম যখন 8 বৎসর 4 মাস তখন হরি জন্মায়; হরির বয়স যখন 5 বংসর 2 মাস 
তখন তাহাদের বয়সের গড় কত? 

48. কোন অন্নসত্ৰে 1982 খৃষ্টাব্দের ফেব্রুয়ারী ও মার্চ মাসে যথাক্রমে 
305 মণ 19 সের এবং 871 মণ 81 সের চাউল খরচ হইল। এ দুই মাসে 
দৈনিক গড়ে কত চাউল খরচ হইয়াছিল ? 

44. 11টি গরুর মধ্যে 25 টাকা দামের 1টি গরুর বদলে 1টি ঘোড়া কেন! 
হইল। ইহাতে যদি উহাদের মূল্য গড়ে 5 টাকা বাড়ে, তবে ঘোড়াটির মূল্য 


কত? 
45, টি ছাগল ও 7টি ভেড়ার মূল্যের গড় 6 টাকা । একটি ভেড়ার 
মূল্য 1টি ছাগলের মূল্যের দ্বিগুণ হইলে, প্রত্যেক ভেড়া ও ছাগলের মূল্য কত? 


222 পাটীগণিত [ প্ৰশ্নমাল! 34] 


46. কোন শ্ৰেণীতে 15 জন বালক আছে। তাহাদের বয়সের গড় 
10 বংসর। যদি 14, 15 ও 19 বংসর বয়স্ক 3 জন বালক ওঁ শ্রেণীতে OS 
হয়, তবে তাহাদের বয়সের গড় কত হইবে? [ বৃত্তি, 1984] 

47. ক ও খ-এর মাসিক আয় গড়ে 70 টাকা, খ ও গ-এর 60 টাক]. 
এবং ক ও গ-এর 65 টাকা। প্রত্যেকের আয় কত? 


বর্গমূল ( Square Root ) 


49. বর্গমূল নির্ণয়ের প্রচলিত নিয়ম। 

তোমরা উৎপাদকের সাহায্যে বৰ্গমূল নিৰ্ণয় করিবার প্রণালী দেখিয়াছ। 
কিন্তু সব সময় প্রদত্ত সংখ্যার উৎপাদকগুলি স্থির কর! সহজ নহে | সেইজন্য 
বৰ্গমূল নির্ণয়ের অন্য প্রণালী শিক্ষা কর! উচিত। এক্ষণে সেই নিয়মটি সম্বন্ধে 
আলোচনা কর! হইতেছে। 

তোমরা জান /1=1; /100=10; v 10000=100 ; V 1000000 
-1000$ইত্যাদি। ইহা হইতে দেখিতেছ যে, এক হইতে 100-এর মধ্যবর্ভাঁ 
যেকোন 1 বা 2 অঙ্কযুক্ত পূৰ্ণবৰ্গ সংখ্যার বর্গমূল মাত্র এক অঙ্ক হইবে) 
100 হইতে 10000-এর মধ্যবস্তী 3 ব| 4 অঙ্কযুক্ত পূর্ণবর্গ সংখ্যা গুলির বর্গমূল 
দুই অঙ্ক বিশিষ্ট হইবে; 10000 ও 1000000-এর মধ্যবর্তী 5 বা 6 অক্বযুক্ত 
পূৰ্ণবৰ্গ সংখ্যা গুলির বর্গমূল তিন অঙ্ক বিশিষ্ট হইবে। পরবর্তী অন্তান্ত সংখ্যা 
সম্বন্ধে এরূপ বুঝিতে হইবে | 

সিদ্ধান্ত। ইহা হইতে দেখা গেল যে, কোন পূর্ণবর্গ সংখ্যার ডানদিকের 
এককের Ss একটি চিহ্ন দিয়! ক্রমশঃ বামদিকে একটি অঙ্ক অন্তর চিহ্ন দিয়া 
গেলে যতগুলি চিহ্ন হইবে, wig ততগুলি অঙ্ক থাকিবে । যথা, 

(1) 12/96’ সংখ্যার একক স্থানে 6-এর উপর চিহ্ন দিয়া একটি অঙ্ক 
অন্তর বামদিকে এ-এর উপর চিহ্ন দেওয়া হইয়াছে। মোট off চিহ্ন হইল, 
অতএব 1296-এর বর্গমূল ছুই অঙ্ক বিশিষ্ট হইবে । এখানে দেখ, 1296 সংখ্যাটি 
ছুইটি'অংশে বিভক্ত হইয়াছে; প্রথম অংশ 12 এবং শেষ অংশ 961 


৬ ৰ, বৰ্গমূল 223 


` (2) 15129 সংখ্যার একক স্থানীয় 9-এর উপর চিহ্ন দিয়া ক্রমশঃ বামদিকে 
একটি অঙ্ক অন্তর এরূপ চিহ্নিত করায় মোট তিনটি চিহ্ন হইল অর্থাৎ ৪টি অংশ 
পাওয়া গেল। অতএব, উহার বর্গমূল 3 অঙ্ক বিশিষ্ট হইবে। এখানে দেখ, 
০০ সস প্রথম অংশ 1, দ্বিতীয় অংশ 51 এবং শেষ অংশ 29 | 
প্রথম অংশটি 1 ব| অঙ্ক বিশিষ্ট হইতে পারে; কিন্তু পরের 
অন্কগুলি দুই অঙ্কযুক্ত হইবে। সর্ব বামদিকের অংশটিকে প্রথম অংশ 
ধরা হয়। 
49 0). বর্গমূল নির্ণয়ের প্রণালী নির্ধারণ | 
বর্গমূল নির্ণয়ের প্রণালী নিম্নের বর্গ-নির্ণয়ের প্রণালীর উপর নির্ভর করে। 
এক্ষণে দেখ, (37)? =(30+7)? = (304-7)(304-7) 
= (3047)১€304-(304-7) x7 
= 30%4-90 74-30 X 7 +72 
=302+2x30x7+72. 
এখানে দেখা গেল যে, 


কোন দুইটি সংখ্যার সমষ্টির বর্গ=উহাদের বর্গের সমষ্টি+ 
উহাদের গুণফলের দ্বিগুণ। 

আবার দেখ, (30+7)2?=302+(2x30+7)x7 (এরূপেও লেখা যায়) 

=900-+469 = 1369. 

অতএব, কোন সংখ্যাকে উল্লিখিতভাবে দুইটি সংখ্যার সমষ্টরূপে প্রকাশ 
করিতে পারিলে সংখ্যাটির বৰ্গমূল নির্ণয় করা সহজ হয়। 

49 (i) উল্লিখিত প্রণালীর প্রয়োগে বর্গনূল নির্ণয় | 

উদাহরণ 1, 1296-44 বর্গমূল নির্ণয় কর। 

1296-কে 1996" রূপে চিহ্নিত করিয়া দেখা গেল, উহার বর্গমূলে দুইটি 
অঙ্ক আছে। আমরা জানি, 802=900 এবং 407=1600 ; সুতরাং নির্ণেয় 


224 ‘ পাটীগণিত ৰ 


বর্গসূল 80 ও 40-এর মধ্যবর্তী কোন সংখ্যা হইবে। অতএব, বর্গমূলটির 
দশকের অঙ্ক হইল 3; এক্ষণে উহার এককের অঙ্ক স্থির করিতে হইবে। এখন 
দেখ, 1296-97 প্রথম অংশ যদি 30% হইয়া থাকে, তবে দ্বিতীয় অংশ হইবে 
1296-302 অর্থাৎ 396 | Po লা 
49 (i) অনুচ্ছেদের নিয়মাক্সসারে এই 396=( 2১€904-এককের অঙ্ক ) 
৯এককের অঙ্ক। এক্ষণে, দেখিতে হইবে 2%30-এর সহিত কোন্‌ সংখ্যা 
‘যোগ করিয়া মেই যোগফলকে সেই সংখ্যাটি দ্বার! গুণ করিলে 396 হয়। 
'896-এর এককের অঙ্ক 6 হওয়ায় বর্গমূলের এককের অঙ্ক 4 অথব। 6 হইবেই। 
ওঁ ছুই অঙ্ক দ্বারা পরীক্ষা করিলে দেখা যাইবে যে, এস্থলে এককের অঙ্ক 
6 হইবে; কারণ, (2X 30-+6) x 6=66 x 6=396. 


e feh বর্গযূল =304-6= 386. 


এই প্রক্রিয়া নিয়ে দেখান হইতেছে 
(ক) 1296 (% +6 
900 
30X2+6=66) ) 396 
1396 


(খ) সাধারণতঃ এইরূপে উহাকে সহজভাবে লেখা হয় :-- 


চিত 
oe 
66)396 
396 
উদাহরণ 2. 54756-এর বর্গমূল নির্ণয় কর। 
কে) MCE 
40000 X 
2X 200+30=430) 14756 


712900 
2x (200+-30)+4= = 464) 1856 1856 
+ 1856 


বৰ্গমূল | 225 
(খ) উহার সংক্ষিপ্ত প্রক্রিয়া £-_ i 
5'47'56' 7934, 
4 


43\147 


= 129 


464) 186 18 56 


এইবার বৰ্গমূল নির্ণয়ের নি নিয়মৰ্টি বুঝান হইতেছে £-_ 


প্রদত্ত সংখ্যাটিকে পূর্বের ন্যায় চিহ্ন দিয়া বিভিন্ন অংশে বিভক্ত কর ॥ 
এইবার নামতার সাহাধ্যে এমন একটি সংখ্যা স্থির কর যাহার বর্গ সৰ্ব্ব বাম- 
দিকের প্রথম অংশটির সমান বা তাহার নিকটতম অথচ অনধিক | এ সংখ্যাটিকে 
ভাগফলের ন্যায় ডানদিকে একটি রেখার পর বসাও এবং উহার বর্গ প্রথম, 
অংশের নীচে বাইয়া বিয়োগ কর। এইবার এ বিয়োগফলের ডানদিকে সমস্ত 
দ্বিতীয় অংশটি অর্থাৎ পরবর্তী চিহ্ন পর্য্যন্ত সংখ্যাটি নামাও এবং উহার ঠিক 
বামদিকে একটি রেখা টানিয়া ভাঁজকের ন্যায় পূৰ্ব্বের বর্গমূলটির (অর্থাৎ ভাগ- 
ফলের স্থানে যে সংখ্যাটি বসান হইয়াছে তাহার) দ্বিগুণ করিয়া বদাও। তারপর, 
বিয়োগফলের স্থানে যে সংখ্যাটি পাইয়াছ, তাহার ডানদিকের 1টি অঙ্ক ছাড়িয়া' 
যে সংখ্য! হয় তাহাকে 4 ভাজকটি দিয়! ভাগ করিলে কত ভাগফল হওয়া সম্ভব 
দেখ। সেই সংখ্যাটিকে ভাগকলের স্থানে পূর্বব-সংখ্যার ডানদিকে এবং ভাজকের, 
স্থানেও ডানদিকে বনাও। ইহাতে ভাজকটি যাহা! হইল, তাহাকে এ ভাগ- 
ফলের স্থানের দ্বিতীয় অঙ্কটি দ্বারা গুণ করিয়া গুণফলটি ভাজ্য হইতে বিয়োগ 
কর। 


আবার, বিয়োগফলের ডানদিকে তৃতীয় অংশটি নামাও এবং বর্গমূলের 


(ভাগফলের ) স্থানে যে সংখ্যাটি আছে তাহার দ্বিগুণ করিয়| ভাজকের স্থানে 
বদাও এবং পূর্বের ate কাধ্য করিয়া যাও। যতক্ষণ প্রদত্ত রাশিটির শেষ 


226 পাটীগণিত 
ংশ পৰ্য্যন্ত কাৰ্য্য শেষ না হয়, ততক্ষণ এ নিয়মে কাৰ্য্য কর। ইহাতে 


বর্গসূলের স্থানে যে সংখ্যা পাইলে তাহাই নির্ণেয বর্গমূল। 
উদাহরণ 1. 70225-44 বৰ্গমূল কত? 
pie (র্‌ [ এখানে প্রথম অংশ 7; উহার বর্গমূল 2 ধরিতে 
a হইল। কারণ ৪3-এর বর্গ 9টি 7 অপেক্ষা অধিক 
টি হইয়া যায়। 2-এর বর্গ 4-কে %-এর নীচে বসাইয়া 
) 3638 বিয়োগ করিয়া 8 হইল। এ 3-এর ডানদিকে দ্বিতীয় 
4", নির্েম বৰ্গমূল ংশ 02 বসান হইল এবং বৰ্গমূলের 2-এর দ্বিগুণ 
=265. করিয়া ভাজকের স্থানে 4 বসান হইয়াছে। ভাজ্যের 


'ডানদিকের অঙ্কটি ছাড়িলে হয় 80; ইহার মধ্যে ভাজক 4টি 7 বার যায় বটে, 
কিন্তু সেই 7টি 4-এর পর বমাইয়| 47-কে এ 7 দিয়া গুণ করিলে 802 অপেক্ষা 
বেশি হইয়া যায়। সেজন্য 6-কে বর্গমূলের স্থানে বদান হইল, 7 হইল না। এ 
6-কে ভাজকের ডানদিকে বসাইয়| 46 হইল, 46-কে 6 দিয়া গুণ করিয়া 276 
হইল, তাহা 302 হইতে বিয়োগ করিয়া 26 হইল, উহার পর তৃতীয় অংশ 
25-কে নামাইয়! হইল 2625 এবং বর্গমূলের 26-এর দ্বিগুণ 52-কে ভাজকের 
স্থানে বসান হইল। এইবার দেখ, 262-44 মধ্যে 52 পাচ বার থাক! সম্ভব। 
ওঁ 5 বর্গমূলের ও ভাজকের স্থানে বসাইয়! 52-কে এ 5 দিয়া গুণ করিয়া 
2625 হইল । এইবার কোন ভাগশেষ থাকিল ন| । ] 


উদাহরণ 2. 16810000-এর বৰ্গমূল নিৰ্ণয় কর। 


9 [ এখানে, দ্বিতীয় অংশ 81 পৰ্য্যন্ত নামাইয়া 
ডি বর্গমূল হইয়াছে 41 এবং ভাগশেষ কিছুই নাই। 
| 81 এখানে প্রদত্ত সংখ্যাটিতে আরও 4টি শূন্য আছে; 
এ নিৰ্ণেয্ন বর্গমূল কিন্ত উহাতে দুইটি অংশ হইয়াছে বলিয়া বর্গমূলে 
=4100. দুইটি মাত্র শূন্য হইল।] 


- ব্গমূল 227 
উদাহরণ 3. 41209-44 বৰ্গমূল কত? 

41209 (203 [ এখানে, প্রথম অংশের বৰ্গমূল 2 হইল। উহার 

408 ত বর্গকে 4 হইতে বিয়োগ করিয়া ভাগশেষ কিছুই 

=== ) 1205 নাই । দ্বিতীয় অংশ 12 নামিল ; এবং 2এর feed 4 


** বৰ্গমূল=203. ভাজকের স্থানে বসিল। এখন দেখ, 19-এর একটি 
অঙ্ক ছাড়িলে 1 থাকে, উহাকে 4 দিয়! ভাগ করা যায় না। সেজন্য বৰ্গমূলে 
0 বসিল, ভাজকের গায়েও 0 বসিল, এবং তৃতীয় অংশ নামাইয়| ভাজ্য 1209 
হইল। উহার 9 ছাড়িলে থাকে 120, উহার মধ্যে 40 তিন বার আছে। 
সেজন্য বগমূলে ও ভাজকের স্থানে 3 বসাইয়া এ 3 দিয়! 403-কে গুণ করা 
হইল।] 


উদাহরণ 4. 2773 হইতে কোন্‌ ক্ষুদ্ৰতম সংখ্যা বিয়োগ করিলে বিয়োগ- 
ফল পূৰ্ণবৰ্গ হইবে? 


97731 (2 


204 + 69 বিয়োগ করিলে অন্তরটি পূৰ্ণবগ সংখ্যা হইবে। 


উদাহরণ 5. 6720-র সহিত কোন্‌ AR সংখ্যা যোগ করিলে যোগফল 
পূৰ্ণবৰ্গ সংখ্য| হইবে? 


67'20' (82 [এখানে, দেখা যাইতেছে যে প্রদত্ত সংখ্যাটি 81-র 
ue ( at অপেক্ষা বেশী, কিন্তু 89-র বর্গ অপেক্ষা 4 কম, 

হা] না সুতরাং লঘিষ্ঠ সংখ্যা 4 যোগ করিয়া উহাকে 
4 82-9 বর্গের সমান করিতে হইবে। ] 


এচ নিৰ্ণেয় লথিষ্ঠ সংখ্যা 4. 


228 পাটীগণিত 
উদাহরণ 6. 1488% এর লুপ্ত অঙ্ক কি হইলে সংখ্যাটি পূৰ্ণবৰ্গ হইবে? 


ৰ ert Cy ,[ এখানে দ্বিতীয় ভাগশেষ 4-এর গায়ে 8* 


22) 48 নামাইয়| হইল 48%, এবং 12-9 দ্বিগুণ 24 ভাজকের 
চিটি ৮ ' স্থানে বসিল। এখন দেখা যায় যে, বর্গমূলে তৃচ্গী 
484 অঙ্ক গ হইলে তাহাকে ভাঁজকের স্থানে বাইয়া 


n লুপ্ত অঙ্কটি=4. 242 হয়; এবং উহাকে 2 দ্বারা গুণ করিলে 484 
হয়। “উহ! 48* এর 2টি অঙ্কের সহিত মিলিয়া যাঁয়। ] 


বৰ্গমূল সম্বন্ধীয় বিবিধ সমাধান 

উদাহরণ 1. কোন সেনাপতি তাহার সৈন্যদিগকে বর্গাকারে সাজাইয়া 
দেখিলেন 24 জন সৈন্য বেশী আছে। AIRA 15400 হইলে, প্রতি সারিতে 
কত সৈন্ত ছিল? [ ক. প্র. 1927 ] 

এখানে বর্গাকারে সাজাইবার পর তখনও 24 জন সৈন্য বেশী আছে, 
qwals মোট (15400--24) জন ব| 15876 জন সৈন্য লইয়| বর্গটি সাজান 
হইয়াছে। 

৷" সন্মুখ-মাঁরির সৈন্তসংখ্যা = V/15976= 124. 

pane, ae 


=) 44 


244) 976 
) 916 976 
[দ্রষ্টব্য £_যদি বর্গাকারে লোক সাঁজাইতে গিয়া লোক কম পড়িত” 
তবে যতগুলি কম হইতেছে প্রদত্ত সংখ্যার সহিত তত যোগ করিয়া সেই 
যোগফলের বৰ্গমূল নির্ণয় করিলেই সেই vig সন্মুখ-দারির লোকসংখ্যা 
হইত।] 


= সক 


বৰ্গমূল সম্বন্ধীয় বিবিধ সমাধান 9220 


উদাহরণ 2. 1901 পাউণ্ড 5 শিলিং কয়েকজন লোকের মধ্যে এরূপে 
ভাগ করিয়া দেওয়া হইল যে মোট যত জন লোক ছিল প্রত্যেকে তত শিলিং 
করিয়া পাইল। প্রত্যেকে কত পাইল? [ পা. প্র. 1885] 
<1901 পাউণ্ড 5 শিলিং=38025 শিলিং। এখানে বলা আছে যত লোক 
প্রত্যেকে তত শিলিং পাইয়াছে, সুতরাং দুইটি সমান সংখ্যার গুণফল 88025 
হইয়াছে। »* 38025-44 বৰ্গমূল প্রত্যেকের প্রাপ্য অংশ হইবে। 

** প্রত্যেকে পাইয়াছে / 3807 শিলিং বা 195 শিলিং বা 9 পাউণ্ড 
15 শিলিং। 

[দ্রষ্টব্যঃ (1) এ অঙ্কটিতে 38025-44 বৰ্গমূল কষিয়া দেখাইবে। 
(2) যদি এ অঙ্কে লোকসংখ্যা নির্ণয় করিতে বলিত, তবে È 88025-এর বৰ্গমূল 
195-8 facta লোকসংখ্যা হইত 1] 

উদাহরণ ৪. কতকগুলি বালক একত্রে 28 টাকা 2 আন! চাদা তুলিল। 
যতজন বালক ছিল প্রত্যেকে তাহার দ্বিগুণ সংখ্যক আনি চাদ! দিয়াছে । 
কতজন বালক ছিল? 

দ্বিগুণ সংখ্যক আনি =সমানসংখ্যক ছুয়ানি | 

এক্ষণে, 28 টাকা 2 আন1- (28X 84-1) দুয়ানি= 225 দুয়ানি; 

নিৰ্ণেয় বালকমংখ্য| = /225=15. 

উদাহরণ 4, তিনটি সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল 42, 

দ্বিতীয় ও তৃতীয়ের গুণফল 56 এবং তৃতীয় ও প্রথমটির গুণফল 48 । সংখ্যা 


গুলি নির্ণয় কর । 
মনে কর, সংখ্যা তিনটি ক, খ ও গ। 
ক *খ-42, খXগ=56 এবং WX ক = 48. 
HAN « গ_42 ২56 _ 
2 ag 57৮ 
বা, axt=7x7 ত খল, 
অতএব, P=42+7=6, এবং W=56+7=8; 
সংখ্যাগুলি=6, 7, 8. 
15—X 


230 পাটীগণিত 


প্রশ্নমাল| 35 
বৰ্গমূল নির্ণয় কর £-- 
1. 6241 2 1936 8... 9409 4. 6724 
5. 22201" l6. 12769 7 506944 8. 651249 
9. 1500625 10. 8281 11. 36100 12. 8240000 
18. “4008004 14. 97344 15. 5322249; 92416 


16. 14409616 17. 6256586734489  [ ক. প্র, 1910 ] 
18. 81000000 19. 57214096 [ ক. প্র, 1860 ] 
20. 22071204 21. 11600836 ; 4016016 


22. 220191808516 [ ক. প্র, 1911]; 49787136 

28. 57592921 [ ক. প্র. 1917 ] 

24. 1000014129 [ক. প্র. 1918] 25. 1522756 [ক. প্র, 1922] 

26. 2819041 [ ক. প্র, 1923] 27. 184389241 [ক. প্র. 1924] 

28. দুইটি সংখ্যার গুণফল 1152 এবং একটি সংখ্যা অপরটির ৪ গুণ। 
সংখ্য। দুইটি নির্ণয় FA । 

29. 47092 হইতে কোন্‌ ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করিলে পূর্ণবর্গ সংখ্যা 
পাইবে? GOSH সংখ্যার লুপ্ত অঙ্ক কি হইলে উহা পূর্ণবর্গ হইবে? 

80. 667497-এর সহিত কোন্‌ ক্ষুদ্রতম সংখ্যা যোগ করিলে যোগফল 
একটি পূর্ণবর্গ সংখ্যা হইবে? 

81. কোন্‌ সংখ্যাকে সেই সংখ্যা দ্বার! গুণ করিলে 172225 হয়? 

82. কোন মালি বাগানে সারি দিয়! গাছ বনাইয়াছে। প্রত্যেক সারিতে 
তগুলি গাছ আছে, সারির সংখ্যাও তত। যদি গাছের সংখ্যা মোট 5776 
হয়, তবে কত Alfa গাছ আছে বল। [ বো. প্র. 1873 ] 

88. কোন একটি দাতব্য ফণ্ডে সর্বসমেত 976 টাকা 9 আনা চাদ! 
উঠিল। টাদাদাতা যত জন ছিল, প্রত্যেকে তত আনা চাদা দিয়াছিল। 
চীদাদীতার সংখ্যা কত? [ ক. প্র. 1900 ] 


~ 


বৰ্গমূল সম্বন্ধীয় প্রশ্নমাল| 231 


84. কোন সেনাপতি তাহার সৈন্যদলকে ঘন বর্গাকারে সাজাইয়| দেখিলেন 
যে 9 জন সৈন্য বেশি হইল। মোট সৈন্তসংখ্য] 885250 হইলে, প্রতি সারিতে 
কয়জন সৈন্য ছিল? ? [ ক. প্র. 1911] 

8৮, কতকগুলি বালক একত্ৰে 81 টাক! খরচ করিল। যতগুলি বালক 
ছিল, প্রত্যেকে তাহার দ্বিগুণ সংখ্যক ছুয়ানি খরচ করিয়াছিল। বাঁলকদিগের 
ংখ্য| নির্ণয় কর। f [ ক. প্ৰ, 1926 ] 

86. কতকগুলি বালক নিজেদের মধ্যে সৰ্ব্বসমেত 9 টাকা টাদা তুলিল। 
যত বালক ছিল, প্রত্যেকে তত আনা করিয়া চাঁদা দিয়াছিল। প্রত্যেকে কত 
fami চাদা দিয়াছিল? ] [ ক. প্র. 1933 ] 

87. কোন বিদ্যালয়ের বালকদিগকে 15, 18 বা 24 সারিতে সাজান যায় 
এবং তাহাদিগকে ঘন বর্গাকারেও সাজান যায়। সেই বিদ্যালয়ে কমপক্ষে 
কতগুলি বালক আছে? 

38. এক ব্যক্তি কয়েক মাস সর্বসমেত 9025 টাকা খরচ করিল। সে যত 
মাসে উহা খরচ করিল, তত টাক] তাহার মাসিক খরচ। তাহার মাসিক 


খরচ কত? 
89. 9টি সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয়ের গুণফল 18, দ্বিতীয় ও 


তৃতীয়ের গুণফল 49 এবং প্রথম ও তৃতীয়ের গুণফল 21) সংখ্যাগুলি কি কি? 


40. দুইটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল %; সংখ্যা দুইটি কত? 
[ বৃত্তি, 1931] 


41, কোন্‌ ক্ষুদ্ৰতম পূৰ্ণবৰ্গ সংখ্যার একটি উৎপাদক 7936 2 
4 [প. প্র, 1988 ] 


42. যদি ঘণ্টায় 3 মাইল চলা হয়, তবে 19 একর 81 বর্গগজ পরিমিত 
একটি বর্গাকার জমির চারিধার ঘুরিতে কত সময় লাগিবে? [A প্র. 1927] 
48. ঘণ্টায় 4 মাইল করিয়া হীটিয়| 8:1 একর পরিমিত একটি বর্গাকার 
জমির পরিসীমা প্রদক্ষিণ করিতে কত সময় লাগিবে? [ প. প্র. 1922] 


232 পাটীগণিত 

50. দশমিক ভগ্নাংশের বর্গমূল ৷ 

পূর্ণসংখ্যার ন্যায় দশমিক ভগ্নাংশও একই দশগুণোত্তর প্রণালীতে লেখা হয়। 
স্থতরাং দশমিকের বৰ্গমূল নির্ণয়ের প্রণালী পূর্ণসংখ্যার বর্গমূল নির্ণয়-প্রণালীর 
অনুরূপ । প্রথমে দশমিকের বামে এককের ace চিহ্ন দিয়া ডানদিকে ও বাফ্দিকে 
একটি অন্তর অস্কগুলিতে চিহ্ন দিতে হয়। অখণ্ড অংশ শেষ হইয়া যখন 
প্রথম দশমিকের চিহ্নিত অংশ নামান হইবে, তখন বর্গমূলেও দশমিক বিন্দু 
বসিবে। 
_ উদাহরণ । 2025 এবং '000824-এর বৰ্গমূল নিৰ্ণয় কর। 


2025 ( 4'5 000824 ( “018 
WAE 1৮4: 
85) 425 28) 224 
425 224 

> বৰ্গমূল=4'ট. “০. বৰ্গমূলল='0]18. 


[ দ্রষ্টব্য $- প্রথমটিতে এককের স্থানের শুন্যের উপর প্রথমে চিহ্ন পড়িল। 
দ্বিতীয়টিতে এককের স্থানে কোন অঙ্ক নাই। এ স্থানে 0 আছে মনে করিয়| 
কাৰ্য্য করা হইল। ] 

51. সামান্য ভগ্নাংশের বর্গমূল | 


L : ভগ্নাংশের বৰ্গমূল নির্ণয় করিতে হইলে উহার লব ও হরের বৰ্গমূল পৃথক্ভাবে 
নিৰ্ণয় করিয়া উহাদিগকে লব ও হররূপে বসাইবে। মিশ্র সংখ্যাকে প্রথমে 
অপ্ৰকৃত ভগ্নাংশে পরিণত করিবে | 


উদাহরণ। ,/9-%9 3. 
ক, 


দশমিকের বৰ্গমূল 233 
52. “fate দশমিক অঙ্ক পর্য্যন্ত বৰ্গমূল নির্ণয়। 
উদাহরণ 1. তিন দশমিক অঙ্ক পর্য্যন্ত 2-এর বৰ্গমূল নিৰ্ণয় কর। 
গ= 20000... 
2700"... (7414. 
] 
24.100 
- 96 
281 400 
281 
(2824 11900 ` n - নিৰ্ণেয় বৰ্গমূল = 1414. 
[11296 ssf 
604. 


উদাহরণ 2. ছুই দশমিক অঙ্ পৰ্য্যন্ত ঈ-এর বর্গমূল নিৰ্ণয় কর। 


yee টা Et 84 (উত্তর) 


ee [ এখানে লব ও হর কোনটির বৰ্গমূল হয় 
টাও না। এইরূপ স্থলে হরকে কোন্‌ ক্ষুদ্ৰতম 
981 সংখ্যা দ্বারা গুণ করিলে হরটি পূর্ণবর্গ হইবে 

[18] Hee তাহা দেখিতে হয়। এখানে কে 7 দিয়! 
719 গুণ করিলে তবে পূৰ্ণবৰ্গ সংখ্যা হয়। সুতরাং 


লব ও হর উভয়কেই 7 দিয়া গুণ করা হইল। ইহাতে প্রদত্ত ভগ্নাংশের মান 
বদলাইবে না । এখন +8-এর হরের বর্গমূল 7 এবং লব 35-এর 2 দশমিক অঙ্ক 


পর্য্যন্ত বৰ্গমূল 591 হইল; স্থতরাং নির্ণে় aig =F ='84] 


234 পাটীগণিত 


উদাহরণ 8. 2'081-এর বৰ্গমূল 3 দশমিক অঙ্ক পর্যন্ত নিৰ্ণয় কর । 
2:081= 2031000--- 

2/03/10%৮ ( 1425 

1 


24 | 108 ৷ 


282 719 
564 এ 
2845 | 14600 ৮০. নির্ণয় বৰ্গমূল = 1'425. 
375 
উদাহরণ 4. তৃতীয় দশমিক স্থান পর্য্যন্ত '284-এর বর্গমূল নির্ণয় কর। 
"284 ='2343434--- 
72214914877 (494 


88 | 743 
964 | 3048 n নির্ণেয় বৰ্গমূল= 484. 


7 
Lakas £--সাধারণ দশমিকের বৰ্গমূল নিৰ্ণয় করিবার সময় দশমিকাংশে 
অঙ্কের অভাব হইলে উহার পর যতগুলি ইচ্ছা শূন্য আছে ধরা যায় বলিয়া 


শূন্য 
প্রয়োজন মত বাড়াইয়| লইতে হয়। ] 
উদাহরণ 5. J1—(02)? এর মান 4 WHATS পর্য্যন্ত কত হয়? 


41002). V1—"0004= 49996 
$, 81, (999৭ 
1 


789) 1896 
1701 
1989 ) 19500 
17901 


19987 ) 159900 ৰ f 
139909 n নিৰ্ণেয় বৰ্গমূল= 9997. 


19991 


দশমিকের বর্গমূল 235 
প্রশ্নমাল৷ 36 
বৰ্গমূল নিৰ্ণর কর £-- 
1. 1521 2 ‘000361 3. 10201 4 ‘000576 
5. 3411409 [ বৃত্তি, 1988] 6. 00105625 [ বৃত্তি, 1929 ] 
7. ‘00822649 [ বুত্তি, 1931] ৪. 170485249 [ক. প্র, 1915 } 
9. 29192409 [ ক. প্র. 1919 ] 
10. 2919°46783041 [ ক. প্র. 1915 ] 


, 25 784 1024 
11. শুনা 12. তত 19. নু 14. 5635 
1 43 145 2} 
15. 127 16. 655 17. 6555 18. 9. 
6 824 
19. a 20. 1171 21. TIo [ বৃত্তি, 1982 } 
28:01) 91118 প্র. 1898) (2) SOR 
TG 1000 + 
T+% 
28. কোন্‌ সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করিলে 109735 হয়? 
[ পা. প্র. 1925 ] 
তিন দশমিক স্থান পর্য্যন্ত বর্গমূল নির্ণয় কর £-- 
24. 18, 3 25. 3 26. 3 27. 4 
28. “4 [ ঢা. cat. 1940 ] 29. 36 80. '021 


stni 82.28 88. 234i 

34. 1—(021)? 35. “08 

86, 7 দশমিক স্থান পৰ্য্যন্ত 2-এর বর্গমূল কত? [ ঢা. বো. 1933 J 
87. 4 দশমিক অঙ্ক ATT ্র্-এর বর্গমূল কত? 


88. 1— (00135)? এর 4 দশমিক স্থান ATS বৰ্গমূল নিৰ্ণয় কর। 
[ ক. প্র, 1926] 


236 পাটীগণিত [ প্রশ্নম়ালা 36] 


মান নিৰ্ণয় কর (৪ দশমিক অঙ্ক পর্য্যন্ত ) £-- 
89. 4318৮408822 : [ ক: প্র, 1927 ] 
40. /32— এত্ত J30. 


ক্ষেত্রফল ( কঠিনতর ) 
পূৰ্ব্ব শ্রেণীতে ক্ষেত্ৰফল সম্বন্ধীয় আলোচনা গুলি পুনরায় দেখিয়া লইয়| নিয়ের 
সমাধানগুলি দেখ | 
উদাহরণ 1, 10 একর পরিমাণ একটি বর্গাকার ক্ষেত্রের চারিদিকে বেড়া 
দিয়া ঘিরিতে গজ প্রতি 10 আনা হিসাবে কত খরচ হইবে? 
এখানে বরগক্ষেত্রের ক্ষেত্রফল = 10 একর _48400 বর্গগজ ; 
উহার প্রত্যেক বাহু »/হুন্তবুত্ত গজ =220 গজ, 
মোট বেড়ার দৈর্ঘ্য = বর্গক্ষেত্রের পরিসীমা = 290 গজ ১4৪৪০ গজ, 
“face খরচ-10 আনা x 880 =550 টাঁকা। 
উদাহরণ 2. ৪ গজ দীর্ঘ ও 6 প্রশস্ত একটি আয়তক্ষেত্রের অতিভুজ 
বা কর্ণের পরিমাণ কত? 
(কৰ্ণ) = (দৈর্ঘ্য)০+ (প্রস্থ) 
s এখানে (FI)? =(82+62) বর্গগজ- 100 বৰ্গগজ 
'' {= VIOO গজ-10 গজ। 
উদাহরণ 8. একটি আয়তক্ষেত্রের দৈৰ্ব্য প্রস্থের দেড়গুণ এবং উহাকে 
সমতল করিবার জন্য প্রতি বর্গগজে 5 আনা হিসাবে 1470 টাকা ব্যয় হইল। 
প্রতি গজে 4 টাকা হিসাবে উহাকে তারের বেড়া দিয়া ঘিরিতে কত খরচ 
হুইবে? [ পা. প্র. 1926 ] 
ৃ এখানে দৈৰ্ঘ্য =F প্ৰস্থ; 5 আনা= কু টাকা। 
মাঠের ক্ষেত্রকল-(1470 টাকা + টাকা ) বৰ্গগজ 


14079 বৰ্গগজ =294 ১16 বর্গগজ ; 


=== === 


ক্ষেত্রফল 237 


স্থতরাং দৈৰ্ঘ্য * প্রস্থ-294৯:16 বৰ্গগজ, 
al, প্রস্থ» প্রস্থ 294X 16 বর্গগজ, 


বা, (প্রস্থ)গ= ত 16x2 বর্গগজ-196 X16 বর্গগজ। 


ত প্রস্থ ee 16 গজ- {4 4 গজ- 56 গজ; 
', দৈর্ঘ্য -$৯* 56 গজ= ৪4৫ গজ। 
+", মোট বেড়ার মাপ-মাঠের পরিমীম1_ ( ৪4 গজ + 50 গজ) 
=280 গজ। 
2. নিৰ্ণেয় খরচ =4 টাক| x 280=1120 টাকা | 
উদাহরণ 4. 36 ফুট দীৰ্ঘ ও 19 ফুট বিস্তৃত একটি ঘর 12 ইঞ্চি পুরু 
দেওয়াল দিয়া ঘেরা এবং উহার বাহিরে চারিধারে 9 ফুট প্রশস্ত বারাণ্ডা আছে। 
প্রতি বর্গগজ 6 আনা হিসাবে এ বারাণ্ডার জন্য কত খরচ হইয়াছে? 
[ ক. প্র, 1946 ] 
ঘরের মেঝের দৈৰ্ঘ্য 86 ফুট টু 
ও প্রস্থ 19 ফুট। 
দেওয়াল 19 ইঞ্চি, 
বা ] ফুট পুর, 
দেওয়ালের বাহির দিকে 
ঘরের দৈৰ্ঘ্য -(36+-14+1) বা 
38 ফুট এবং প্রস্থ=(194+2) 
বা 21 ফুট । 
চারিদ্রিকের বারাগার মোট দৈৰ্ঘ্য = (56+21)X2 ফুট ; 
*নুতরাং বারাগার কালি=2(564-21) ২9 বর্গফুট 2৯7 বর্গগজ, 
নির্ণেয় খরচ =2 77 6 আনা =? টাকা 12 আনা| | 
*[ দ্রষ্টব্য £--অন্যভাবেও বারাণডার কালি করা যায়। যথা, বারাপ্ডার 
=(38+5x9)x(214+2%9) _ বৰ্গফুট -- 38১91 বগফুট = 1386 
বৰ্গফুট 154 বর্গগজ |] 


238 পাটীগণিত 


উদাহরণ 5. 50 গজ দীর্ঘ ও 40 গজ প্ৰশস্ত কোন আয়তক্ষেত্রের দুই 
পাৰ্শ্বের মধ্যস্থল হইতে 4 ফুট প্রশস্ত দুইটি পথ অপর দুইটি বিপরীত পাৰ্শ্বের 
agza পর্য্যন্ত গিয়াছে। প্রতি বর্গফুট 12 আনা হিসাবে পথটি পাক! করিতে 
কত খরচ হইবে? 

50 গজ 150 ফুট, 


150° i 
40 গজ = 120 ফুট । 
দৈর্ঘ্য বরাবর পথটির কালি= 
10১4 বৰ্গফুট = 600 বর্গফুট । | | 
এবং প্রস্থ বরাবর পথটির কালি এ ৰ 
=120X বর্গফুট =480 বৰ্গফুট | 
** পথ দুইটির মোট কালি | 


(6004-480)ব, ফু. = 1080 ব. ফু. । 

কিন্তু পথ দুইটি যেস্থানে পরস্পর ছেদ করিয়াছে সেই কখগথ সাধারণ 
অংশের কালি=4 ফুট»4 ফুট= 16 বর্গফুট। মোট কালির সহিত এই 
সাধারণ অংশের কালি দুইবার ধর! হইয়াছে । অতএব, যে অংশ পাকা করিতে 
হইবে তাহার মোট কালি 1080 বর্গফুট - 16 বর্গফুট = 1064 বৰ্গফুট | 

নিৰ্ণেয় খরচ = 12 আনা x 1064=798 টাকা | 

উদাহরণ 6. 408 ফুট দীর্ঘ ও 231 ফুট প্রশস্ত একটি আয়তক্ষেত্রকে 
কতকগুলি পূর্ণসংখ্যক বর্গাকার টালি দ্বারা ঢাকিতে হইবে। কোন্‌ বৃহত্তম 
মাপের টালি ব্যবহার করা যাইবে এবং ওঁ টালি কতগুলি লাগিবে? 

এখানে টালিগুলি বর্গাকার বলিয়া উহাদের দৈৰ্ঘ্য ও প্রস্থ সমান। আবার, 
পূৰ্ণসংখ্যক টালি লাগিবে বলিয়| টালির বাহু দ্বার! ক্ষেত্রটির দৈৰ্ঘ্য ও প্রস্থ দুইটিই 
বিভাজ্য হওয়| চাই; স্থতরাং দেখিতে হইবে কোন্‌ বৃহত্তম রাশির দ্বারা 408 
ফুট ও 281 ফুট বিভাজ্য 403 ফুট 231 ফুটের গ. সা. গু.=8 ফুট। 
s 8 ফু. ফু. বা 3 ফুট বর্গ এই বৃহত্তম মাপের টালি ব্যবহার করা যাইবে। 

আবার, নির্ণেয় টালির সংখ্যা 498x281 = 10472. 


ক্ষেত্রফল 239° 


উদাহরণ 7. 12 ফুট দীর্ঘ, ৪ ফুট প্রশস্ত ও 10 ফুট উচ্চ একটি ঘরে 
প্রত্যেকটি 6 ফুট ১4 ফুট মাপের দুইটি দরজ| এবং প্রত্যেকটি 5 ফুট 8 ফুট 
মাপের চারিটি জানাল! আছে। প্রতি বর্গফুট 3 পাই হিমাবে এ ঘরের দেওয়াল 
T- চারিটি চুণকাম করিতে কত খরচ হইবে? 
"জানাল! ও দরজ| সমেত চারি দেওয়ালের কালি = (দৈর্ঘ্য + atx) x উচ্চতা! 
=2(12 ¥B+8 ফুট) x 10 ফুট =400 বৰ্গফুট ; 
একটি দরজার কালি=ণ ফুট ১4 ফুট = 24 বর্গফুট । 
| .", Of দরজার কালি =24 বর্গফুট x2=48 বৰ্গফুট | 
আবার, 4টি জানালার কালি=5 ফুট %৪ ফুট %4=০0 বৰ্গফুট ৷ 
, দরজা ও জানালাগুলির মোট কালি-48 বৰ্গফুট +-60 বৰ্গফুট 
=108 বৰ্গফুট | 
A PS যে অংশ চূণকাম করিতে হইবে তাহার কালি 
=400 বর্গফুট --108 বর্গফুট =292 বৰ্গফুট | 
, নিৰ্ণেয় খরচ-3 পাই 292=৪76 পাই =4 টাকা 9 আনা। 


প্রন্মমাল। 37 


1. একটি আয়তক্ষেত্রের দৈৰ্ঘ্য উহার প্রস্থের 3 গুণ এবং 13 ফুট বর্গ 
পাথর দিয়! Bei আবৃত করিতে 2028 খান! পাথর লাগে। ক্ষেত্রটির দৈৰ্ঘ্য 


কত? [প. প্র. 1982 } 
2. একটি বৰ্গক্ষেত্ৰের ক্ষেত্রফল 9 একর 3. AV 8'16 বৰ্গপোল। উহার 
বাহুর দৈৰ্ঘ্য কত ? [ ক. প্র. 1904 ]' 


8. একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর । প্রতি গজে 6 আনা ৪ পাই 
হিসাবে উহার চারিধারে বেড়া দিতে কত খরচ লাগিবে?  [ ক. প্র. 1913 J 


240 পাটীগণিত [ প্ৰশ্নমালা 37] 


4. একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2028 বর্গগজ এবং উহার দৈর্ঘ্য 
প্রস্থের 13 গুণ; উহার দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর | [ ঢা. প্র. 1994] 

5. একটি রোলার দিয়! % একর পরিমিত জমির ঘাস কাটিতে 6 মাইল 
ঘুরিতে হয়। রোলারটির প্রস্থ কত? 

6. 80 ফুট দীর্ঘ ও 60 ফুট প্রশস্ত আয়তক্ষেত্রের একবার কোণাকোণি 
চলিলে কত পথ চলা হইবে? 

7. একটি বাগানের দৈর্ঘ্য 21 গজ ও প্রস্থ 10 গজ এবং উহার বাহিরে 
চারিধারে 6 ফুট প্রশস্ত একটি পথ আছে। প্রতি vite 5% পাই হিসাবে 
পথটি পাকা করিতে কত খরচ হইবে? [ ঢা. প্র. 1933 ] 

8. একটি 40 একর পরিমিত বর্গক্ষেত্রকে ঘিরিয়| 30 ফুট প্রশস্ত একটি 
রাস্তা আছে। 2 ফুট দীর্ঘ ও 1 ফুট 6 ইঞ্চি প্রশস্ত প্রস্তর দ্বারা রাস্তাটি প্রস্তুত 
করিতে কতগুলি প্রস্তর লাগিবে? [ঢা. প্র. 1935 ] 

9. একটি ঘরের দৈৰ্ঘ্য প্রস্থের 3 গুণ এবং প্রতি বর্গগজ 7 টাক! ৪ আন! 
হিসাবে ঘরখানি কার্পেট দিয়া ঢাকিতে 1102 টাক! 8 আনা ব্যয় হইল । ঘরের 
দৈৰ্ঘ্য ও প্রস্থ কত? [ ক. প্র. 1948 ] 

10. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 48 ফুট এবং প্রস্থের 3 গুণ। উহার 
পরিসীমার সমান পরিসীমা-বিশিষ্ট বর্গক্ষেত্রকে 18/১%8/ মাপের পাথর দিয়া 
বাধাইতে কতগুলি পাথর লাগিবে? [ ঢা. প্র. 1995] 

11. 16’x12' পরিমিত একটি গৃহের মেঝে 3 ফুট বিস্তৃত কার্পেট দিয়া 
আবৃত করা হইল। প্রতি গজ কার্পেটের মূল্য 2 টাকা ৪ আন! হইলে মোট 
কত বায় হইল? 

12. দুইটি বর্গক্ষেত্রের মোট ক্ষেত্রফল 1170 একর । একটি ক্ষেত্রের বাহু 

অপর ক্ষেত্রের বাহুর & অংশ; প্রত্যেক ক্ষেত্রের পরিমাণ কত? 

18. 100 ফুট দীর্ঘ ও 80 ফুট বিস্তৃত মাঠের ভিতরে চারিধারে ৪ ফুট 
প্রশস্ত একটি পথ আছে । পথটির ক্ষেত্রফল কত এবং উহাকে প্রতি বর্গগজ 
ঠ আনা 8 পাই হিসাবে বাধাইতে কত খরচ হইবে? [ ক. প্র. 1912] 


ক্ষেত্রফল 241 


14. 80 ফুট দীর্ঘ একটি গৃহ কার্পেট দিয়া ঢাকিতে 150 টাকা খরচ. 
হইল; কিন্তু উহার প্রস্থ ঠ ফুট কম হইলে, 120 টাকা ব্যয় হইত। গৃহটির, 
প্রস্থ কত? [ ক. & 1949 ] 

_15. 900 গজ বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহিরে চতুদ্দিকে 20 ফুট 
প্রশস্ত পথ আছে। প্রতি 100 বর্গফুটে 1 টাকা 4 আনা হিসাবে পথটি, 
বাধাইতে কত খরচ লাগিবে? 

/16. একটি ঘরের মেঝের ও ছাঁদের ক্ষেত্রফল একত্রে উহার চারি, 
দেওয়ালের ক্ষেত্রফলের সমান। ঘরের দৈৰ্ঘ্য 20 ফুট ও প্রস্থ 16 ফুট হইলে, 
উহার উচ্চতা কত? [ ঢা, প্র. 1981 ], 

17. 27 ফুট ৪ ইঞ্চি দীর্ঘ, 21 ফুট 4 ইঞ্চি বিস্তৃত ও 4 গজ উচ্চ একটি 
গৃহের চারিটি দেওয়াল প্রতি গজ 9 পাই হিসাবে কাগজ দিয়া ঢাঁকিতে কত, 
ব্যয় হইবে? [ ক. প্র, 1947 J, 

18. 452 ফুট দীৰ্ঘ ও 404 ফুট প্রশস্ত প্রাঙ্গণকে সমান বর্গাকার প্রস্তর 
দ্বার! বাধাইতে বৃহত্তম কি মাপের প্রস্তর ব্যবহার কর! যাইতে পারে? 

[ এ..প্র. 1897 ]| 

Aad 21 ফুট দৈৰ্ঘ্য, 15 ফুট প্রস্থ ও 10 ফুট উচ্চতা বিশিষ্ট একটি ঘরের, 
দেওয়ালগুলি 90 ইঞ্চি বিস্তৃত কাগজ দ্বারা আবৃত কর! হইল। প্রতিগজ' 
কাগজের মূল্য 83 পেন্স হইলে মোট কত ব্যয় হইল? [ক. প্র, 1018], 
৬৪০. একটি গৃহের চারি দেওয়ালের ক্ষেত্রফল 660 বর্গফুট এবং মেঝের, 
ক্ষেত্রফল 270 বর্গফুট ; উহার প্রস্থ 15 ফুট হইলে, ঘরটির উচ্চত| কত? 

21. 385 ফুট 60 ফুট মাপের একটি প্রাঙ্গণকে পূর্ণমংখ্যক সমান, 
বর্গাকার টালির দ্বারা আবৃত করিতে হইলে, বৃহত্তম কি মাপের টালি ব্যবহার 
করা যায় এবং মেই টালির সংখ্যা কত হইবে? 

22. একটি ঘরের উচ্চতা 18 ফুট এবং দৈৰ্ঘ্য প্রস্থের feet! উহার, 
দেওয়ালগুলি ঢাকিতে 2 ফুট বিস্তৃত 143 গজ কাগজ লাগিল। ঘরটির মেঝের 
ক্ষেত্রফল কত? [UL বো. 1984] 


242 পাটীগণিত [aaa 37] 


'_ 98, প্রতি বৰ্গফুট 5 শিলিং হিসাবে একটি 10 ফুট উচ্চ ও 20 ফুট দীর্ঘ 
"ঘরের দেওয়ালগুলি রং করিতে 190 পাউণ্ড খরচ হইল। উহার মেঝেতে 
'প্রতিগজ 3 টাকা 2 আনা হিসাবে কার্পেট বসাইতে কত খরচ হইবে? 

[ ক প্র. 10950] 

১24. যে গৃহের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 12 ফুট, ৪ ফুট ও 10 ফুট 
তাহার চারিটি দেওয়ালকে 4 ইঞ্চি] ইঞ্চি মাপের অর্দ-আনার ডাক-টিকিট 
দিয়া আবৃত করিতে কত ব্যয় হইবে? [ ক. প্র. 1918] 

25. 17 ফুট 7 ইঞ্চি দীর্ঘ, 12 ফুট 5 ইঞ্চি বিস্তৃত ও 10 ফুট উচ্চ একটি 
গৃহে 4১৫৪ মাপের ৪টি জানালা এবং 6১৯৫4 মাপের এটি দরজা আছে। 
ওঁ ঘরের দেওয়ালগুপিকে ৪ ফুট চওড়| কাগজ দিয়! ঢাকিতে কত গজ কাগজ 
‘লাগিবে? _ 

96. একটি ঘরের দৈৰ্ঘ্য 24 ফুট ও উচ্চতা 12 ফুট এবং উহার দেওয়াল- 
"গুলিকে চুণকাম করিতে প্রতি বর্গগজ 3 আনা হিসাবে মোট 17 টাকা ব্যয় 
হুইল। ঘরটির প্রস্থ কত? [ ক, প্র. 1943 ] 

27. 12 ফুট 6 ইঞ্চি দীর্ঘ, 7 ফুট 6 ইঞ্চি প্রশস্ত ও 12 ফুট উচ্চ একটি 
"ঘরের চারিটি দেওয়াল 4% ইঞ্চি * ইঞ্চি মাপের অৰ্দ্ধ" আনার ডাক-টিকিট দিয়| = 
ঢাকিতে কত খরচ হইবে? [ ক. প্র. 1915 ] 

28. 16 ফুট প্রশস্ত ও 12 ফুট উচ্চ একটি ঘর মাদুর দিয়া! ঢাকিতে প্রতি 
বর্গগজে ৪ আমা হিমাবে? টাকা 9 আনা 4 পাই খরচ হইল। ওঁ ঘরে 
ফুট ৮৫৪ ফুট মাপের 6টি দরজা! আছে, উহার দেওয়ালগুলিতে | হারে কাগজ 
'বসাইতে কত খরচ হইবে? [ ক. প্র, 19006] 

[দ্ৰষ্টব্য £__ঘরে কার্পেট ব| মাদুর লাগান ( matting) হয় কেবল 
"মেঝেতে এবং কাগজ লাগান হয় কেবল চারিটি দেওয়ালে | ৷ 


29. একটি গৃহের দৈৰ্ঘ্য প্রস্থের দ্বিগুণ | প্রতি বৰ্গগজে 5 শিলিং হারে 
উহাতে কার্পেট লাগাইতে 6 পাউণ্ড 2 শিলিং 6 পেন্স এবং প্রতি বগগজ 


ক্ষেত্রফল 248 
9 পেন্স হারে দেওয়াঁলগুলি রং করিতে 2 পাউণ্ড 12 শিলিং 6 পেন্স ব্যয় হইল। 
এ গৃহের মাত্র! (দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চত| ) নির্ণয় কর। [ পা. প্র, 1925] 
80. 150 গজ দীর্ঘ ও 120 গজ প্রশন্ত একটি আয়তাকার বাগানের ছুই 
পাৰ্শ্বের মধ্যস্থল হইতে 12 ফুট বিস্তৃত দুইটি ata অপর ছুই বিপরীত tick 
মধ্যস্থল পৰ্য্যন্ত সোজ| গিয়াছে। প্রতি বর্গগজ 1 টাকা 2 আনা হারে ও atel 
দুইটি, বাধাইতে কত ব্যয় হইবে? [ক. প্র. 1949 ] 
৮৪1, একটি ঘরের ভিতরের দৈর্ঘ্য 42 ফুট 6 ইঞ্চি এবং প্রস্থ 22 ফুট 
'9 ইঞ্চি। উহার দেওয়াল 2 ফুট 3 ইঞ্চি পুরু এবং উহার বাহিরে চারিপার্শ্বে 
10 ফুট 6 ইঞ্চি প্রশস্ত একটি বারান্দা আছে। 4 ইঞ্চি ইঞ্চি মাপের 
টালি দ্বারা এ বারান্দা পাকা করা হইল। প্রত্যেক টালির মূল্য 9 পাই হইলে 
‘মোট কত ব্যয় হইয়াছে? [ ক. প্র. 1945 ] 
82. 100 গজ দীর্ঘ ও 50 গজ প্রশস্ত একটি আয়তাকার প্রাঙ্গণে দৈর্ঘ্য ও 
aay সমান্তরাল 4 গজ বিস্তৃত দুইটি রাস্তা আছে। প্রতি wine বীধাইতে 
12 আনা এবং কাকর বসাইতে 6 আন! বায় হয়। বাল্ডায় কীকর বসাইতে 
ও প্রাঙ্গণটি বাধাইতে মোট কত ব্যয় হইবে ? [ ক. প্র. 1887 J 
38. 36 ফুট দীর্ঘ ও 19 ফুট বিস্তৃত একটি গৃহের দেওয়ালগুলি 12 ইঞ্চি 
পুরু এবং উহার বাহিরে চারিধারে 9 ফুট প্রশস্ত একটি বারান্দা আছে। প্রতি 
বর্গগজ 12 আনা হারে বারান্দাটি পাকা করিতে কত ব্যয় হইবে? 
84. ঘণ্টায় মাইল বেগে চলিয়! এক ব্যক্তি একটি আয়তক্ষেত্রের একধার্‌ 
5 মিনিটে এবং চারিধার 14 মিনিটে চলিতে পারে। এ ক্ষেত্রের ক্ষেত্ৰফল 
নিৰ্ণয় কর। [ol Ctl. 1946 J 


244 পাটীগণিত 


ঘন পরিমাণ = 
পূৰ্ব্বে ঘন পরিমাণ সম্বন্ধে আলোচনা করা হইয়াছে। নিয়ে আরও কতিপয় 
সমাধান দেখান হইল। 


উদাহরণ 1. একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ ও উচ্চতার তিনগুণ এবং 
উহাতে 288 ঘনফুট বায়ু ধরে। ঘরটির মেঝের ক্ষেত্রফল কত? 


এখানে matt, উচ্চতা = দৈৰ্ঘ্য 


আবার, দৈঘ্য * প্রস্থ Tiwi =288 ঘনফুট, 
A দৈর্ঘ্য, দৈৰ্ঘ্য _ 
শত দৈৰ্ঘ্য TT x TT =288 ঘনফুট, 
বা, CH)” 989 ঘনফুট, 


ৰা, ( দৈৰ্ঘ্য )3=288 ঘ. F.X 6 =1728 ঘ. ফু.=(12)* ঘনফুট, 
** দৈৰ্ঘ্য = 12 ফুট। 
'*_ নিৰ্ণেয় মেঝের ক্ষেত্ৰফল = দৈর্ঘ্য প্রস্থ 
= ] ফুট ১12 ফুট = 72 বৰ্গফুট | 


উদাহরণ 2. একটি বৰ্গাকার চৌবাচ্চায় 4 টন 1 কোয়ার্টার 12 পাউণ্ড 
জল ধরে এবং এক ঘনফুট জলের ওজন 1000 আউন্স। চৌবাচ্চাটি 4 ফুট 
গভীর হইলে উহার দৈৰ্ঘ্য ও প্রস্থ কত? 
4 টন 1 কো. 12 পা-=9000 পা.= 144000 আউন্স 
1 ঘনফুট জলের ওজন = 1000 আউন্স 
'* চৌবাচ্চাটির ঘনফল = (144000-> 1000) ঘনফুট = 144 ঘনফুট, 
কিন্তু উহার গভীরতা =4 ফুট, 
৷, ৰৰ্গাকার চৌবাচ্চাটির মেঝের কালি: বর্গফুট =36 বৰ্গফুট 
+ উহার দৈর্ঘ্য ও প্রস্থ এত্যেকটি = /36 ফুট = ফুট। 


স্পা... জাি”ুঁ======== == এ===== 


ঘন পরিমাণ 245 


উনার, 16 ফুট দীর্ঘ, 14 ফুট বিস্তৃত ও 10 ফুট উচ্চ কোন 
চৌবাচ্চার ভিতরের চারিধারে সীমার পাত বসান হইল। এক বর্গফুট সীপার 
পাতের ওজন 12 আউন্স এবং এক হন্দর সীসার মূল্য 9 শিলিং 4 পেন্স হইলে 
মোট কত ব্যয় হইল? 
ভিতরের চারিধারের ক্ষেত্রফল-৪ ( দৈর্ঘ্য +-প্রস্থ ) x উচ্চতা 
(16 ফু.+14 ফু.) x 10 ফু. = 600 বর্গফুট; 
600 বর্গফুট সীসার ওজন= 600 12 আউন্স = 14১১9৮৮ হন্দর, 
1 হন্দর সীনার মূল্য =9 শি. 4 পে. =} শিলিং, 
n নিৰ্ণেয় খরচ = ৷৷ fA =I শি.= 1 পা, 17 শি. 6 পে. । 


উদাহরণ 4. 30 ফুট দীর্ঘ ও 27 ফুট বিন্থত একটি আয়তক্ষেত্রের 
চারিদিকে' 10 ফুট উচ্চ ও 1 ফুট 6 ইঞ্চি পুরু প্রাচীর Frits করিতে 6 ইঞ্চি 
WY, 4 ইঞ্চি বিস্তৃত ও 3 ইঞ্চি পুরু কতগুৰি ইট লাগিবে? 


'প্রাচীরের তলদেশের ক্ষেত্রফল = 3041872 
2(33-+27) x বৰ্গফুট = 
= 180 বৰ্গফুট | 
প্রাচীরের ঘনফল= 


তলের ক্ষেত্রফল X উচ্চতা 
= 180 ব. ফুট X10 ফুট 
= 1800 ঘনফুট | ডালে a য়া. 
প্রত্যেক ইটের ঘনফল= ফুট X 3 ফুট % 2 ফুট ঘনফুট | 
** নিৰ্ণেয় ইটের সংখ্যা 1800 ঘনফুট + পু ঘনফুট =43200. 
উদাহরণ 5. . অর্ধ ইঞ্চি পুরু কাঠ দ্বার| falas একটি বাক্সের বহির্তাগের 
দৈৰ্ঘ্য 16 ইঞ্চি, প্রস্থ 12 ইঞ্চি ও উচ্চতা 7 ইঞ্চি। (1) বাঝ্সটির ভিতরের 
ঘনফল কত? (2) উহার জন্য কত বর্গ ইঞ্চি কাষ্ঠ লাগিয়াছে? (3) প্রতি 
ঘনফুট কাষ্ঠের ওজন 12 সের হইলে বাক্সটির ওজন কত? 
16—X 


246 পাটীগণিত 


(1) এখানে কাষ্ঠ ঠু ইঞ্চি পুরু বলিয়! বাঝ্সটির ভিতরের দিকে দৈৰ্ঘ্য, প্রস্থ 
ও উচ্চতা (4x2) বা 1 ইঞ্চি করিয়া কম হইবে। 
বাক্সটির ভিতরের ঘনফল= 15 * 11 ৯6 ঘনইঞ্চি_990 ঘনইঞ্চি। 
(2) ataia মোট ঘনফল= 16 X12 7 ঘনইঞ্চি = 1844 ঘনইঞ্চি, 
এবং উহার ভিতরের ঘনফল = 990 ঘনইঞ্চি, 
e কাষ্ঠের মোট ঘনফল= (1844-990) ঘ. ই.= 854 ঘনইঞ্চি ; 
e facta কাষ্টের পরিমাণ= 854 ঘনইঞ্চি] ইঞ্চি=708 বর্গ ইঞ্চি। 
(3) বাক্সটির ওজন= 354 ঘনইঞ্চি কাষ্টের ওজন 
= তত ঘনফুট কাষ্ঠের ওজন 
=y r X72 সের =233 সের। 


agate 38 


1. এক ঘনফুট প্রস্তরের ওজন 249 পাউণ্ড হইলে 3 ফুট 6 ইঞ্চি দীর্ঘ, 
2 ফুট 6 ইঞ্চি প্রশস্ত ও 2 ফুট পুরু প্রস্তরথণ্ডের ওজন কত পাউণ্ড ? 

2. একটি চৌবাচ্চায় 750 গ্যালন জল ধরে । এক গ্যালন জলের ওজন 
10 পাউণ্ড'এবং 1 ঘনফুট জলের ওজন 1000 আউন্স হইলে, কত ঘনফুট জলে 
ওঁ চৌবাচ্চাটি wie করা যাইবে? 

8, 1 গ্যালন জলের ওজন 10 পাউণ্ড এবং 1000 আউন্স জল 1 ঘনফুট 
আধারে থাকে 12 ফুট 10 ফুট ১2 ফুট 6 ইঞ্চি আয়তনের চৌবাচ্চায় কত 
*গ্যালন জল ধরিবে? 

4. কোন স্থানে 7” বৃষ্টিপাত wai যদি প্রতি ঘনফুট জলের ওজন 
800 আউন্স হয়, তবে এ স্থানে প্রতি একরে কত টন বৃষ্টিপাত হইয়াছে? 

5. একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ এবং উচ্চতার 5 গুণ এবং উহাতে 
(14400 ঘনফুট বায়ু ধরে । « ঘরটির মেঝের ক্ষেত্রফল কত ? 

6. 5% ফুট গভীর কোন বর্গাকার- চৌবাচ্চায় 5 টন জল ধরে। এক 
ঘনফুট জলের ওজন 1000 আউন্স হইলে চৌবাচ্চাটির দৈর্ঘ্য ও প্রস্থ কত? 


54 ৫:৮7 


ঘন পরিমাণ 247 


7. 18 ফুট দীর্ঘ, 12 ফুট বিস্তৃত ও 4 ফুট উচ্চ কোন চৌবাচ্চার 
ভিতরের চারি গাত্রে সীসার পাত বসান হইল। এক বর্গফুট সীমার পাতের 
ওজন 14 আউন্দ এবং এক হন্দর সীদার মূল্য 16 শিলং ৪ পেন্স হইলে মোট 
কত ব্যয় হইবে? 

8. একটি চৌবাচ্চায় 2433 ঘনফুট জল ধরে। 4 ফুট 4 ইঞ্চি গভীর 
অন্য একটি বৰ্গাকার তলবিশিষ্ট চৌবাচ্চায় যদি উহার 4 গুণ জল ধরে, তবে 
দ্বিতীয় চৌবাচ্চাটির দৈৰ্ঘ্য কত? [ ক. প্র. 1910] 

9. 10} ফুট গভীর একটি চৌবাচ্চার দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এবং উহাতে 
374 টন জল ধরে। এক ঘনফুট জলের ওজন 1000 আউন্স হইলে চৌবাচ্চাটির 
দৈৰ্ঘ্য ও বিস্তার কত? [ মা, প্র, 1926] 

10. 120 ফুট দীর্ঘ ও 90 ফুট বিস্তৃত একটি আয়তাকার উদ্যানের 
বাহিরে চারিদিকে 6 ফুট উচ্চ এবং 9 ইঞ্চি পুরু প্রাচীর প্রস্তুত করিতে 9 ইঞ্চি 
দীর্ঘ, 43 ইঞ্চি প্রশস্ত ও 3 ইঞ্চি পুরু কতগুলি ইট লাগিবে? [ক. প্র. 1935] 

11. এক ইঞ্চি পুরু কাঠের তক্তা দ্বারা একটি বাক্স প্রস্তুত করিতে হইবে। 
বাক্মটির অন্তর্ভাগের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 15 ইঞ্চি, 19 ইঞ্চি ও 
8 ইঞ্চি হইলে, উহা প্ৰস্তুত করিতে কত ঘন ইঞ্চি তক্তা লাগিবে? 

12. একটি বাক্সের বহির্ভাগের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 16 ইঞ্চি, 
19 ইঞ্চি ও 10 ইঞ্চি। অৰ্দ্ধ ইঞ্চি পুরু তক্তা দ্বারা উহ! প্রস্তুত কর! হইল। 
এক ঘনফুট তক্তীর ওজন 7h মের হইলে বাক্সটির ওজন কত? 

18. 60 ফুট দীর্ঘ ও 30 ফুট বিস্তৃত একটি আয়তাকার বাঁগানকে 
চারিধারে 9 ফুট উচ্চ ও 1 ফুট পুরু দেওয়াল দিয়া ঘেরা হইল। প্রত্যেক 
ইটের মাপ 9 ইঞ্চি 6 ইঞ্চি 8 ইঞ্চি হইলে, এ দেওয়াল গাথিতে মোট কত 
ইট লাগিয়াছিল? 

14. একটি আয়তাকার উদ্যানের দৈধ্য 100 ফুট ও প্রস্থ 60 ফুট। 
উহার বাহিরে চারিপার্খে 5 ফুট প্রশস্ত পথ আছে। এ পথে 3 ইঞ্চি পুরু 


248 পাটীগণিত [ প্রশ্নয়াল৷ 38 J 


করিয়া কাকর বিছাইতে প্রতি ঘনগজে 5 শিলিং 8 পেন্স হিসাবে কত ব্যয় 
হইবে? । 

18. 120 ফুট দীর্ঘ ও 100 ফুট প্রশস্ত একটি জমির মাঝে 60 ফুট দীর্ঘ ও 
50 ফুট প্রশস্ত একটি তৃণাচ্ছাদিত অংশ আছে। জমিটির অবশিষ্ট অংশে 
6 ইঞ্চি পুরু করিয়| কীকর ফেলিতে প্রতি ঘনগজে 4 টাকা ৪ আনা হিসাবে 
কত খরচ হইবে? [যু প্র. 1982] 

16. 12 ফুট, দীর্ঘ ৪ ফুট বিস্তৃত ও 6 ফুট গভীর একটি চৌবাচ্চায় 4 ফুট 
গভীর জল আছে। 6 ইঞ্চি £4 ইঞ্চি 8 ইঞ্চি মাত্রাযুক্ত কতগুলি ইট উহাতে 
ফেলিলে জল চৌবাচ্চার ঠিক কানায় ক'নায় উঠিবে? [এখানে ইট জল 
শোষণ করে না মনে কর। ] 

3, এক ঘনফুট জলের ওজন 1000 আউন্স | দুই একর পরিমিত জমিতে 
বন্যায় 4000. টন জল দীড়াইল। এ জলের গ্রভীরতা৷ কত ইঞ্চি ( দুই দশমিক 
স্থান পর্যন্ত )? [প. প্র. 1891] 

18. 75 গজ দীর্ঘ, 50 গজ প্রশস্ত ও 11 ফুট TS একটি চৌবাচ্চা 
জলপূৰ্ণ আছে। 5 ফুট দীৰ্ঘ, 5 ফুট প্রশস্ত ও 27 ইঞ্চি গভীর 12 খানি জলের 
গাড়ীতে কতবার জল লইলে চৌবাচ্চার জল 6 ইঞ্চি কমিয়| যাইবে? 


bed অধ্যায় 
শতকরা হিসাব ( Percentage ) 


58. শতকরা (Percent) কথাটির দ্বারা প্রতি শতে অর্থাৎ প্রত্যেক 
100-তে বুঝায়। এইরূপ একশতের উপর যে হিসাব করা হয়, তাহাকে 
শতকর। হিসাব aa | 

মনে কর, তোমার নিকট 10 টাকা ছিল। তুমি তাহা হইতে 3 টাকা 
খরচ করিয়াঁছ। তাহ! হইলে বলা যায় যে, তুমি তোমার টাকার এট অংশ খরচ 
করিয়াছ। উহার হরকে যদি 100-তে পরিণত করা হয়, তবে Val হইবে 
SY বা oy | তোমরা ভগ্নাংশ শিখিবার সময় দেখিয়াছ যে, io বলিলে 
100 ভাগের 90 ভাগ বুঝায়। yh এবং কুট একই ভগ্নাংশ, সুতরাং বুঝা 
গেল যে, 10-44 মধ্যে 9 যাহা, এক শতের মধ্যে 909 তাহাই । অতএব 
বলিতে পারা যায় যে, তুমি শতকরা 30 টাকা খরচ করিয়াছ। 

এখানে অবশ্য তুমি প্রকৃতপক্ষে 30 টাকা খরচ কর নাই, মাত্র 3 টাকা 
খরচ করিয়াছ; কিন্ত প্রতি 10 টাকায় ৪ টাকা খরচ হইলেই 100 টাকাতে 
30 টাকাই খরচ হয়। ইহা! অন্য প্রকারে বুবিয়| দেখ, 

তুমি 10 টাকায় খরচ করিয়াছ ৪ টাকা 
আতর 2787৮ (ieee 
510055৮৮100 টাকা বা 30 টাকা। 
ইহা হইত দেখিলে যে, 38 অংশও যাহা, শতকরা 30-6 তাহাই। স্থতরাং 
কোন ভগ্নাংশকে 100 দিয়! গুণ করিলেই শতকর| হিসাব পাওয়া 
যায় । 

আবার দেখ, যদি বলা হয় যে, শতকরা 40 জন বালক পরীক্ষায় উত্তীৰ্ণ 

হইয়াছে, তবে বুঝাইবে যে প্রত্যেক 100 জনের মধ্যে 40 জন অর্থাৎ 


250 পাটীগণিত 


বালকগুলির 100 ভাগের 40 ভাগ বা 4 উত্তীর্ণ হইয়াছে। ইহা হইতে জান} 
গেল যে, ASFA কত বল! থাকিলে তাহাকে 100 দিয়া ভাগ করিলে 
তাহা ভগ্াংশে প্রকাশিত হয়৷ 

শতকরা! বুঝাইবার জন্য “% এই সাঙ্কেতিক চিহ্নটি ব্যবহার করা হয়। 
সুতরাং 30% দ্বার! বুঝায় শতকরা 301 


কতিপয় প্রশ্নের সমাধান 


উদাহরণ 1. শতকরা 55-কে অর্থাৎ 5%-কে ভগ্নাংশে প্রকাশ কর। 
শতকরা 55 ব| 55%= 100 ভাগের 55 ভাগ = বুধ = l 
উদাহরণ 2. 40 মণ চিনির শতকরা 15 বলিলে কত মণ বুঝায়? 
শতকরা 15= তু; ** 40 মণের শতকরা 15=40 TAX সু = মণ। 
উদ্দাহরণ ৪. $ ভগ্নাংশটি দ্বারা শতকরা হার কত বুঝায়? 
$= F280 = yoo ; অতএব, শতকরা হার_8০0। 
উদাহরণ 4. কোন দুর্গে 5400 সৈন্য ছিল। উহাদের শতকর| 7) জন 
মারা গেল, মোট কত সৈন্য মারা গেল? 
7 : 3 
Digi last West er i 
Cate মৃত সৈন্যের সংখ্য| = 5411৯ 405. 
উদাহরণ 5. কোন ব্যক্তি 9000 টাকা ধার দিয়! 750 টাক! সুদ পাইল। 
শতকর| সুদের হার কত? 
9000 টাকার উপর স্থদ-750 টাক! 
এ 1 » এ » = eds টাকা 
~ 100 , 4 ৮ =s%>x 100 টাকা৪ঠ টাকা । 
“ স্থদের হার=শতকর! ৪3. 
উদাহরণ 6. কোন পরীক্ষায় শতকরা 20 জন অকুতকাধ্য হইল। যদি 
মোট 400 জন পরীক্ষায় উত্তীৰ্ণ হইয়| থাকে, তবে কতজন পরীক্ষা দিয়াছিল ? 


৮৮ 


শতকর| হিসাব 251 


are হইয়াছে শতকরা! 20 জন, স্থতরাং উত্তীর্ণ হইয়াছে শতকরা 
(100-20) বা 80 জন। স্থতরাং 
সমস্ত সংখ্যার 80%=400 জন 
"% ৮ ৮ 100%=4 X 100=500 জন। 
অতএব 500 জন পরীক্ষা দিয়াছিল। 
{ দ্ৰষ্টব্য £- কোন সংখ্যার 100% বলিলে পুরা সংখ্যাকে বুঝায়। ] 
( অথব| ) শতকর| 80 = + = $; অতএব, নিৰ্ণেয় সংখ্যার ঠ=400, 
|, নিৰ্ণেয় সংখ্য| = 400 x $= 5001 
উদাহরণ 7. চাউলের মূল্য 123% কমাতে টাকায় 2 সের চাউল বেশি 
পাওয়া গেল। পূর্বে টাকায় কত চাউল পাওয়! যাইত? 


লাল 
128%=190=} 


পূৰ্ব্বে 1 টাকায় যত চাউল পাওয়া যাইত, দাম কমাতে এখন (7) 
টাকায় al % টাকায় তত চাউল পাওয়া গেল। বাকি যে & টাকা রহিল 
তাহাতে আরও 2 সের চাউল পাওয়া গেল। অতএব, এখন চু টাকায় 2 সের 
চাউল পাওয়া যায়, সুতরাং | টাকায় উহার 7 গুণ ব| 14 সের চাউল পাওয়া 
গিয়াছে। অতএব পূৰ্ক্সে উহাই অর্থাৎ 14 সের চাউল 1 টাকায় পাওয়া যাইত। 


উদাহরণ ৪. চায়ের মূল্য 20% বাড়িল। চায়ের জন্য ব্যয় বুদ্ধি না 
করিয়া গৃহস্থকে পরিমাণে শতকরা কত হারে চা কেনা কমাইতে হইবে? 
এখানে চায়ের বদ্ধিত মূল্য পূর্ব মূল্যের 188; 
সুতরাং ব্যয় বৃদ্ধি ন! করিয়া এখন গৃহস্থকে পূর্বে যে পরিমাণ চা কিনিতে 
হইত তাহার 328 অংশ বা $ অংশ কিনিতে হইবে। 
*, হ্রাসের পরিমাণ =পূর্বা পরিমাণের (1-8) বা } অংশ 
= পূর্ব পরিমাণের 282% বা 168%. 
*, পরিমাণে 168% চা কম কিনিতে হইবে। 


252 পাটীগণিত 


“উদাহরণ 9. কাপড়ের মূল্য 15% বেশী হইয়াছে। কোন গৃহস্থকে 
কাপড়ের জন্য পূর্বের খরচ বজায় রাখিতে হইলে শতকরা কত হারে কাপড়ের 
পরিমাণ কম কিনিতে হইবে? 

কাপড়ের বৰ্ত্তমান মূল্য পূৰ্ব্ব মূল্যের Ls, 
৮. গৃহস্থকে কাপড়ের পূৰ্ব্ব পরিমাণের 398 অংশ কিনিতে হইবে। ' 
** হ্রাসের পরিমাণলপূৰ্ব্ব পরিমাণের (1-129) অংশ বা 3, অংশ 
লপূৰ্ব্ব পরিমাণের i a] 1328% ( উত্তর )। 
উদাহরণ 10. কোন ব্যক্তির প্রত্যেক বংসরে 10% হারে বেতন বৃদ্ধি 
হইয়া তৃতীয় বংসরে 484 টাকা বেতন হইল। প্রথমে তাহার বেতন 
কত ছিল? 
10% বুদ্ধির অর্থ 100 টাকার স্থানে 110 টাকা হওয়|। অতএব, পূর্ব 
বৎসরের বেতন পর-বসরের বেতনের 19 অংশ | 
এখানে তৃতীয় বংসরের প্রথমে বেতন হইয়াছে 484 টাকা, 
“* দ্বিতীয় বংসরের গোড়ায় বেতন ছিল 41 x 484 টাকা, 
** প্রথম বৎসরের গোড়ায় বেতন ছিল 1৫৮ 111 x 484 টাকা, 
=400 টাকা (উত্তর )। 


প্রশ্নমাল! 89 

মুখে মুখে শতকর। হারগুলিকে সামান্য ভগ্নাংশে প্রকাশ কর £-- 
1. শতকরা 5 2. শতকরা 12 8. শতকরা 25 
4. 55% চ. 75% 6. 40% 
নিন্সের শতকর। হারগুলিকে সামান্য ভগ্নাংশে প্রকাশ কর £-- 
7. শতকরা 80 8. শতকরা 123 9. শতকরা] ৪} 
10. 68% 11. 142% 12. 81%, 

18. 134% 14. 163% 15. 183% 


16. 334% 17. 263% 18. 22% 


ৰ শতকরা হিসাব 253 
fraa শতকরা হারগুলিকে দশমিক ভগ্নাংশে পরিণত কর £-- 
19. 18% p 20. 55% 21. 35% 

22, 63% 23. 21% 24. 374% 


মুখে মুখে ভগ্রাংশগুলিকে oral হারে প্রকাশ কর £-- 
25. $ 26. # 2£া হত 98 5s 29. তৰ 
নিস্সের ভগ্নাংশগুলিকে শতকর। হারে প্রকাশ কর £_ 


80, 5 81. 25 82. 74 88. "125 

84. 05 85. "8 86. 10 

মান নিৰ্ণয় কর £-- 

87. 240 টাকার 15% 88. 70 মণের 35% 

39. 12 টাকা 8 আনার 123% 40, 5 মণ 19 সের ৪ ছটাকের 73% 
41. 5 পাউণ্ডের 373% 42. 250 পা. 15 শি. এর 20% 
শতকর। হার নির্ণয় কর £_ 

48. 60 এর মধ্যে 25 44, 75 টাকায় 35 টাকা 

45. 1 টাকা 9 আনার যুধ্যে ট আনা 

46, 34 এর মধ্যে $ 47. 70 মণের মধ্যে 60 মণ 


48. 7 পা. 10 শি. এর মধ্যে 6 শিলিং 
49. প্রতি টাকায় যদি আন] 4 পাই লাভ হইয়া থাকে, তবে শতকরা! 


কত লাভ হইল? 


50. কত টাকার 12%% খরচ করিলে 920 টাকা খরচ হয়? 

51. কত মণের 3}% খরচ হইলে 5 মণ থাকে? 

52. 15 টাকা কত টাকার 20%? 

58. একটি গ্রামে 7500 জন অধিবাসীর মধ্যে 0000 হিন্দু। ওঁ গ্রামে 


শতকর! কতজন হিন্দু ? 


54, কোন বিদ্যালয়ে যত ছাত্র ছিল, তাহাদের মধ্যে শতকরা 20 হিসাবে 


180 জন অনুপস্থিত ছিল। এ বিদ্যালয়ে মোট ছাত্রসংখ্যা কত? 


254, পাটীগণিত [ প্রশ্নমালা 39 ] 


55. আমার নিকট যত টাকা ছিল তাহার শতকরা 373 খরচ করিয়া 
দেখিলাম তখনও আমার নিকট 40 টাকা আছে। পূৰ্ব্বে আমার নিকট কত 
টাকা ছিল? 

56. 1910 সালে কোন সহরের লোকসংখ্যা ছিল 75000, 1920 সালে 
লোকসংখ্যা হইল 05000 ৷ এ কয় RAI শতকরা কত লোক বাড়িয়াছিল ? 

57. কোন দোকানদার 1250 টাকা মূলধনের উপর 250 টাকা লাভ 
করিলে তাহার শতকরা কত লাভ হইয়াছিল? 

58, 25 টাকায় একটি গরু বিক্রয় করায় শতকরা 25 টাক! লোকসান 
হইল। গক্লটির APS মূল্য কত? 

59. একটি ঘড়ি আমেরিকা হইতে এখানে আনিতে শতকরা 10 টাকা 
va দিতে হইল। যদি উহার জন্য শুদ্ধসমেত 33 টাকা খরচ হইয়া থাকে, 
তবে উহার প্রকৃত মূল্য কত? 

60. যদি কাপড়ের মূল্য 75% বৃদ্ধি পায়, তবে কাপড়ের খরচ ঠিক রাখিতে 
হইলে গৃহস্থকে শতকর| কি পরিমাণ কাপড় ক্রয় কমাইতে হইবে? 

৷ [ ক. প্র, 1922 

61, গমের মূল্য শতকরা 10 হারে কমিয়া যাওয়ায় টাকায় 5 সের গম 
বেশি পাওয়া যায়। পূর্বের টাকায় কত গম পাওয়া যাইত? 

62. বারুদ প্রস্তুত করিতে শতকর! 20 হারে সোরা, শতকর1 80 গন্ধক 
এবং বাকি অংশ কয়লা লাগে । 1 মণ বারুদ প্রস্তুত করিতে কোন্‌ দ্রব্য কত 
লাগিবে? i 

63. বাঁধিক শতকর| 3 টাকা 8 আনা হিসাবে আয়কর দিয়া এক ব্যক্তির 
1500 টাকা থাকিল। তাহার মোট আয় কত? * [ ছাত্র, 1874 ] 

64. কোন নগরের লোক বৎসরে শতকরা 7 জন জন্মগ্রহণ করে এবং 
শতকরা 4 জন মারা যায়। যদি এখন সেই নগরের লোকসংখ্যা 10000 হয়, 
তবে 5 বংসর পরে উহার লৌকসংখ্যা কত হইবে? [ ছাত্ৰ, 1875] 


95৪5. 


rar 


4 
সরল gral 255 


65, এক ব্যক্তি যতগুলি ডিম কিনিয়াছিল তাঁহার মধ্যে শতকর| 10টি 
পচিয়া গেল; অবশিষ্ট ডিমগুলির 468% বিক্রয় করিয়া দেখিল আর 72f ডিম 
আছে। সে কতগুলি ডিম কিনিয়াছিল? 

, 66. এক ব্যক্তির বাধিক আয় 80 পাউণ্ড এবং তাহাকে শতকরা! $ পা. 
হিসাবে আয়কর দিতে হয়। তিনি মাসিক কত আয়কর দেন? [বৃতি. 1984] 

67. 1 মণ ৪ মের দুধের সহিত 16 সের জল fais কর! হইল। এ 
মিশ্রিত দুধে শতকরা কত জল আছে? 

68. রাম তাহার টাকার শতকর| 6% দিয়া পুস্তক এবং অবশিষ্টের 20% 
fen ঘড়ি কিনিয়া দেখিল তাহার নিকট আর 75 টাকা আছে। তাহার কত 
টাকা ছিল? 

সরল কুসীদ ব| সরল সুদকঘ। 
( Simple Interest ) 

54. দৈনন্দিন কশ্মজীবনে একজন অন্য জনের নিকট অনেক সময় টাকা 
ধার করে এবং পরে Sel পরিশোধ করে, তাহা তোমরা জান। যে ব্যক্তি টাক! 
ধার করে তাহাকে অধমর্ণ বা দেনাদার (Debtor ) বলে এবং ঘে ব্যক্তি 
টাকা ধার দেয় তাহাকে উত্তমর্ণ বা পাওনাদার ( Creditor ) বলে। 

যে টাকা ধার দেওয়া হয় তাহাকে আসল বা মূলধন ( Principal বা 
Capital ) বলে। 

নিদ্দিষ্ট সময় পরে অধমর্ণ যখন কোন ধারের টাকা পরিশোধ করে তখন 
উত্তমর্ণকে আমল টাকা এবং এ টাকা ব্যবহার করার জন্য আরও কিছু অতিরিক্ত 
টাকা দেয়। এ অতিরিক্ত টাকাকে সুদ বা কুসীদ (Interest ) বলে। 

স্থদ ও আমলের সমষ্টিকে সব্বদ্ধিমূল ব| সুদ-আসল বা ন্ুদমূল 
( Amount ) বলে। 

সবৃদ্ধিমূল- আসল +-সুদ 
'আসল = সৰ্বদ্ধিমূল সুদ, 
এবং সুদ --সবৃদ্ধিমূল - আসল। 


258 পাটীগণিত 


সুদের হার £_ টাকা ধার দেওয়ায় বা লওয়ায় মূলধনের উপর কোন 
নিদ্দিষ্ট সময়ের জন্য যে AH ধরা হয়, তাহাকে সুদের হার ( Rate of 
interest ) বলে | 

এই দের হার প্রতি টাকায় মাসিক বা বাৰ্ষিক হিসাবে অথবা প্রতি 100 
টাকায় মানিক বা বাধিক হিসাবে ধরা যাইতে পারে। সাধারণতঃ সুদের হার 
100 টাকার এক বৎসরের হুদকে ধর] হয়, উহাকে বলে শতকর। হার। 
যথা, যদি 100 টাকার উপর বার্ষিক 5 টাক! করিয়া! সুদ ধর! হয়, তবে" বলা 
হইবে শতকর! বার্ষিক 5 টাক! হারে ( 5 Percent per annum ) আদ | 
সংক্ষেপে উহাকে 5% হারে (5%) লেখা হয়। স্থতরাং সময়ের উল্লেখ না 
করিয়া শুধু শতকরা হার দেওয়া! থাকিলে তাহ! দ্বারা বাধিক শতকরা হারই 
বুঝাইবে। Wena হার 5% টাকা বা ঠ টাকা% এরূপ লিখিবে না। 

সুদ ছুই প্রকার--সরল সুদ ও মিশ্র সুদ ( বা চক্রবুদ্ধি )। 

যখন কেবলমাত্ৰ মূলধনের উপরই বরাবর স্থদ ধরা হয় তখন এ স্থদকে 
সরল সুদ ( Simple interest ) IA | 

আর যখন কোন নির্দিষ্ট সয় (6 মাস বা 1 বংনর ) অন্তে প্রাপ্য সুদ 
মূলধনের সহিত যোগ হইয়া নৃতন বদ্ধিত মূলধনের (বা, সবৃদ্ধিমূলের ) উপর 
পুনরায় সদ চলিতে থাকে, তখন এ স্থদকে মিশ্রস্থুদ al চক্রবৃদ্ধি 
( Compound interest ) বলে । 


55. সুদ ও সবৃদ্ধিমূল নিৰ্ণয়। 

স্থদ নির্ণয় করিয়া আসলের সহিত স্থদ যোগ করিলেই সবৃদ্ধিমূল পাওয়া 
ঘায়। 

(ক) মাসিক হার হইতে সুদ ও সৰ্বদ্ধিমূল নির্ণয় :-_ 


উদাহরণ 1. টাকা প্রতি মাসিক 6 পাই হিসাবে 250 টাকার 2 বৎসর 
6 মাসের হৃদ কত? 


সরল স্নদকয| 257 


2 বৎসর 6 মাস= 30 TA । 
1 টাকার 1 মাসের স্থদ =6 পাই 

তু 200% 1177576 পাই xX 250 

৮৯80. ৮ ৯৪১৫৪5০১৫30 পাই _234% টা. 6 আ.। 


নিৰ্ণেয় স্থদ= 234 টাকা 6 আনা ।, 


[দ্রষ্টব্য £_মাপিক হুদ দেওয়া থাকায় 2 বৎসর 6 মাসকে মাসে পরিণত 
করা হইল।] 


উদাহরণ 2. সুদের হার টাকা! প্রতি মাসিক 1 পয়সা হইলে 8 বৎসরে! 
200 টাকার সবৃদ্ধিমূল কত হইবে? 
3 AHF =36 মান 
1 টাকার 1 মাসের স্থদ= 1 পয়স| = হু টাকা! 
25200৮55৯৯০ টাকা 
৮৮:5৮:86 yy ৭2০85 টাকী1- 115 টাকা ৪ আন | 
n নিৰ্ণেয় সবৃদ্ধিমূল =200 টা +112 ট|.৪ আনা1-919 টাকা 8 আনা । 


উদাহরণ 8. শতকরা মাসিক 2 পাউণ্ড হার স্থদে 350 পাউন্ডের 1 কং 
4 মাসে কত সদ হইবে? 
1 বৎসর 4 মাম= 16 মাস। 
100 পাউণ্ডের 1 ম্বসের স্থদ= পাউণ্ড 
চে ও ৮ » » » = 80 পাউণ্ড 
৮1850 :৮:০৮৯. ow PERRO Him পাউও 
16,  » =! পা.X16=112 পাউণ্ড I 
facta জুদ-119 পাউণ্ড | 


258 পাটীগণিত r 


(a) বাধিক শতকর! হার হইতে সুদ ও সবৃদ্ধিমূল নির্ণয় £-_ 
উদাহরণ 1. বাধিক শতকরা 5 টাকা হার স্থদে 250 টাকার 2 বৎসর 
6 মাসের সদ কত? 
2 বৎসর 6 মান বু ব.=23 ব.= $ বংসর। 
100 টাকার 1 বংসরের সুদ- টাকা 
MEARE EE ৬:৩8 টাকা 
| * = 38 টাকা 
250 > * * ww = 9355382 টাকা=31 টা. 4 আ. 
facta সনদ =3] টাকা 4 আনা | 


1 » ” ” 


উদাহরণ 2. 4% হার স্থদে 1250 পাউণ্ডের 146 দিনের সবৃদ্ধিমূল কত? 
146 দিন-$$$ বংসর =3 বসর। 
100 পাউণ্ডের 1 বৎসরের স্থদ=4 পাউণ্ড 
» * € 5 4 =452 পাউণ্ড 
4৮78 1৯৮0 Sah পাউণ্ড 
“1250 „n 4 » » =I পা.=20 পাউণ্ড । 
নিৰ্ণেয় সবৃদ্ধিমূল= 1250 পা.+20 পা.= 1270 পাউণ্ড। 
[ দ্রষ্টব্য £_ (1) শুধু দিন হইতে বৎসরে পরিণত করিতে হইলে 865 দিনে 
বৎসর ধরিতে হয়। সময় যদি মাস ও দিনে দেওয়া থাকে তবে 30 দিনে মাস ও 
12 মাসে বৎসর ধরিয়া বংসরে পরিণত করিবে। (2) এখানে 4% হার সুদে’ 
বলার অর্থ বাঁধিক শতকরা 4 পাউণ্ড স্ূদ । ] 


56. ga নির্ণয়ে দিন গণন|। 

যদি সুদ কষার অঙ্কে খণ গ্রহণ করার ও aq পরিশোধ করার দুইটি দিন 
নির্দিষ্ট করিয়া দেওয়া থাকে, তবে মোট দিন গণনা করিবার সময় প্রথম ও 
“শেষ দিন দুইটির মধ্যে একটি দিনকে ধরিতে হয় না, উহাদের মধ্যে কেবল 


সরল BCFA 259 


একটি দিনকে ধরা হয়। সাধারণতঃ প্রথম দিন ছাড়িয়| দেওয়া হয়। এ 
প্রদত্ত সময়ের মধ্যে যদি ফেব্রুয়ারী মাম পড়ে, তবে প্রদত্ত সালটি লিপ ইয়ার 
কিনা দেখিবে। যদি উহা লিপ ইয়ার হয়, তবে ফেব্রুয়ারী মাসের 29 দিন 
ধরিবে, নতুবা! 28 দিন ধরিবে। মোট দিনগুলিকে বংসরে পরিণত করিবার 
সময় 865 দিনে বৎসর ধরিবে। 

[ দ্রষ্টব্য £--যদি কোন মাসের প্রথম দিন হইতে অন্ত কোন মাসের শেষ 
তারিখ পর্য্যন্ত সময় দেওয় থাকে, তবে দিন গণনা না করিয়া কয়টি মাস আছে. 
তাহাই দেখিবে এবং 12 মাসে বৎসর ধরিবে। ] 


উদাহরণ 1. বাধিক 8% হারে 1804 খৃষ্টাব্দের 23শে নভেম্বর হইতে 
1865 খৃষ্টাব্দের 25শে মে পর্য্যন্ত সময়ে 400000 টাকার কত হুদ হইবে? 
[ বো. প্র, 1864 ] 
নভে. ডি. জা. ফে, মা. এ. মে. 
এখানে প্রদত্ত সময়ে মোট দিনমংখ্য| =? 4 31 4-314-9284-314-304-95 
= 1839 দিন। 
প্রদত্ত ময় AVE IA 
এক্ষণে, 100 টাকার 1 বত্মরের স্নদ=৪ টাকা! 
2 Liv Loin » = x80 টাকা 
«. 400000, 1 4» » =5*430009 টা, =32000 টা, 
‘ » » BE, _, = 220994183 Fy, = Leo টা, 
= 16043 টা. 13 আ. 432 পা, (উঃ) 
[দ্রষ্টব্য $--এখানে দিনসংখ্যা ধরিবার সময় প্রথম দিনটি অর্থাৎ 2804 
নভেম্বর ছাড়িয়া দেওয়া হইয়াছে, ATI নভেম্বর মানে (80-23) অর্থাৎ 
7 দিন ধরা হইয়াছে । অতএব, আর শেষ দিন ছাড়া যাইবে না, সুতরাং মে 
মাসের 28 শে পর্য্যন্ত 25 দিন ধরা হইয়াছে । আর 1865 সন লিপ ইয়ার নহে 
বলিয়া ফেব্রুয়ারী মাসের 28 দিন ধরা হইয়াছে। ] 


260 পাটীগণিত 


উদাহরণ 2. 1940 খুষ্টাব্দের 6ই ফেব্রুয়ারী হইতে 19শে এপ্রিল পর্য্যন্ত 
5% হারে 1050 পাউণ্ডের সবৃদ্ধিমূল কত হইবে? 
ফে. মা. এ. 
এখানে প্রদত্ত সময়= (24-81-4719) দিন 3 M. = t=) ব. 
100 পাউণ্ডের 1 বৎসরের স্ৃদ=ঠ পাউণ্ড, | 
HS ৮71৮5 Be exh পাপা; 
Tes » » » Too পা. 
1058৯. ১ wow SABES পা.= 10 পা. 10 শি. 
', নিৰ্ণেয় সবুদ্ধিমূল= 1050 পা.+10 পা. 10 শি. 1090 পা, 10 শি. । 
[দ্রষ্টব্য £_ এখানে 1940 খৃষ্টাব্দ লিপইয়ার বলিয়| ফেব্রুয়ারী মাসটি 
29 দিনে ধরিতে হইবে, weal, এখানে ফেব্রুয়ারী মাসের (29-6) বা 
28 দিন ধরা হইল, ইহাতে 6 তারিখ পর্য্যন্ত বাদ গেল।] 


প্রশ্নমাল। 49 


1. মুখে মুখে সুদ নির্ণয় কর £-- 
(1) মাসিক টাকা প্রতি 1 আনা হারে 100 টাকার 2 মাসের | 
(2) মামিক শতকরা! 1 টাকা হারে 50 টাকার 1 aa | 
(8) বাধিক টাকা প্রতি 4 আনা হারে 300 টাকার 1 বরের | 
(4) বাঁধিক 5% হারে 100 টাকার 73 দিনের ৷ 
(5) বাঁধিক 6% হারে 200 টাকার 8 বৎসরের! 

সুদ নির্ণয় কর := 

2. টাকা প্রতি মাপিক 12 পাই হারে 128 টাকার 4 মাসের | 

8. টাকা প্রতি মাসিক 1 পয়সা হারে 240 টাকার 1 ব. 6 মাসের I 

4. মাসিক শতকরা 2 টাকা ৪ আনা হারে 312 টাকা ৪ আনার 2 বৎসর 

8 মাসের। 


সরল BFA 261 


মাসিক “weal 6 পেন্স হারে 250 পাউণ্ডের 2 বৎসর 6 মাসের। 
items yal ও দান! হায় ৪ টি s a 
5% হারে 625 পাউণ্ডের 4 বৎসরের | 

বাধিক 33% হারে 257 পাউণ্ড 12 শিলিং-এর 23 বৎসরের স্থদ 


Pao চন, 


9. 3% হারে 750 টাকার 5 বৎসরের সুদ কত? 

10. 564 টাকা 5 আনা 4 পাই-এর বাধিক 43% হারে 6 বৎসর 8 মাসের 
সুদ নির্ণয় কর। 

11. বাধিক 53% হারে 5000 টাকার 4 বৎসরের সুদ কত? 

12. 43% হারে 2187 পাউণ্ড 10 শিলিং-এর 219 দিনের সুদ কত? 

'[ সি. সা. ] 

18. 5% হারে 1936 সালের ৪ই ফেব্রুয়ারী হইতে 21শে এপ্রিল পৰ্য্যন্ত 
525 টাকার we কত? 

14. বাধিক শতকরা 9 টাকা 6 আন! ৪ পাই স্থদ হিসাবে 8650 টাকার 
4 বৎসর 2 মাসের Be কত? 

15. 5% হার সুদে 1947 খৃষ্টাব্দের 20শে সেপ্টেম্বর 750 টাকা! ধার 
লইয়| 1048 খৃষ্টাব্দের 20শে এপ্রিল aa পরিশোধ করিলে কত সুদ দিতে 
হুইবে? 


Rt কত? 


সবৃদ্ধিমূল নিৰ্ণয় কর £-- ত ২8 
17. 4% হারে 875 টাকার 8 বৎসর 4 মাসের 
18. 3% হারে 180 পাউণ্ডের 1 বংসর 8 মাসের | 
19. টাকা প্রতি মাসিক 1] পাই হার সুদে 144 টাকার 8 মাসের। 
20. 23% হারে 600 টাকার 15 বৎসরের | 

21 


262 পাটীগণিত Lesa 40] 


21. 1937 সনের Sai জাহ্য়ারীতে 6% হারে 416 টাক! 10.আন| 
8 পাই ধার দিলে 17ই মার্চ স্থদেমূলে কত পাওয়া ধাইবে? 

22. 53% হার সুদে 5 ISTA 6000 টাকার সবুদ্ধিমূল কত হয়? 
28. 4% হারে lal জানুয়ারী হইতে 30শে সেপ্টেম্বর পর্য্যন্ত 425 টাকা! 
সুদ-আসলে কত হয়? 

24. বাধিক 24% হ্ছদে 1600 টাকার 3 ISAT 9 মাসের সবৃদ্ধিমূল কত? 

25. 43% হারে 215 পাউণ্ড 12 শিলিং-এর 3 বৎসর 8 মাস 10 দিনের 


স্থ কত? .. [ বো. & 1870] 
26. বাধিক 4% হারে 595 টাকা 9 আনার 4 বৎসর 17 সপ্তাহের সুদ 
কত? (52 সপ্তাহে 1 বৎসর ধর।) [F a. 1877] 


57. আসল ব| মূলধন নিৰ্ণয় 


(ক) প্রদত্ত সুদ হইতে আসল নির্ণয় £-- 
উদাহরণ 1. বাধিক শতকরা 6 পাউণ্ড হার সুদে 5 বৎসরে 75 পাউণ্ড 


স্থদ হইলে মূলধন কত? 
100 পাউণ্ডের 1 বৎসরের স্থদ=6 পাউণ্ড 
৮৮100 , 5 „ „ =6 পাউও১৮-৪০ পাউণ্ড। 


স্থতরাং দি GRU 100 পাউণ্ড 
৮০] 5৮:৮৯. লক পাঁউও-এ পাউণ্ড 
s 15৮৮৮২৮৯3১৮ পাউওড 50 পাউণ্ড 
নিৰ্ণেয় মূলধন =250 পাউণ্ড | 
[দ্রষ্টব্য $_ মোট সুদ দেওয়া থাকিলে প্রথমে 100 টাকার প্রদত্ত সময়ের 
সদ নিৰ্ণয় করিবে। এ হুদ হইলে আসল হয় 100 টাকা, স্থতরাং প্রদত্ত aH 
হইতে আমল কত হয় দেখিতে হইবে] 


সরল স্থদকযা 263 
উদাহরণ 2 5% হারে কত টাকা ধার দিলে দৈনিক ],টাক| সুদ 
হইবে? [ক. প্র, 1925] 
দিন 1 টাক| করিয়া হুদ হইলে 1 বৎসরে 365 টাক| হুদ হয়। 
এখানে, 1 বংসরে 5 Beha হইলে আসল = 100 টাকা 


ৰ ৯৪% te ‘ed E » » alge টা. 
5365. momo mo wi OFS টা.₹7900 টা, 
', নিৰ্ণেয় আমল = 7800 টাক| | 


(খ) প্রদত্ত সবৃদ্ধিমূল হইতে আসল নির্ণয় £-- 
উদাহরণ 1. বাধিক 4% হারে কত টাক! 5 বংসরে সুদে-মূলে.860 
টাকা হইবে? [ ঢা, বো. 1948 ] 
100 টাকার 1 বৎসরের স্নদ=4 টা, 
বালি 5 yy =4X5 টা.-20 টাকা, 
; 100 টাকার দুধ 100 1.20 টা.=120 টাকা; 
120 Stal সবৃদ্ধিমূল হইলে আসল হয় 100 টাক! 
Pigs iM iy ROR YB 
+ 860 » » » » 2295889 টা, বা 300 টা, 
. facta আসল = 300 টাক|। 


[দ্রষ্টব্য £--সবৃদ্ধিমূল দেওয়া, থাকিলে আসল নিৰ্ণয় করিবার জন্য প্রথমে 
প্রদত্ত হারে প্রদত্ত সময়ে 100 টাকার স্থদ বাহির করিবে। এ সুদ 100 
টাকার সহিত যোগ করিয়! 100 টাকার সবৃদ্ধিমূল পাওয়া গেল। এ raf AT 
হইলে আমল হইল 100 টাকা, তখন প্রদত্ত টাকা সবৃদ্ধিমূল হইলে আসল কত 
হয় দেখিলেই হুইবে। ] 

উদ্দীহরণ 2. কোন মূলধনের বাৰ্ষিক $ অংশ সুদ হয়। 4 বৎসরে যদি 
1826 পাউণ্ড সবুদ্ধিমূল হইয়া থাকে, তবে মূলধন কত? 

মনে কর, আসল 1 পাউণ্ড; Tats উহার 1 বংসরের T=} পাউণ্ড, 


964 পাঁটীগণিত 


“Bela 4 বৎসরের BRHF ২4 পা. = gilts, 
4 বৎসরে 1 পাউণ্ডের সবৃদ্ধিমূল =] পা.+$ পা. =; পাউণ্ড; 
অতএব, it পাউণ্ড সবৃদ্ধিমূল হইলে আসল= ] পাউণ্ড 
ৰ ] পা, ৮ » » =P পালক পাউণ্ড 
1826-9, 2 » “ „ = 3 1326 পা.=918 পা 
শত নির্ণয় মূলধন= 918 পাউণ্ড। 
উদাহরণ ৪. কোন মুলধন হইতে 5 বৎসরে 520 টাকা এবং 7 বংসরে 
568 টাকা সবৃদ্ধিমূল হইল । মূলধন কত? 
সবৃদ্ধিমূল =আসল--সুদ 
অতএব এখানে, আসল+4-7 বৎসরের সদ = 568 টাকা 
আবার, আসল-+-ঠ বৎসরের স্থদ= 520 টাকা 
শ* (বিয়োগ করিয়া) 2 বসরের স্থদ= 48 টাকা 
; Ce RE টাক 
s 5 *  „ = 24X5 টা,.ল120 টাকা ॥ 
*'* নির্ণেম আসল= 5 বৎসরের সবৃদ্ধিমূল-ঠ বৎসরের সুদ 
= 520 টা. — 120 টা.= 400 টাক|। 


প্রশ্নমাল| 41 


1. বাধিক 63% হার স্থদে কত টাকা 5 বৎসরে হুদে-আসলে 100 টাকা 
হইবে? [ ক. প্র. 1982] 
2. 83% হার সুদে কত টাকা ধার দিলে 23 বৎসরে RUTA 248 পাউণ্ড 
18 শিলিং 9 পেন্স হইবে? [ক. প্র. 1911] 
8. কত টাকার 5% হার সুদে 4 বংসর 6 মাসে 245 টাকা সবৃদ্ধিমূল 
হুইবে? | 
4. বাধিক 8% হারে কত টাকার দৈনিক স্থদ 4 আনা হয়? 


সরল হুদকষা 265 
“চন 68 হান ys bia দৈনিক টাকা বজ 
[ক. প্র. 1942] 
6. কত টাকার 43% হারে 9 বৎসরে 270 টাকা স্থদ হয়? 
7. আমি 84% হার স্থদে টাকা ধার দিয়! 9 বৎসরে 200 টাকা স্থদ 
শাইলাম। আমি কত টাক! ধার দিয়াছিলাম? 
8. কত মূলধন হইতে 428% হারে দিন 1 টাকা সুদ হয়? 


[ ক. প্র, 1937 ] 
9. শতকরা! বাধিক 6} টাকা হার স্থদে 8 বং্মর 78 দিনে কত টাকা 
সুদেমূলে 100 টাকা 15 আন! হইবে? [ ক. প্র. 186৮] 
10. 6% হার স্থদে কত টাকার 1936 teva 4ঠ| জানুয়ারী হইতে 
17ই মাৰ্চ্চ পধ্যস্ত 5 টাকা সুদ হইবে? 
11, 5% হার স্থদে কত টাকার ]]ই জুন হইতে 4ঠা নভেম্বর পর্য্যন্ত 
5151 টাকা সবুদ্ধিমূল হইবে? 
12. 5% হারে কত টাকা ধার দিলে 5 বৎসরে হুদেমূলে 500 টাকা হয়? 
[ ক. প্র. 1949] 
18. 48% হার স্থদে কত টাকার 8 বং্মরের সবৃদ্দিমূল 1582 টাকা 
4 আনা হয়? [ক. প্ৰ, 1918 ] 


14. 4% হারে কত টাকার দৈনিক সুদ 2 আনা হয়? 

15. 4% হারে কত মূলধনের 219 দিনের স্থদ 14 পাউণ্ড  শিলিং 
'6 পেন্স হয়? [ ক. প্র. 1909 ] 

16. কোন মূলধন হইতে প্রতি বৎসর তাহার 1 অংশ হুদ হয়। যদি 
5 বংসয়ে 2200 টাকা সবৃদ্ধিমূল হইয়| থাকে, তবে আসল কত? 
৩/17. ‘কোন টাকার প্রতি বংসর ঠ অংশ বৃদ্ধি পায়; যদি 7 বৎসরে উহা 
900 টাকায় পরিণত হয়, 'তবে মূলধন কত ছিল? 

18. 4% হারে কিছু টাকা ধার করিয়া 9 মাম পরে 437 টাকা 12 আন 
দিয়া খণ শোধ করা হইল। খণের পরিমাণ কত? 


966 পাটীগণিত [ প্রশ্বমালা 41] 


19. কোন আসল হইতে 5 বৎসরে 700 টাকা সবৃদ্ধিমূল হইল? সু 
যদি আসলের $ অংশ হয়, তবে আসল কত? 

20. কোন মূলধন হইতে 8 বংসরে 560 টাকা এবং 5 বৎসরে 600 টাকা 
সবৃদ্ধিমূল হইলে, মূলধন কত ? [ ক. & 1988 ] 


58. সুদের শতকরা হার নির্ণয়। 


(ক) আসল, সুদ ও সময় প্রদত্ত থাকিলে সুদের হার নির্ণয় £__ 
উদাহরণ 1. শতকরা বাধিক কত হার স্থদে 425 টাকার 5 বৎসরে 
21 টাকা 4 আনা স্থদ হইবে? 
21 টাকা 4 আন1- 21} টা. =S টাকা, 
hes ac in 88 টাকা 
ww 1 ৬৮, * ৮5 HAL টাকা 
lo. low werk টাকা 
100 » 1 , =R টা.=] টাকা৷। 
", নিৰ্ণেয় স্থদের হার- বাঁধিক 1% 1 


উদাহরণ 2. কোন মূলধনের 8 বংসর 4 মাসের সুদ মূলধনের কু অংশ; 
শতকরা! বাষিক স্থদের হার কত? 
8 ব. 4 মাস=8ঠ ব:= + বত্সর। 
মনে কর, আসল 100 টাকা; স্থতরাং স্থদ-100 টাকার = টাকা)" 
অতএব, 100 টাকার AL বসরের স্ুদ-4 টাকা 
100 টাকার 1 . ».  » -4৯ বুট টা.=4 টাকা ৷ 
নিৰ্ণেয় স্থদের হার = বাষিক 4% ৷ 


l 


সরল স্থদক্যা 9207 
: (খ) আসল, সবৃদ্ধিমূল ও সময় প্রদত্ত থাকিলে সুদের হার 
নির্ণয় £-- 
উদাহরণ 1. বাধিক শতকরা কত হার স্থদে 650 টাকা 5 বৎসরে 
স্থদে-মূলে 747 টাকা 8 আনা হইবে? 
আদলের সুদ = সবৃদ্ধিমূল - আসল, 
এখানে 650 টাকার স্থদ= 747 টা. 8 আ. _650 টা.=97 টা. 8 আনা 
=195 টাকা 
", 650 টাকার 5 বংসরের স্থদ 85 টাকা 
EE el, UTE LR IRB BRL 
11971 » 1, » =at টাকা 
, 100 , 1 , „=R= টাকা 
', নিণেয় স্থদের হার =বাষিক 3% | 
উদাহরণ 2. বাধিক শতকরা কত হার স্থদে কোন মূলধন 163 বৎসরে 
স্থদেমূলে দ্বিগুণ হইবে? 
[ এরূপ স্থলে আসল 100 টাকা ধরিয়া কষিবে। ] 
মনে কর, আমল 100 টাকা, Wear 1648 বৎসরে ইহা! সুদেমূলে দ্বিগুণ 
অর্থাৎ 200 টাকা হইবে । অতএব, BH হইবে (200-100) বা 100 টাক।। 
100 টাকার 163 বৎসরের qT = 100 টাকা 
£100 টাকার 1 > » = 10% টাক1-6 টাকা 
নিৰ্ণেয় সুদের হার = বাষিক 6%. 


প্রশ্নমমালা 42 


1. শতকরা বাৰ্ষিক কত হার স্থদে 825 টাকার 4 বৎসরে 52 টাকা 
সর হয়? 

2. বাৰ্ষিক শতকরা সুদের হার কত হইলে 480 টাকার 9 মাস 12 দিনের 
স্ব 23 টাকা ৪ আনা হইবে? 


268 পাটীগণিত [ প্রশ্থমালা 42 ] 


8. মাসে টাকায় 1$ পাই সদ হইলে শতকরা বার্ষিক স্থদের হার কত? 
4. শতকরা বাধিক কত হার স্থদে 1 টাকার প্রতি মাসে 2 পাই স্থদ 
হইবে? [ ক. প্র. 1916] 
5. 750 টাকা 5 বৎসর 6 মাসে স্বদেমূলে 878 টাকা 12 আনা হইল। 
সুদের হার কত? [ ক. প্র. 1913 ] 
6. শতকরা! ae কত স্থদে 787 টাকা 1 আনা 9 পাই 8 বৎসরে 
স্থদে-আসলে 825 টাকা 9 আনা হইবে ? [ক. প্র. 1931] 
7. শতকরা ae কত হার A কোন মূলধনের 6] বৎসরের স্থদ 
মূলধনের fy অংশ হইবে? [ ক. প্র, 1946] 
8. ROA হার কত হইলে কোন মূলধন 25 বৎসরে স্থদেমূলে 3 গুণ 
হইবে? i [ ক. প্র. 1986 ] 
9. শতকরা বাধিক কত হার স্থদে টাকা ধার দিলে 15 বৎসরে fees 
টাকা পাওয়া যাইবে? 
10. বাধিক শতকরা কত হার হুদে 440 পা. 6 শি..৪ পে. 5 IAA 
স্বদেমূলে 511 পা. 17 শি. 9 পেন্স হইবে? [ ক. প্র. 1919; ঢা. প্র. 1925 ] 
11. 5026 টাকা. 10 আনা 8 পাই 3 বৎসর 4 মাসে স্থদে-আসলে 
5780 টাকা 10 আনা ৪ পাই হইল। শতকরা area হার নিৰ্ণয় কর। 
[ 1. প্র, 1926 ] 
12. 250 টাকা ধার করিয়া 13 বংসরে 29 টাকা ৪ আনা হুদ দিলাম। 
সুদের হার শতকরা কত? 
18. যদি 1 সপ্তাহের জন্য 50 টাকা ধার করিয়া 2 আনা সুদ দিতে হয়, 
৷ তবে বাধিক শতকরা! সুদের হার কত ? [যু প্র. 1911] 
14, সুদের হার শতকরা কত হইলে 3300 টাকার ৪ বংসরে 3621 টাকা! 
12 আনা! সবৃদ্ধিমূল হইবে? [ প, ব. বোর্ড 1953] 
15, শতকরা বাধিক কত হার সুদে 3650 টাকার দৈনিক ৪ আনা! BE 
হয়? 


সরল হৃদকষা 269 


16. 5 বৎসরে কোন আসল টাকা স্থদেমূলে 1100 টাকা হইল। যদি 
আমলের ষ অংশ হুদ হইয়| থাকে, তবে আসল ও শতকরা বাৰ্ষিক স্থদের হার 
কত? [ ক. প্র. 1984] 

47. কোন মূলধন হইতে 3 বৎসরে 632 টাকা 8 আনা এবং 4 বংসর 
6 মাসে 673 টাকা 12 আনা সবৃদ্ধিমূল হইল | আসল ও স্থদের শতকরা বাৰ্ষিক 


হার নির্ণয় কর। [ পা, প্র. 1925 ] 
18, 425 টাকা ধার করিয়া 9 মাস পরে 487 টাক 12 আনা দিয়া সেই 
as পরিশোধ কর| হইল। সুদের হার কত? [ ক. প্র. 1924] 


19. শতকরা কত হার স্থদে 5ই জুলাই হইতে 20শে নভেম্বর পৰ্য্যন্ত 
সময়ে 13687 টাকা 8 আনার স্থদ 149 টাকা 5 আন! হইবে? 
[ ক. প্ৰ, 1926 ] 
20. শতকরা বাধিক কত হার স্থদে টাকা ধার দিলে 4 বৎসরে সবৃদ্ধিমূলের 
3 অংশ BH হইবে? 


5৪. সময় নির্ণয় | 
(ক) আসল, সুদ ও হার প্রদত্ত হইলে সময় নির্ণয় £__ 
মনে রাখিবে যে, সময় =মোট স্থুদ+'আসলের 1 বৎসরের সুদ। 
উদাহরণ 1. 4% হার স্থদে কত বৎসরে 350 টাকার সুদ 70 টাকা 
হুইবে? 
এখানে মোট সুদ-70 টাক! । 
আবার, 100 টাকার 1 বৎসরের, স্থদ= 4 টাকা। 
হক“; ee Ws DI এল TT টাকা 
৮5850. 1 4 yy = টা,._14টাকা।। 
** 14 টাকা স্থদ হয় 1 বৎসরে, 
*"* 70 টাকা সুদ হইবে (70-14) বা ৮ ISTA । 
+ নিৰ্ণেয় সময়=5 বং্সর। 


270 পাটীগণিত 


(খ) আসল, সৰ্বদ্ধিমূল ও হার হইতে সময় নির্ণয়: 

উদাহরণ 1. বার্ষিক 5% হারে কত বংসরে 520 পাউণ্ডের নবৃদ্ধিমূল 
611 পাউণ্ড হইবে? 

এখানে আসলের মোট AH 611 প|.--520 পা. =91 পাউণ্ড | 

‘আবার, 100 পাউণ্ডের 1 বংসরের স্ুদ=5 পা. 


EEL ns IG 
+: 520» 1 n» , = 53882 পা. পাউণ্ড 


** নিৰ্ণেয় সময়=(91 পা.-+26 পা.) বৎসর = 33 বংসর। 
উদাহরণ 2. কত বংসরে 6% হার স্থদে কোন মূলধন OLA দেড়গুণ 
হইবে? 
মনে কর, আমল=!100 টাকা 
সুতরাং সবৃদ্ধিমূল-.আসলের 13 গুণ = 150 টাকা, 
শ* মোট স্থদ=]150 টা.-- 100 টা.= 50 টাকা । 
আবার, আসলের 1 বৎসরের স্থদ=6 টাকা 
“fice সময় (50 টা.6 টা. ) বৎ্সর= ৪] বংসর। 
প্রশ্থমাল। 43 
1. বাধিক শতকরা! 4 টাকা হার স্বদে কত সময়ে 650 টাকার 104 
, টাকা হুদ হইবে? 
2. 5% হার স্থদে 450 পাউণ্ডের কত বৎসরে 90 পাউণ্ড সুদ হইবে? 
8. বাধিক 24% স্থদে কত সময়ে 1600 টাকার 195 টাকা স্থদ হয়? 
4. বাধিক 83% স্থদে কত বংসরে 83 পাউণ্ড 6 শিলিং ৪ পেন্স স্থদেমূলে' 
88 পাউণ্ড 4 শিলিং 2 পেন্স হইবে? 
5. বাধিক 6% হার স্থদে কত সময়ে মূলধন স্থদেমূলে দ্বিগুণ হইবে? 
৪. বাধিক 54% হার স্থদে কত বৎসরে 5000 টাকা স্থদে-আসলে 6100, 
টাকা হইবে? 


সরল স্থদকয| 277 


7, কত বৎসরে 83% সুদে 440 পাউণ্ড 6 শিলিং 8 পেন্সের সবুদ্ধিমূল 
511 পাউণ্ড 17 শিলিং 9 পেন্স হইবে? [ ঢা. প্র. 1992]: 
8. বাধিক 54% স্থদে কত বংসরে 750 টাকার স্থুদ 165 টাকা হইবে? 
১ 9. 5% হার সুদে কত বৎসরে মূলধন স্থদেমূলে দেড়গুণ হইবৈ ? 
10. 4% হারে 425 টাকা ধার করিয়৷ কত সময় পরে 487 টাকা 19. 
আনা দিলে ধার শোধ হইবে? 
11. বাধিক 43% হার ace কত বৎমরে 5026 টাকা 10 আন| ৪ পাই 
এর সবৃদ্ধিমূল 5780 টাকা 10 আন! 8 পাই হইবে? 
12. 4% হার স্থদে কত বংসরে 840 পাউণ্ড 12 শিলিং 6 পেন্স স্থদেমুলে' 
881 পাউও 10 শিলিং হইবে? 
18. 5% হারে 7300 টাকার কত সময়ের IH এক টাকা হয়? 
14. বাধিক 83% হারে a হইলে কত বৎসরে 1350 টাকার সরদ্ধিমূল 


1620 টাক! হইবে? [ ক. প্র, 1947 J 
15. বাধিক 53% হার সুদে কত বৎসরে 212 টাকার সবৃদ্ধিমূল 2943 
টাকা 2 আনা হইবে? [ ক, প্র, 1944 | 


16. বাধিক 6% হারে কত বৎসরে মূলধনের $ অংশ সুদ হইবে? 

17, 10% হার স্থদে কত বৎসরে সবৃদ্ধিমূলের $ অংশ সুদ হইবে? 

18. 43% হার সুদে কত সময়ে 12845 পাউণ্ডের সবৃদ্ধিমূল 14752 পাউণ্ড 
5 শিলিং 6 পেন্স হইবে? 

19. বাধিক 4% স্থদে 12845 পাউণ্ড 13 শিলিং 9} পেন্সের দ্বিগুণ হইতে 
কত সময় লাগিবে? [পা. প্র, 1918] 

[ সঙ্কেত £--যে কোন টাকা মূলধন ধরিলে সময় একই হুইবে। স্থতরাং 
এখানেও 100 পাউণ্ড মূলধন ধরিয়া করাই সহজ। ] 

90. কোন মূলধন 10 বংসরে স্ন্দেমূলে দ্বিগুণ হয়; কত বংসরে উহা 
. তিনগুণ হইবে? 


গর্ধম অধ্যায় 
$ সময় ও দূরত্ব 
59. বেগ £_কোন ব্যক্তি বা বস্তু কোন একক সময়ে (সাধারণতঃ 
ছ ঘণ্টায় ) যে পথ অতিক্রম করে তাহার দৈৰ্ঘ্যকে উহার বেগ বলে। 
একখানি গাড়ী যদি ঘণ্টায় 20 মাইল বেগে যায়, তবে ৪ ঘণ্টায় উহা! 
20 মাইল ১৪ ব| 60 মাইল পথ যাইবে। এই cance সমবেগ অর্থাৎ 
পমস্তক্ষণ একই বেগে যাইতেছে ধর! হইবে | 
অতএব, দুরত্ব বেগ সময়, 
CAI = FAQ সময়, 
অময়-দুরত্ববেগ। 
উদাহরণ 1. এক ব্যক্তি সাইকেলে ঘণ্টায় 15 মাইল বেগে যায়। 18 
সেকেণ্ডে সে কত দূর যাইবে? 
1 ঘণ্টা6০১:০০.সেকেণ্ড এবং 15 মাইল= 15 X 1760 গজ | 
লোকটি 60 x60 সেকেণ্ডে যায়.15 X 1760 গজ 
y 18 4, ,, IESIRILE of. = 132 গজ | 
+ গাৱ 3 টার সময় এক ব্যক্তির কোন স্থানে পৌছাইতে হইবে ৷ 
'সে যদি ঘণ্টায় 4 মাইল করিয়| যায় তবে তাহার 5 মিনিট বিলম্ব হয়, কিন্ত 
ঘণ্টায় 5 মাইল বেগে যাইলে নিদ্দিষ্ট সময়ের 10 মিনিট আগে পৌছায়। এ 
স্থানটির দূরত্ব কত? 
ঘণ্টায় 4 মাইল বেগে 1 মাইল যাইতে সময় লাগে $ ঘণ্টা বা 15 মিনিট, 
সির Rig PON) 0, OE TIER: 75১: FL বানি? মিনিট ৷ 
ROMS 5 মাইল বেগে গেলে প্রতি মাইল যাইতে (15 মি. 12 মি: ) বা 
৪ মিনিট করিয়া সময় কম লাগে | 


১... 


সময় ও দূরত্ব 278 


প্রশ্নে দেখা যায় যে, প্রথম বেগে গেলে ঠ মিনিট বিলম্ব হইত এবং দ্বিতীয় 
বেগে গেলে এ বিলম্ব ত হইবেই না বরং 10 মিনিট আগে পৌছায়, aware 
প্রথম বার অপেক্ষা দ্বিতীয় বারে মোট (54-10) বা 15 মিনিট কম সময় 
লাগে। 
এক্ষণে, 8 মিনিট কম সময় লাগে 1 মাইলে 
814 ct ant pa ee 3 
TBE Ct = E Sa ba E 
নিৰ্ণেয় দূরত্ব=5 মাইল। 
উদাহুরণ ৪. এক ব্যক্তি ঘোড়ায় চড়িয়া মিনিটে 852 গজ পথ যায় এবং 
6 মাইল অন্তর ঘোড়া বদলাইবার জন্য 6 মিনিট খামে। 108 মাইল পথ 
যাইতে তাহার কত সময় লাগিবে? [ ক. প্র. 1925 ] 
108 মাইল-108১৫1760 গজ। 
লোকটি 1 মিনিটে 352 গজ যায়, 
108 X 1760 গজ যাইতে সময় লাগে 4985০ মিনিট = 540 মিনিট। 
আবার, প্রতি 6 মাইল যাইবার পর ঘোড়া বদলাইতে হয়। 108 মাইলের 
মধ্যে 6 মাইল 18 বার আছে, স্থতরাং 18 বার ঘোড়া ব্দলাইবার কথা, কিন্তু 
শেষবারে ঠিক গন্তব্য স্থানে পৌছায় বলিয়া সেবারে ঘোড়া বদলা ইতে হইবে না। 
সেজন্য শেষবারের থামাটি এস্থলে ধরিতে হইবে না । অতএব, 17 বার ঘোড়া 
ব্দলাইতে হইবে এবং তাহার জন্য সময় লাগিবে (17 ১6 মি.) ব| 102 মিনিট ॥ 
মোট সময় লাগিল (5404-102) মিনিট ব| 10 ঘণ্টা 42 মিনিট ৷ 
উদাহরণ 4. একখানি গাড়ী তাহার স্বাভাবিক বেগের & বেগে চলিয়া 
গন্তব্যস্থানে 1 ঘণ্টা 15 মিনিট বিলম্বে পৌছিল। স্বাভাবিক বেগে গেলে কত 
সময় লাগিত? ৰ 
[দ্রষ্টব্য £--স্বাভাবিক বেগে গেলে যে সময় লাগে, তাহার অৰ্দ্ধেক বেগে 
গেলে সময় লাগিবে দ্বিগুণ; 4 বেগে গেলে সময় লাগে গুণ বা তিন গুণ; 
স্থতরাং $ বেগে গেলে সময় লাগিবে 8 গুণ, ইত্যাদি। ] 


274 পাটীগণিত 


স্বাভাবিক পূর্ণবেগে গেলে যে সময় লাগে, তাহার E বেগে গেলে সময় 
লাগিবে পূৰ্ব্ব সময়ের $ গুণ বা 18 গুণ। পূৰ্ব্ব সময়ের 18 গুণ অর্থাৎ পূর্ব 
সময়+ সময়ের & অংশ; স্থতরাং নির্ণেয় সময়ের $ অংশ বেশী সময় লাগে বা 
বিলম্ব হয়। 
* নির্ণেয় সময়ের & অংশ= 1 ঘণ্টা 15 মিনিট =? মিনিট, 


+ নির্ণয় সময়= মি-১৩ = 195 fa =2 ঘণ্টা 5 মিনিট । 


আপেক্ষিক বেগ 


60. দুইটি গতিশীল বস্তু পরস্পরের দিকে অগ্রসর হইতে পারে বা 
পরম্পর হইতে দূরে সরিয়া যাইতে পারে। যে বেগে উহারা পরস্পর সম্মুখীন 
হয় বা দূরে সরিয়া যায়, মেই গতিবেগকে আপেক্ষিক গতিবেগ ( Relative 
velocity ব| motion) বলে এবং উহাদের মধ্যের ব্যবধান বা দূরত্বকে 
"আপেক্ষিক দূরত্ব বলে। 

(1) যখন ছুই স্থান হইতে দুই বস্তু পরস্পরের অভিমুখে ( অর্থাৎ পরস্পর 
বিপরীত দিকে ) অগ্রমর হইতে থাকে, তখন উহাদের আপেক্ষিক গতিবেগ 
হুইবে উহাদের প্রকৃত গতিবেগের সমষ্টি | 

এ সমষ্টির সমান দূরত্ব প্রতি ঘণ্টায় পরস্পরের মধ্যে ব্যবধান বা দূরত্ব কমিয়া 
আনিবে। স্থতরাং যখন এইভাবে সমস্ত ব্যবধানটুকু কমিয়া যাইবে, তখন 
উহার| একই স্থানে মিলিত হইবে ৷ 

(2) যখন ছুই বস্তু একই অভিমুখে ব| একই দিকে চলিতে থাকে তখন 
তাহাদের আপেক্ষিক গতিবেগ হইবে তাহাদের প্রকৃত গতিবেগের 
অন্তর। 

এরূপ গতিশীল দুই বস্তু একই দিকে চলিলে উভয়ের গতিবেগের অন্তর যে 
দুরত্ব, 1 ঘণ্টায় একটি অন্যটি অপেক্ষা সেই পরিমাণ দূরত্ব বেশী যাইবে, অর্থাৎ 
প্রতি ঘণ্টায় উভয়ে এঁ পরিমাণ ছাড়াছাড়ি হইবে। 


সময় ও দূরত্ব 275 


দ্ৰষ্টব্য £_(ক) একই স্থান হইতে দুই ব্যক্তি যদি পরন্পর বিপরীত 
দিকে যথাক্রমে ঘণ্টায় 6 ও 4 মাইল বেগে যায়, তবে 1 ঘণ্টায় উভয়ের মধ্যে 
দূরত্ব হইবে (64-4) ব| 10 মাইল, 2 ঘণ্টায় ব্যবধান হইবে (10 7X 2) বা 
20 মাইল, ইত্যাদি। 

_(খ) যদি উহারা এ বেগে একই স্থান হইতে একই দিকে যায়, তবে 
1 ঘণ্টায় উভয়ের মধ্যে দূরত্ব বা ব্যবধান হইবে (6—4) ব| 2 মাইল, 8 ঘণ্টায় 
ব্যবধান হইবে (2 মা, X3) বা 6 মাইল, ইত্যাদি।] 

(3). ক ও খ এই ছুই ব্যক্তির মধ্যে দূরত্ব যদি 40 মাইল হয় এবং ঘণ্টায় 
ক ঠ মাইল ও খ 3 মাইল বেগে পরস্পরের দিকে অগ্রসর হয়, তাহা হইলে 
উভয়ে মিলিয়| ( অর্থাৎ আপেক্ষিক বেগে ) যখন সমস্ত পথটুকু যাইবে তখন 
তাহাদের দেখ! হইবে অর্থাৎ তাহার মিলিত হইবে। 

',_ (038) বা 5 ঘণ্টা পরে উভয়ে মিলিত হইবে । 

(4) ক ঘণ্টায় 10 মাইল এবং খ ঘণ্টায় 6 মাইল যায় এবং উভয়ে যদি 
একই স্থান হইতে একই দিকে রওনা হয়, তবে প্রতি ঘণ্টায় খ হইতে ক 
(10-6) বা 4 মাইল করিয়! বেশী যাইবে অর্থাৎ প্রতি ঘণ্টায় উভয়ের মধ্যে 
দূরত্ব 4 মাইল করিয়া বাড়িতে থাকিবে। 

ক যদি খ-এর 20 মাইল পিছনে থাকিয়া চলিতে আরম্ভ করে, তবে প্রতি 
ঘণ্টায় উভয়ের মধ্য ধ্/ধধান 4 মাইল করিয়া কমিতে থাকিবে । স্কৃতরাং 
(20+4) বা 5 ঘণ্টা! পরে উভয়ে মিলিত হইবে। 

উদাহরণ 1. দুই ব্যক্তি একই স্থান হইতে যথাক্রমে ঘণ্টায় 7} মাইল ও 
ঠঠ মাইল বেগে চলিতে লাগিল। (1) যদি উহার! একই দিকে চলে এবং 
(2) যদি পরম্পর বিপরীত দিকে চলে, তবে 3 ঘণ্টা পরে উভয়ের মধ্যে কত 
ব্যবধান হইবে ? 

(1) একই দিকে গেলে 1 ঘণ্টায় উভয়ের মধ্যে ব্যবধান হইবে (73—54) 
ব 2 মাইল। 
|, 3 ঘণ্টা পরে ব্যবধান হইবে 2 মা. 8 ব| 6 মাইল। 


276 পাটীগণিত 


(2) Sata বিপরীত দিকে গেলে এক ঘণ্টায় উভয়ের মধ্যে ব্যবধান হয়; 
(734-53) বা 13 মাইল। 

*'. 8 ঘণ্টায় ব্যবধান হইবে 13 মা.১৫৪ বা 89 মাইল। 

উদাহরণ 2. ক ও খ একই স্থান হইতে যথাক্রমে ঘণ্টায় ৪ ও 5 মাইল 
বেগে চলিতেছে । (1) যদি উহার| একই দিকে চলে এবং (2) বিপরীত দিকে 
চলে, তবে কতক্ষণ পরে উভয়ের মধ্যে ব্যবধান 39 মাইল হইবে? 

(1) একই দিকে গেলে 1 ঘণ্টায় ব্যবধান হয় (8-5) বা 3 মাইল। 

* 89 মাইল ব্যবধান হইতে (39 +8) ঘণ্টা বা 18 ঘণ্ট। সময় লাগে। 

(2) উভয়ে বিপরীত দিকে গেলে 1 ঘণ্টায় ব্যবধান হয় (8+5) q 
18 মাইল। 

*, 89 মাইল ব্যবধান হইবে (39-13) ঘণ্টায় বা 8 ঘণ্টায়। 

উদাহরণ 8. একই স্থান হইতে ক ঘণ্টায় 4 মাইল বেগে রওনা হওয়ার, 
8 ঘণ্টা,পরে খ রওনা হইল । খ যদি ঘণ্টায় 5} মাইল যায়, তবে খ কতক্ষণ 
পরে ও কতদুরে ক-কে ধরিবে? 

ক ৪ ঘণ্টা আগে বাহির হইয়া এ 3 ঘণ্টায় (4 মা.১৫৪) বা 12 মাইল 
আগাইয়। গিয়াছে ৷ স্থতরাং খ যখন চলিতে আরম্ভ করিল তখন উভয়ের 
মধ্যে ব্যবধান 19 মাইল। 

ক অপেক্ষা খ ঘণ্টায় (54-4) ব| 13 মাইল বেণী যায় অৰ্থাৎ ব্যবধান 
কমায়। 

= খ (02-1$) বা ৪ ঘণ্টা পরে ক-কে ধরিবে। 

|, নিৰ্ণেয় দূরত্ব=খ ৪ ঘণ্টায় যতটা যায়=5ঠ Wx 8=44 মাইল | 

উদাহরণ 4. রাম রওনা হওয়ার 4 ঘণ্ট। পরে হরি রওনা হইল এবং 
ঘণ্টায় 5 মাইল বেগে চলিয়া 6 ঘণ্টা পরে রামকে ধরিল। রামের গতিবেগ 
নির্ণয় কর। 

হরি যে-স্থানে রামকে ধরিয়াছে, সেখানে যাইতে হরির 6 ঘণ্টা এবং রামের 
(4+6) ব| 10 ঘণ্টা সময় লাগিয়াছে। 


সময় ও দূরত্ব 277 


হরি 6 ঘণ্টায় যায় 8 মা. X২6 বা 30 মাইল, 
রাম 10 ঘণ্টায় যায় 30 মাইল, 
রাম ঘণ্টায় (30-10) মা. বা 3 মাইল বেগে যায়। 
উদাহরণ 5. ক ও খ হইতে দুইখানি গাড়ী যথাক্রমে ঘণ্টায় 82 মাইল 
ও 24 মাইল বেগে পরস্পরের দিকে অগ্রসর হইতে লাগিল। যখন উভয়ে 
মিলিত হইল তখন দেখা! গেল দ্রুতগামী গাড়ীখানি অন্য গাড়ীটি অপেক্ষা 40 
মাইল বেশী গিয়াছে । ক ও খ-এর মধ্যে দূরত্ব কত? 
প্রথম গাঁড়ীটি দ্বিতীয় গাড়ী অপেক্ষা ঘণ্টায় (82-24) মা. বা ৪ মাইল 
বেশী যায়। 
40 মাইল বেশী যাইতে সময় লাগে (4048) 3. বা 5 ঘণ্টা । 
অতএর, উভয় ট্রেণ 5 ঘণ্টা যাওয়ার পর মিলিত হুইয়াছে। 
উভয়ে মিলিয়| 1 ঘণ্টায় যায় (32424) মা. বা 56 মাইল। 
facta দূরত্ব=56 মাইল >*5=280 মাইল I ৷ 
উদাহরণ 6. একখানি গাড়ী বর্ধমান হইতে প্রাতে ৪টায় রওন| হইয়া 
প্রাতে 12টায় হাওড়ায় পৌছিল এবং আর একখানি গাড়ী হাওড়া হইতে প্রাতে 
9টায় রওন| হইয়া প্রাতে 1]টা 80 মিনিটে বর্দমানে পৌছিল। কখন 
তাহাদের সাক্ষাৎ হইয়াছিল? 
প্রথম গাড়ীখানি সমস্ত পথ যায় 4 ঘণ্টায়, 
উহ! 1 ঘণ্টায় যায় সমস্ত পথের কু অংশ, 
এবং দ্বিতীয় গাড়ীখানি সমস্ত পথ যায় 23 ঘণ্টায়, 
. উহা 1 ঘণ্টায় যায় সমস্ত পথের টু অংশ । 
প্রথম গাড়ীখানি 1 ঘণ্টা আগে রওনা হওয়ায় এ 1 ঘণ্টায় সমস্ত পথের 
2 অংশ গিয়াছে । স্থতরাং 9টার সময় যখন দ্বিতীয় গাড়ীটি চলিতে লাগিল, 
- তখন উভয় গাঁড়ীর মধ্যে ব্যবধান সমস্ত পথের (1--}) বা 4 অংশ। 
এখন, 1 ঘণ্টায় গাড়ী দুইটির মধ্যে ব্যবধান কমে পথের (41) বা 
33 অংশ । j 
18—x 


278 পাটীগণিত 


s 2 অংশ ব্যবধান কমিতে সময় লাগে ($38) ঘণ্টা বা 48 ঘণ্টা বা 
1 ঘণ্টা Os; মিনিট । 

স্থতরাং 9টার 1 ঘণ্টা 958 মিনিট পরে অর্থাৎ 10টা বাজিয়| 955 মিনিটে 
উভয় গাঁড়ীর সাক্ষাৎ হইয়াছিল। 


প্রশ্নমাল| 44 


1. মুখে মুখে উত্তর কর ঃ-- 

(1) ঘণ্টায় 6 মাইল বেগে 15 মাইল যাইতে কত সময় লাগে? 

(2) আমি ঘণ্টায় 2 মাইল চলি ; কখন বাহির হইলে 4টার সময় 7 মাইল 
দূরে পৌছিব? 

(8) যদি একই স্থান হইতে তুমি ঘণ্টায় 13 মাইল বেগে উত্তর দিকে 

বং আমি ঘণ্টায় 2 মাইল বেগে দক্ষিণদিকে চলিতে alas করি, তবে কতক্ষণে 
[তা 

(4) ক হইতে খ 6 মাইল দূরে আছে। ক ও খ যথাক্ৰমে ঘণ্টায় 
2 মাইল ও 8 মাইল বেগে পরস্পরের দিকে চলিলে কতক্ষণে তাহার! মিলিত 
হইবে? 

(5) একজন তোমার 60 গজ দূরে আছে। তুমি মিনিটে 6 গজ যাও 
এবং সেই ব্যক্তি মিনিটে 4 গজ যায়। তুমি কতক্ষণে তাহাকে ধরিবে? 

(6) যদি কোন নদীতে শ্োতের বেগ ঘণ্টায় মাইল হয় এবং আমি 
স্রোতের বিপরীত দিকে ঘণ্টায় 2 মাইল বেগে নৌকা চালাইতে থাকি, তবে 
কি ফল হইবে? 

2. একই: স্থান হইতে একজন উত্তরদিকে ঘণ্টায় 3h মাইল এবং আর 


একজন দক্ষিণদিকে ঘণ্টায় ৪$ মাইল করিয়া যাইতে লাগিল। 73 ঘণ্টা পরে 
উভয়ের মধ্যে ব্যবধান কত হইৰে ? 


সময় ও দূরত্ব 279 


8. দুই ব্যক্তি 200 গজ দূরে আছে। Beta পরস্পরের দিকে যথাক্ৰমে 
মিনিটে 10 গজ ও 15 গজ হিমাবে অগ্রসর হইতে লাগিল। কতক্ষণে উভয়ে 
মিলিত হইবে? 

4. একটি শশককে ধরিবার জন্য একটি কুকুর 50 গজ পিছন হইতে 
ছুটিল । শশক মিনিটে 15 গজ এবং কুকুর মিনিটে 17 গজ যায়। কতক্ষণে 
শশকটি ধরা পড়িবে? 

5. ঘণ্টায় 4 মাইল বেগে এক স্থান হইতে অন্ত স্থানে যাইতে এবং তথায় 
80 মিনিট “বিশ্রাম করিয়া ঘণ্টায় ৪ মাইল বেগে ফিরিয়া আসিতে ৪ ঘণ্টা 15 
মিনিট সময় লাগিল। পথের দুরত্ব কত? [ বৃত্তি, 1988] 

6. একজন চৌকিদার চোরের 100 গজ পশ্চাতে আছে। যদি 1 মাইল 
'দৌড়াইতে চৌকিদারের 6 মিনিট ও চোরের 10 মিনিট লাগে, তবে কত দুরে 
চৌকিদার চোরকে ধরিবে? [ এ প্র, 1895; ছাত্র, 1929 ] 

7. হাওড়া হইতে বর্ধমান 60 মাইল। হাওড়া হইতে ক ঘণ্টায় 123 
মাইল বেগে এবং একই সময়ে খ ঘণ্টায় 73 মাইল বেগে বর্ধমান হইতে 
পরস্পরের দিকে চলিতে লাগিল। কতক্ষণ পরে এবং হাওড়া হইতে কত দূরে 
উভয়ের সাক্ষাৎ হইবে ? 

8. একটি চোর পলায়ন করিবার 15 মিনিট পরে তাহাকে ধরিৰার জন্য 
চৌকিদার ছুটিল। Seta যথাক্রমে ঘণ্টায় 12 মাইল ও 16 মাইল বেগে 
ছুটিল। কত সময়ে ও কত দূরে চোরটি ধরা পড়িবে? 

9. একটি ট্রেণ সকাল TH হাওড়া হইতে রওনা হইয়া বেলা 11টায় 
বর্ঘমানে পৌছায় এবং আর একটি ট্রেণ প্রাতে টায় বৰ্দ্ধমান হইতে রওনা 
হইয়া 10টা 80 মিনিটে হাওড়ায় পৌছায়। কখন তাহাদের সাক্ষাৎ হইবে? 

" [ঢা,বো, 1940] 

10. একটি ট্রেণ নিজ স্বাভাবিক বেগের $ বেগে চলিয়া 14 ঘণ্টায় কোন 
স্থানে পৌছিল। স্বাভাবিক বেগে গেলে ওঁ স্থানে পৌছিতে উহার কত 
লাগিত p ER 


280 পাটীগণিত [ প্রশ্নয়াল| 44 ] 


11. বাম ও হরি একই স্থান হইতে একই সময়ে যথাক্রমে ঘণ্টায় 4 মাইল 
ও 2 মাইল বেগে (1) পরস্পর বিপরীত দিকে, (2) একই দিকে যাইতে 
লাগিল। কত ঘণ্টা পরে পরম্পরের দূরত্ব 18 মাইল হইবে? 

12. কোন লোককে একটি নিদ্দিষ্ট সময়ে কোন স্থানে 'সভায় উপস্থিত 
হইতে হইবে । সে যদি ঘণ্টায় 8 মাইল করিয়া যায়, তবে তাহার 10 মিনিট 
বিলম্ব হয়; আর যদি ঘণ্টায় 4 মাইল করিয়া যায়, তবে 5 মিনিট পূর্বে 
পৌছায়। লোকটিকে কতদুরে যাইতে হইবে ? 

18. কোন ট্রেণ ঘণ্টায় 80 মাইল বেগে যায় এবং 75 মাইল অন্তর জল 
লইবার জন্য আধ yo) করিয়া থামে । 375 মাইল যাইতে উহার মোট কত 
সময় লাগিবে? 

14. রাম ও হরি 1 মাইল 240 গজ দৌড়াইবার জন্য যাত্র। কৰিল। 
রাম প্রতি সেকেণ্ডে 16 গজ করিয়া দৌড়াইয়া হরি অপেক্ষা 1 মিনিট 15 
সেকেণ্ড পূৰ্ব্বে গন্তব্য স্থানে পৌছায় । হরি কিরূপ বেগে দৌড়াইয়াছিল? 

15. দুইটি বালক কোন নিদিষ্ট স্থান হইতে দৌড়াইতে আর্ত করিল | 
100 গজ যাইলে একটি অন্যটিকে 5 ফুট পশ্চাতে রাখিয়া যায়।  এইরূপে 
8 মাইল পথ যাইলে উহারা পরস্পর কত দূরে থাকিবে? [ ছাত্র, 1878 ] 

16. ক যতক্ষণে 8 গজ দোৌড়ায় খ ততক্ষণে 9 গজ দৌড়ায়। উভয়ে 
এক সঙ্গে দৌড়াইতে আরম্ভ করিল। খ যখন 252 গজ দৌড়াইয়াছে, ক 
তখন তাহার কত পশ্চাতে থাকিবে? 

17. কোন লোককে ৪টায় একটি স্থানে পৌছাইতে হইবে। সে যদি 

, ঘণ্টায় 4 মাইল হিসাবে যায়, তবে ৪টা 10 মিনিটে তথায় পৌছায়; কিন্ত 
ঘণ্টায় 5 মাইল বেগে গেলে To 55 মিনিটে তথায় পৌছায়। তাহাকে কত 
দুর যাইতে হইবে? 

18. ক ষতক্ষণে 83 মাইল পথ চলে খ ততক্ষণে 4 মাইল চলে । F 
6 দিনে 165 মাইল চলিয়াছে, খ 15 দিনে কত পথ চলিবে? [ ছাত্র. 1889 ] 


সময় ও দূরত্ব 281 


19. এক ব্যক্তি তাহার গৃহ হইতে 80 ঘণ্টায় কোন স্থানে যাইতে পারে, 
তাঁহার গতিবেগের yy অংশ কমাইলে সে এ সময়ে 10 মাইল কম যায়। 
ঘণ্টায় তাহার গতিবেগ কত ? 

20. ক 44 গজ যাইবার'পর খ ঘণ্টায় ৪ মাইল বেগে চলিয়া 19 মিনিটে 
তাহাকে ধরিল। ক-এর গতিবেগ নির্ণয় কর। 

21. এক অশ্বারোহী ঘণ্টায় 11 মাইল যায় এবং প্রতি 7 মাইল পর পর 
ঘোড়া ব্দলাইবার জন্য 5 মিনিট করিয়া থামে । 94 মাইল যাইতে তাহার 
কত সময় লাগিবে? [ মা. প্র. 1864 ] 

22. এক শৃগাল 175 গজ দূরবর্তী এক ধাবমান ছাগশিশুকে দেখিয়া 6 
মিনিটে তাহাকে ধরিয়া ফেলিল। যদি ছাগশিশু প্রতি মিনিটে 175 গজ 
লাফাইয়। থাকে, তবে শৃগাল প্রতি মিনিটে কত বেগে ছুটিয়াছিল ? [ছাত্র.140] 

28. এক ব্যক্তি ঘণ্টায় ৪ মাইল বেগে ক হইতে খ-তে গেল এবং তথায় 
1 ঘণ্টা বিশ্রাম করিয়া ঘণ্টায় 5 মাইল বেগে ক-তে ফিরিয়া আসিল। যদি 
তাহার মোট 2 91 20 মিনিট সময় লাগিয়া থাকে, তবে উভয় স্থানের দুরত্ব 
কত? [ মা. প্র. 1874] 

24, যদু নিজগৃহ হইতে ঠিক উত্তরদিকে ঘণ্টায় 8 মাইল বেগে চলিয়| 
2 ঘণ্টায় মামার বাড়ী এবং সেখান হইতে ঠিক পূর্বদিকে চলিয়া আরও 29 
ঘণ্টায় জ্যেঠার বাড়ী পৌছিল। সে যদি গৃহ হইতে ঠিক ce জ্যেঠার 
বাড়ী যাইত তবে সেখানে কতক্ষণে পৌছিত ? 

25. একটা গাড়ী তাহার স্বাভাবিক বেগের $ বেগে চলিয়া গন্ভব্যস্থানে 
2 adi 30 মিনিট বিলম্বে পৌছিল। স্বাভাবিক বেগে চলিলে তথায় 
পৌছাইতে কত সময় লাগিত? [ পা. প্র. 1888 ] 

26. একখানি গাড়ী বেলা 12টার সময় ছাড়িয়| ঘণ্টায় 16 মাইল বেগে 
যাইতে লাগিল। একই স্থান হইতে আর একখানি গাড়ী বেল! 1টার সময় 
ছাড়িয়| রাত্রি 9টার সময় উহাকে ধরিল। পরের গাড়ীখানি ঘণ্টায় কত মাইল 
করিয়া গেল? [ ক. ছাত্র, 1939 ] 


282 "পাটীগণিত [ প্রশ্নমালা 44] 


27. বঞ্ধমান হইতে একথানা গাড়ী ঘণ্টায় 80 মাইল বেগে কাশীর দিকে 
এবং কাশী হইতে একখানা গাড়ী ঘণ্টায় 50 মাইল বেগে বর্ধমানের দিকে 
একই সময়ে রওনা হইল। উহার! যখন মিলিত হইল তখন দেখা গেল 
একখানি গাড়ী অপর গাড়ী অপেক্ষা 100 মাইল অধিক চলিয়াছে। স্থান৷ 
দুইটির দূরত্ব কত? [ ছাত্ৰ, 1898] 

28, একটি ট্রেণ ঘণ্টায় 40 মাইল চলিলে যথাসময়ে নির্দিষ্ট ষ্টেশনে 
পৌছায়, কিন্তু ঘণ্টায় 82 মাইল গেলে পৌছিতে 15 মিনিট বিলম্ব হয়। 
গন্তব্য স্থানের দূরত্ব কত? 

29. ক ওখ কোন স্থানে যাইবার জন্য একই সময়ে একই স্থান হইতে 
রওনা হইল। ক যত বেগে গেল খ তাহার $ বেগে চলিয়া ক-এর 1 ঘণ্টা 
15 মিনিট পরে পৌছিল। এ স্থানে কে কত সময়ে চলিয়াছিল ? 

80. একটি ট্রেণ হাওড়া হইতে প্রাতে ৪টায় রওনা হইয়া বঞ্ধমানে 10টা, 
80 মিনিটে পৌছায়; অপর একটি ট্রেণ বদ্ধমান হইতে 851 80 মিনিটে রওনা 
হইয়া 10টায় হাওড়ায় পৌছায়। উভয় ট্রেণের কখন সাক্ষাৎ হয়? 

81. হাওড়া হইতে মগরা 88 মাইল; একই সময়ে ক হাওড়া হইতে 
এবং খ মগরা হইতে রওনা হইয়া 4 ঘণ্ট! পরে মিলিত হইল। ইহার 8) ঘণ্টা 
পরে ক মগরায় পৌছিলে তাহাদের গতিবেগ কত? 

৮8৪. রহিম তাহার গৃহ হইতে করিমের বাড়ীর দিকে সাইকেলে ঘণ্টায় 
10 মাইল বেগে এবং করিম নিজ গৃহ হইতে রহিমের বাড়ীর দিকে ঘণ্টায় 6 
মাইল বেগে যাইতে লাগিল। যখন উভয়ের সাক্ষাৎ হইল তখন একজন 
অন্তজন অপেক্ষা 12 মাইল বেশী গিয়াছে। উভয়ের গৃহের দূরত্ব কত? 

88. রাম ও হরি যথাক্রমে হাওড়া ও বৈচী হইতে এক সময়ে রওনা 
'_ হুইয়! পরস্পর সম্মুখীন হইতে লাগিল। 10 ঘণ্টা পরে উভয়ের যে স্থানে 
সাক্ষাৎ হইল তাহা উভয় স্থানের মধ্যস্থল হইতে হাওড়ার দিকে 23 মাইল 
Wal হরি ঘণ্টায় 3 মাইল চলিলে উভয় স্থানের দূরত্ব কত? 


যঠ অধ্যায় 
। 61. বিবিধ প্রশ্নের সমাধান 


উদাহরণ 1. 2, 8, 4 ও 5 এই অঙ্ক চারিটি লইয়া যে সকল সংখ্যা 
গঠিত হইতে পারে তাহাদের সমষ্টি নির্ণয় কর। কোন সংখ্যায় একই অঙ্ক 
একবারের বেশী লওয়| হইবে A | [ ক প্র. 1950 ] 

2, 3, 4 ও ঠ-কে লইয়া 24টি সংখ্যা করা যায়। যদি 2-কে সহস্ৰকের স্থানে 
রাখিয়া! বাকি অঙ্কগুলি সাজাই, তবে 6টি সংখ্যা গঠিত হইবে। যথা, 2345, 
2854, 2435, 2453, 2584, 2543 যথাক্রমে 3, 4 ও ঠ-কে এরূপ ALATA 
স্থানে রাখিয়! প্রত্যেক দফায় ৫টি করিয়া সংখ্য। হইবে। 

অতএব বুঝা গেল, HAF, শতক, দশক ও একক প্রত্যেক অঙ্কের স্থানে 
ছয়টি 2, ছয়টি 3, ছয়টি 4 ও ছয়টি 5 থাকিবে । 

উহাদের সমষ্টি =6(2+-3+44+5)=84 
এ, 24টি সংখ্যার মোট নির্ণেয় সমষ্টি 
= 84 সহস্ৰক + ৪4 শতক 484 দশক 484 একক 
=84000+8400+840+84= 93324 | 

উদাহরণ 2. দুইজন যাত্রীর নিকট মোট 21 মণ মাল ছিল। প্রত্যেক 
যাত্ৰী বিনা মাশুলে যে মাল লইয়া যাইতে পারে তাহা! বাদে একজনকে মালের 
জন্য 5 টাকা 14 আনা ৪ পাই এবং অপর যাত্রীকে 8 টাকা 11 আনা 4 পাই 
ভাড়া দিতে হইল। সমস্ত মাল একজনের হইলে 15 টাকা 8 আনা মাশুল 
লাগিত। বিনা ভাড়ায় কত মাল লওয়া যায় এবং প্রতি মণের মালের ভাড়া 
কত? [ ক. প্র. 1940 ] 

দুইজনের পৃথক্‌ পৃথক্‌ মালের জন্য মোট মাশুল লাগে (5 টাকা 14 আনা 
8 পাই+-8 টাকা 11 Stal 4 পাই ) বা! 14 টাকা! 10 আনা। সমস্ত 21 মণ 
মাল একজনের হইলে মোট মাশুল লাগে 15 টাকা 3 আনা, স্থতরাং 
(15 টাকা 8 আন| 14 টাকা 10 আনা! ) ব| 9 আনা বেশী মাশুল লাগে। 


284 পাটীগণিত 


[এই 9 আনা বেশী লাগিবার কারণ এই যে, দুইজনের পৃথক্‌ মাল হইলে 
দুইজনেই বিনা মাপুলে কিছু কিছু মাল ছাড় পায়, আর সমস্ত মাল একজনের 
হইলে একজন মাত্র কিছু মাল ছাড় পায়। ] 

K 1 জনে যে মাল বিন! মাশুলে লইতে পারে তাহার ভাড়|'9 আনা | 

", পূর 21 মণের ভাড়া = 10 টা. 9 আ.+9 আন1-1% টা, 12 আনা 

[ কারণ ইহাতে কোন মালই ছাড় নাই । ] 
+ নির্ণেয় 1 মণের মাশুল= 15 টা. 12 আন| +21=12 আনা ৷ 
আবার, 12 আন! 1 মণের মাশুল, 
** 9 আনা eX 9 মণের বা 80 সেরের মাশুল। 
* 30 সের মাল বিনা মাশুলে লওয়া যায়। 

উদাহরণ ৪, তিনজন পথিক একত্রে সমান আহার করিল। প্রথম 
ব্যক্তির নিকট 6 খানা ও দ্বিতীয় ব্যক্তির নিকট 4 খান! পাউরুটি ছিল | 
তৃতীয় পথিকের নিকট রুট ন! থাকায় সে 10 আনা মূল্য দিল। কে কত মূল্য 
পাইবে? . 

প্রথম ও দ্বিতীয় পথিকের মোট 10 খানা রুটি ছিল। 8 জনে সমান 
খাওয়ায় প্রত্যেকে 4,2 বা 34 খানা রুটি খাইয়াছে। ests তৃতীয় পথিক 42 
খান! পাউরুটির দাম 10 আনা দিয়াছে। 

*_ ] খানা কুটির দীম-10 আনা---৮১-3 আনা | 

প্রথম ব্যক্তি তাহার 6 খানা রুটির মধ্যে 3} খানা নিজে খাইয়াছে, স্তরাং 
ai ( 6—3} ) § খানার দাম পাইবে। 

খানা রুটির মূল্য =8 আনা, 
* এ খানা রুটির মূল্য -3 i. x $=8 আনা, 
প্রথম পথিক পাইবে 8 আনা এবং দ্বিতীয় পথিক পাইবে 
(10 আনা-8 আনা ) বা 2 আন| । 

উদাহুরণ 4. টাকায় 12 সের চাউল পাওয়া গেলে কোন পরিবারের 

মাসিক খরচ হয় 80 টাকা, কিন্তু টাকায় 15 সের চাউল পাওয়া গেলে মাসিক 


বিবিধ প্রশ্নের সমাধান 285 


খরচ পড়ে 77 টাকা। অন্যান্য খরচ ঠিক থাকিলে, টাকায় যখন 18 সের 
চাউল পাওয়া যায়, তখন মাসিক কত খরচ পড়িবে ? [ ঢা. বো. 1933 ] 

প্রথম পক্ষে, 19 সের চালের মূল্য =] টাকা, 

** 1 সের চালের মূল্য = বু টাকা; 

> দ্বিতীয় পক্ষে, 18.» / *// / =]. টাকা, 

1 সের চালের মূল্য= বাচ টাকা; 

তৃতীয় পক্ষে, 18 » » ৯» = ] টাকা, 

*"* 1 সের চালের =h টাকা; 

Te টা. খা BL aay টাকা, এবং সাঃ BL. না টা. টাকা। 

এক্ষণে, সের প্রতি aly টা. দাম কমিলে মোট খরচ কমে (৪০ টা.--1? টা.) 


বা 8 টাকা, 
Set tn PRAIA eal lle ৭২9) HEX COM a 
5,85৯ fate BREF ale ol oe) Wed ARERR BB 


fafa মাসিক খরচ=৪0 টাকা —5 টাকা =75 টাক| । 

উদাহরণ 5. আমাকে 140 মাইল ভ্ৰমণ করিতে হইবে। নৌকা-ভাড়া 
প্রতি মাইলে 4 আনা! এবং ট্রেণ-ভাড়া, ৪ মাইলে 1 টাকা । আমার নিকট মোট 
27 টাকা 8 আনা আছে । আমাকে কোন্‌ ক্ষুদ্ৰতম দূরত্ব ট্রেণে যাইতে হইবে ? 

1 মাইল ট্রেণে যাইতে খরচ লাগে 4 টা..বা 2 আনা 
= স্মন্ত 140. a ATE nis ৮: আ.১140-1% টা... 8 আ.) 

এখানে কিন্তু, মোট খরচ হইয়াছে 27 টাকা 8 আনা , 

27 টা. 8 আ.-_17 টা. 8 আ.-10 টাকা; এই 10 টাকা খরচ কম হওয়ার 
কারণ এই যে, যে দূরত্ব নৌকায় যাওয়া হইয়াছে, তাহার ভাড়াও মাত্র 2 আনা 
করিয়া প্রতি মাইল ধরা হইয়াছে, স্থতরাং নৌকা-ভাঁড়া প্রতি মাইলে 
(4 আ. -2 আ.) ব| 2 আনা কম ধরায় মোট 10 টাকা কম খরচ হয়। 

+ (10 81. +2 আঁ.) মাইল বা ৪০ মাইল নৌকায় যাওয়া হইয়াছে। 

|, অন্ততঃ (140--80) বা 60 মাইল ট্রেণে যাইতে হইবে। 


986 o পাটীগণিত 


উদাহরণ 6. পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ; ৪ বংসর পূৰ্ব্বে পিতার 

বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল। 6 বৎসর পরে কাহার বয়স কত হইবে? 
[প্রথম প্রণালী ] 
বর্তমানে পিতার বয়স-পুত্রের বস % 8= পুত্রের বয়সের 9 গুণ, 

. 8 বৎসর পূৰ্ব্বে পিতার বয়স ছিল ( পুত্রের বর্তমান বয়সের 3 গুণ-8. 
বৎসর ) এবং তখন পুত্রের বয়স ছিল (পুত্রের বর্তমান বয়ম_-8 বৎসর ) | 

1, প্রশ্নের সর্তান্থসারে পুত্রের বর্তমান বয়সের 3 গুণ_৪ বৎসর 

=5X ( পুত্রের বর্তমান বয়স--৪ বৎসর ) 
= পুত্রের বর্তমান বয়সের 5 গুণ--40 বংসর। 

+ পুত্রের বর্তমান বয়সের (5—3) গুণ বা 2 গুণ = (40-8) ব| 82 বংসর, 

»* পুত্রের বর্তমান বয়ন = (82-2) বা 16 বত্মর। 

'. পিতার বর্তমান বয়স = 16 ব.% 8=48 বর | 
+". 6 বৎসর পরে পুত্রের বয়স হইবে 22 বংসর এবং পিতার বয়স হইবে 
54 বংসর | 

[দ্বিতীয় প্রণালী ] 

8 বংসর আগে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল। বর্তমানে 
প্রত্যেকের বয়স ৪ বংসর করিয়া বেশী হইয়াছে; কিন্তু বর্তমানেও পিতার বয়স 
পুত্রের বয়সের 5 গুণ থাকিত যদি পুত্রের বয়সে 8 বৎসর এবং পিতার বয়সে 
(8X5) বা 40 বংসর যোগ হইত। অতএব, (40-8) বা 32 বংসর কম 
যোগ হওয়ার জন্য পুত্রের বয়সের 5 গুণ স্থানে 3 গুণ পিতার বয়স হইল। 

পুত্রের বর্তমান বয়সের 2 গুণ= 32 বৎসর, 

, পুত্রের বর্তমান বয়স = 16 বৎসর | [বাকি অংশ পূর্বের মত। ] 

উদাহরণ 7. 4টি ছাগল ও 6টি গরুর মূল্য 880 টাকা এবং চটি ছাগল ৩ 
টি গরুর মূল্য 450 টাকা হইলে, প্রত্যেক ছাগল ও গরুর মূল্য কত? 

4টি ছাগলের মূল্য +6টি গরুর মূল্য= 380 টা.---(1) 
গুণ করিযা) 20টি ,, n +80টি এ » =1900 টা.--) 


বিবিধ প্রশ্নের সমাধান 287° 


আবার, টি ছাগলের মূল্য-- ?টি গরুর মূল্য= 450 টা....(8), 
“ ei করিয়া) 20টি , n 428টি »  » =1800 টা....4), 
এক্ষণে, (2) হইতে (4) বিয়োগ করিয়! পাই, 
2টি গরুর মূল্য 1900 Bi.—1800 ট1.= 100 টাকা 
** 2টি গরুর মূল্য 100 B.+2=50 Bray | 
এক্ষণে, (1) হইতে পাই, 4টি ছাগলের মূল্য +-50 B1.x 6 =380 টাকা, 
ie 4 , „ =(880—300) ব| 80 টাকা, 
ry le , , =8051.+4=20 টাক| । 
উদাহরণ ৪8. কোন অবরুদ্ধ দুর্গে যে জল সরবরাহ কর! হয়, তাহা হইতে 
প্রত্যহ 8 মণ জল ছিদ্রপথে বহির্গত হইয়া গেলেও সেই জলে 80 দিন চলে, 
কিন্তু প্রত্যহ 10 মণ জল বহিৰ্গত হইলে 75 দিন চলে। মোট কত মণ জল, 
সরবরাহ করা হয়? [ ক. প্র. 1946 ] 
প্রথম পক্ষে, 80 দিনে মোট ৪০১৫৪ বা 640 মণ জল বাহির হয় এবং দ্বিতীয় 
পক্ষে, 75 দিনে মোট 75x 10 ব| 750 মণ জল বাহির হয়। স্থতরাং শেষ পক্ষে, 
(750—640) বা! 110 মণ জল বেশী নষ্ট হওয়ায় (80—75) বা 5 দিন কম চলে । 
-* এ ছুর্গে 5 দিনের জন্য 110 মণ জল লাগে, 
"৮. 1 দিনে জল দরকার হয় (110 মণ-5) বা 22 মণ, 
80 দিনে জল দরকার হয় 22 মণ% 80 ব| 1760 মণ এবং 80 দিনে, 
জল নষ্ট হয় 640 মণ। 
মোট জল সরবরাহ করা হয় (1760+640) মণ ব| 2400 মণ। 


62. বার নির্ণয়। 

পূৰ্ব্ব শ্রেণীতে বার নির্ণয়ের প্রণালী দেখান হইয়াছে । এই সম্বন্ধে নিমের 
নিয়মগুলি মনে রাখিলে সহজে বার নির্ণয় কর| যায়। 

(1) যদি কোন খৃষ্টাব্দে লিপ ইয়ার না হয়, তবে তাহার প্রথম দিন ও শেক, 
দিন একই বারে পড়ে। 


288 পাটীগণিত 


(2) 28 বংসর অন্তর মাসের তারিখ ও বারের পুনরাবর্ত্তন হয়। অবশ্য 
যদি লিপ ইয়ার নহে এরূপ শতাব্দী উহার মধ্যে না পড়ে তবেই এরূপ: হইবে। 
আর যদি এরূপ শতাব্দী (যথা, 1500, 1000 প্রভৃতি সন অর্থাৎ 400 দ্বারা 
বিভাজ্য নহে এরূপ শতাব্দী ) উহার মধ্যে পড়ে, তবে প্রত্যেক বার 1 ঘর 
পিছাইবে। যথা, রবিবারের স্থানে শনিবার, সোমের স্থানে রবি, ইত্যাদি হইবে। 

(3) 400 বৎসর অন্তর মাসের তারিখ ও বার থুরিয়া আলে। 

বিশেষ দ্রষ্টব্য £-- 

(4) সাধারণ বৎসরে (মোট 865 দিনে) 52 সপ্তাহ-+- অতিরিক্ত 
এ দিন । 

(5) পরিবসরে (লিপ ইয়ারে ) 52 সপ্তাহ4-অতিরিক্ত 2 দিন। 

(6) 100 বৎসরে ( অর্থাৎ সাধারণ শতাব্দীতে) 76টি সাধারণ বৎসর 
"এবং 24টি লিপ Bate । 

'. 100 বর = কয়েকটি পূর্ণ ্থাহ+ অতিরিক্ত 70 দিন4অতিরিক্ত 

৪4১৫ দিন (লিপ ইয়ারের জন্য ) 
-কতকগুলি পূর্ণ সপ্তাহ 4 অতিরিক্ত 124 দিন 
= কতিপয় সম্পূৰ্ণ সপ্তাহ +6 দিন। 

[এখানে 12427 করিলে 5 অবশিষ্ট থাকে বলিয়া 124 দিনের জন্য 
অতিরিক্ত 5 দিন হইল । ] 

(7) 200 বৎসরে কতিপয় সম্পুর্ণ সপ্তাহ +অতিরিক্ত ৪ দিন 

(৮. 5 দিনের feed 10 দিনে 1 সাহ+3 দিন হয় )। 
(8) 300 asaca কতিপয় সম্পূর্ণ সপ্তাহ +অতিরিক্ত 1 দিন 
(7. 5৯৪ দিনে 2 সপ্তাহ-+] দিন )। 

(9) 400 ৰৎসরে কতিপয় সম্পুর্ণ সপ্ডাহ+অতিরিক্ত (941) বা 
21 দিন = কতিপয় সম্পুর্ণ সপ্তাহ । i 

[ এখানে 5 দিনের 4 গুণ করিয়া 20 দিন এবং প্রত্যেক চতুৰ্থ শতাব্দী 
"পরিবংসর বলিয়| আরও 1 দিন মোট 21 দিন অতিরিক্ত হইল। ] 


বিবিধ প্রশ্নের সমাধান 289, 


(10) 1A: D-র অৰ্থাৎ প্রথম খৃষ্টাব্দের ]ল| জানুয়ারী সোমবার ছিল,. 
wats রবিবারে সপ্তাহ শেষ হইয়াছিল। অন্ত কিছু বার উল্লেখ না থাকিলে' 
1 খৃষ্টাব্দের ]ল| জানুয়ারী সোমবার ধরিয়া বার নির্ণয় করিবে। 

উদাহরণ 1. 1921 ধুষ্টাব্দের 1ল| জানুয়ারী সোমবার হইলে 1925. 
খৃষ্টাক্লের ৪রা জানুয়ারী কি বার হইবে? 


[ প্রথম প্রণালী ] 

1921 খৃষ্টাব্দের ]ল| জাহয়ারী হইতে 1925 খৃষ্টাব্দে 9রা জানুয়ারী পৰ্য্যন্ত' 
4 বংসর 8 দিন হয়, কিন্তু উহার মধ্যে 1924 খৃষ্টাব্দ লিপ ইয়ার বলিয়া মোট 
4 বত্সর 4 দিন বা (365X4+4) বা 1464 দিন। 1464 দিন=209 
সপ্তাহ+1 দিন। এখন, 1921 খৃষ্টাবের ]ল| জানুয়ারী সোমবারকে HATI 
প্রথম দিন ধরিলে রবিবারে প্রত্যেক সপ্তাহ শেষ হইবে। এখানে কতকণ্ুলি৷ 
পূৰ্ণ সপ্তাহ হইয়া 1 দিন বেশী হওয়ায় নিৰ্ণেয় বার সোমবার হইল। 

উদাহরণ 2. 1923 খৃষ্টাব্দে 10ই মাৰ্চ্চ কি বার ছিল? 

জা. ফে. মা. 

এখানে 1922 বং্সর-+ 1923 খৃষ্টাব্দের (314-284-10) ব| 69 দিন | 

1922 বরে (লিপ ইয়ার বাদে) দিন-সংখ্য|=৪০৪ x 1922=701530 | 

এখন দেখিতে হইবে 1922 বৎসরে কয়টি লিপইয়ার হয়। ]1029-কে 4. 
দিয়া ভাগ করিলে 480 ভাগফল হয়, স্থতরাং 480টি লিপ ইয়ার হইবার কথা, 
কিন্তু শতাব্দীগুলি যদি 400 দ্বার! বিভাজ্য হয় তবেই লিপ ইয়ার হইয়া থাকে। 
অতএব, 1922 বৎসরে যে 19টি শতাব্দী আছে তাহাদের মধ্যে লিপ ইয়ার মাত্ৰ 
4টি (400, 800, 1200 ও 1600 সাল), অন্য 1টি শতাব্দী লিপইয়ার নহে 
বলিয়া মোট লিপ ইয়ার হইল (480-15) বা 49চটি। Awa লিপ ইয়ার 
ধরিয়া 1922 বৎসরে মোট দিন-সংখ্য| = 7015804-465 = 701995 । 

1923 খৃষ্টাব্দের 10ই মার্চ পর্য্যন্ত 69 দিন ধরিয়া মোট দিন-সংখ্যা. 
= 701995469 = 702064 | 702064 দিনকে 7 দিয়া ভাগ করিলে 
ভাগশেষ থাকে 6। s 

এক্ষণে, প্রথম খৃষ্টাব্দের 1লা জানুয়ারী সোমবারকে সপ্তাহের প্রথম বার 
ধরিয়া 65 বার নির্ণে বার হইবে। 
* নিৰ্ণেয় বার শনিবার ছিল। 


2290 পাটীগণিত 


[ দ্বিতীয় প্রণালী ] _ 
1922=1600+300+22, 
1600 বৎসর . = কতিপয় সম্পূর্ণ সপ্তাহ 
300 বৎসর = * , n +অতিরিক্ত 1 দিন 


22575 5 5৮১৯7. 22 দিন 
এ 22 বংসরে 5টি লিপৃইয়ারের জন্য বৃদ্ধিভ , ঠদিন 
1923 খৃষ্টাব্দের দিনসংখ্যা = 69 দিন 

* মোট কতিপয় সম্পূর্ণ পপ্তাহ+-9? দিন 


97 দিন= 13 সম্পূর্ণ সপ্তাহ-+-6 দিন। 
এক্ষণে, প্রথম খৃষ্টাব্দের |লা জানুয়ারী সোমবাঁরকে সপ্তাহের প্রথম দিন 
“ধরিয়া! 68 বার নির্ণেয বার হইবে | 
". নির্ণেয় বার শনিবার ছিল। 


[ সহজ প্রণালী ] 
যে খৃষ্টাব্দ দেওয়া আছে তাহার পূর্ব-খৃষ্টাবকে 400 দিয়া ভাগ করিয়া 
"যাহা অবশিষ্ট থাকে তাহাকে বৎসরাঙ্ক বলে। বত্সরাঙ্ককে একবার 100 দিয়া 
আর একবার 4 দিয়া ভাগ করিয়া সেই ভাগফল দুইটির অন্তরকে 
লিপ ইয়ারাঙ্ক বলে। এইবার দেখ, প্রদত্ত খৃষ্টানদের ]লা জানুয়ারী হইতে 
প্রদত্ত তারিখ পর্য্যন্ত কত দিন হয়। এই দিনগুলির সহিত, বত্সরাঙ্ধ ও 
লিপইয়ারাঙ্ক যোগ করিয়া সেই যোগফলকে 7 দিয়া ভাগ করিতে হইবে। 
যদি ভাগশেষ 1, 2, 3, 4, 5, 6 ব| 0 হয়, তবে প্রদত্ত বার হইতে TTT 
করিয়া প্রথম, দ্বিতীয় প্রভৃতি পর পর বার হইবে। 
উদাহরণ ৪. প্রথম খৃষ্টাব্দের ]লা জানুয়ারী সোমবার হইলে, 1928 
খৃষ্টাব্দে ৪ই ফেব্রুয়ারী কি বার হইবে? _ 
৪1718 
/1600$ - 


এখানে বত্সরাঙ্ক = 822 $ 
322 3 k 


বিবিধ প্রশ্ন 291 


100 ae e 9 80 এখানে লিপ ইয়ারাঙ্ক 
22 =80-3=77. 


আবার, 1923 খৃষ্টাব্দের ]লা ca হইতে ৪ই ফেব্রুয়ারী পর্য্যন্ত 
(314-8) বা 39 দিন। 
এক্ষণে, (3224-774-39) দিন-488 দিন, 


NEEE 438 দিন = 62 সপ্তাহ +4 দিন। 
[| + নিৰ্ণেয় বার =সোমবার হইতে চতুৰ্থ বার 
g অর্থাৎ বৃহস্পতিবার | 
প্রশ্নমাল| 45 
(বিবিধ প্রশ্ন ) 
548. 


1. একটি গাদায় কতকগুলি পাথর ছিল। সেইগুলিকে 98টি সমান 
ভাগে সাজান যায়; কিন্তু 18, 244) 82 সমান ভাগে সাজাইলে প্রত্যেকবারে 
4 খানি পাথর অবশিষ্ট থাকে । এ গাদায় ন্যনপক্ষে কতগুলি পাথর থাকিতে 
পারে? 

2, একটি শ্রেণীর 27 জন বালকের বয়সের গড় 16 বংসর। তাহাদের 
শিক্ষককে লইলে তাহাদের বয়সের গড় তু বৎসর বাড়ে। শিক্ষকের বয়স কত? 

8. আমি কোন একটি সংখ্যার সহিত তাহার 5% যোগ করিলাম। 
আবার সেই সংখ্য| হইতে 5% বিয়োগ করিয়া দেখিলাম এ যোগফল ও অন্তরের 
পার্থক্য 51 হইল। সংখ্যাটি কত? 

4. কোন ক্রিকেট খেলোয়াড় 12 বার খেলিয়া গড়ে 84টি করিয়া রাণ 
করিয়াছে, তাহাকে আর একবার খেলিতে হইবে। মেবারে আর কত রাণ 
করিলে, তাহার রাণের গড় 40 হইবে? 

5 দুইটি সংখ্যার গুণফল 3528; উহাদের একটি অন্তটির ধ্বিগুণ। 


ংখ্যা দুইটি কত? ee 


292 পাটীগণিত [ প্রশ্নমাল৷ 45 ] 


6. ইংরাজী পরীক্ষায় যত পূর্ণ নম্বর ছিল তাহার 48% রাম এবং 88% 
হরি পাইয়াছে। উভয়ের নম্বরের সমষ্টি যদি 567 হয়, তবে এ পরীক্ষায় পৃ 
নম্বর কত ছিল? 

7, দুইটি সংখ্যার ল. সা. গু. উহাদের গ. সা. গু-র 28 গুণ এবং 
ল. সা. গু. ও গ. সা. গু.-র সমষ্টি 17401 যদি একটি সংখ্যা 240 হয়, তবে 
অন্যটি কত? 


48. সরল কর: 
27 X 2 ; 
Papen Gio এর 3) Gar pear চগ এ হি 


9. 962 জন সৈন্যকে বর্গাকারে সাজাইয়! দেখা গেল, 1 জন সৈন্য বেশী 
হইয়াছে। প্রতি সারিতে কতজন সৈন্য আছে? 
10. 155 জন লোকে 23 দিনে কোন কাধ্যের এক- তৃতীয়াংশ করিল ॥ 
অতিরিক্ত কতজন লোক লাগিলে কাজট আরও 31 দিনে শেষ হইবে? 


[৪] 

1. 4, 5, 6, 0 এই অঙ্কগুলি লইয়| চারি অঙ্কের যে সকল সংখ্যা গঠিত 
হয় তাহাদের সমষ্টি কত? (কোন সংখ্যায় একই অঙ্ক দুইবার নাই। ) 

2. একই স্থানে গমনকারী দুইজন যাত্রীর নিকট মোট 8 মণ মাল ছিল। 
অতিরিক্ত মালের জন্য তাহাদিগকে যথাক্ৰমে 8 টাকা! ও 4 টাঁকা মাশুল দিতে 
হুইল। সমস্ত মাল একজনের হইলে অতিরিক্ত মালের জন্য 14 টাকা মাশুল 
দিতে হইত। প্রত্যেকের নিকট কত মাল ছিল এবং প্রত্যেকে বিনা ভাড়ায় 


কত মাল লইতে পারে ? [ বে. সি. সা. 1939 J 
8. প্রথম খৃষ্টাব্দের 1লা'জাম্ুয়ারী সোমবার হইলে 1981 খৃষ্টাব্ের 10ই 
মার্চ কি বার ছিল? [ ক. প্ৰ, 1943] 


4. 4796299 সহিত কোন্‌ ক্ষুদ্ৰতম সংখ্যা যোগ করিলে যোগফল 
পূৰ্ণবৰ্গ সংখ্যা হইবে? 


বিবিধ প্রশ্ন 293 


5. 4320 আম এবং 594টি লেবু কতকগুলি ভিক্ষুককে সমান ভাবে 
ভাগ করিয়| দেওয়া যায়। ভিক্ষকদিগের সংখ্যা কত? যতগুলি সম্ভব 
উত্তর দাও। 

৩/6. ৪ বৎসর পূৰ্ব্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল; 8 বৎসর পরে 
পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হইবে। এখন কাহার বয়স কত? 

7, কোন্‌ ভগ্নাংশ wa 31. এর Hie ea ats কে ভাগ করিলে 
'ভাগফল ঠ হয়? [ ক, প্র. 1885] 

1:8. কোন স্থান হইতে ক রওনা হইবার ছুই ঘণ্টা পরে খ রওনা হইল। 
ক ঘণ্টায় 73 মাইল এবং খ ঘণ্টায় 12 মাইল করিয়! যাইতে লাগিল। খ 
কতক্ষণ পরে ক-কে ধরিবে ? 

9. একদিনে রাম শ্যামের 1% গুণ কাধ্য করিতে পারে। তাহারা দুইজনে 
মিলিয়া একটি কাধ্য 898 দিনে শেষ করিল। তাহার! প্রত্যেকে এ কাধ্যটি 
পৃথকভাবে কতদিনে শেষ করিতে পারিবে? [ ছাত্র, 1980 ] 
240, ক ও খ-এর টাকার সংখ্যা গুণ করিলে 570, খ ও গ এর টাকার 
সংখ্য। গুণ করিলে 684, এবং গ ও ক-এর টাকার সংখ্য! গুণ করিলে 1080 


হয়। প্রত্যেকের কত টাকা ছিল? [2] 
[৮ 3) 

1, 15 খানা চেয়ার ও 2টি টেবিলের মোট মূল্য 400 টাকা! এবং 10 খান! 
চেয়ারের মূল্য 4টি টেবিলের মূল্যের সমান হইলে, 12 খানা চেয়ার ও 9 থানা! 
টেবিলের মুল্য কত? [ ক, প্র, 1950] 

2, কোন পরিবারে যে জল সরবরাহ কর! হয় তাহ! হইতে প্রত্যহ চ 
গ্যালন জল ছিন্রপথে নির্গত হইলেও সেই জলে 32 দিন চলে, কিন্তু প্রত্যহ 7 
গ্যালন জল নির্গত হইলে 80 দিন চলে। মোট কত গ্যালন জল সরবরাহ 


করা হয়? 
19—X 


294 পাটীগণিত [ প্রশ্নমাল| 45] 


11-8. 40 টাকায় একটি গরু বিক্রয় করিলে যাহা লোকসান হয়, 61 টাকায় 
বিক্রয় করিলে তাহার & লাভ হয়। গঞুটির ক্রযমূল্য কত? 
A. কোন ঘরের দৈৰ্ঘ্য 69 ফুট 4 ইঞ্চি, এবং উহার প্রস্থ যাহা আছে তাহা 
অপেক্ষা আরও 10 ফুট অধিক হইলে, উহার ক্ষেত্রফল হইত 864 বর্গগজ। 
উহার বর্তমান প্রস্থ কত? 

5. চা-এর মূল্য 5% কমিয়| যাওয়ায় এক ব্যক্তি 3 পা. 9 শি. 4 পে. দিয়া 
পূর্বাপেক্ষা 2 পাউণ্ড চা বেশি পাইল। পূৰ্ব্বে 1 পাউণ্ড চা-এর মূল্য কত ছিল? 

6. ক+খ ও গা কোন কাৰ্য্য যথাক্রমে 6, 8 ও 12 দিনে করিতে পারে। 
খ ও গা এক সঙ্গে দিন কাৰ্য্য করিবার পর গ-এর পরিবর্তে ক কাজ করিতে 
'লাগিল। কাজটি শেষ হইতে মোট কতদিন লাগিবে? 

7. 2569 কে '672 দিয়। ভাগ করিয়া 3 দশমিক স্থান পর্য্যন্ত ভাগফল 
নিৰ্ণয় কর। 

8. কোন্‌ সংখ্যাকে পুনরায় সেই সংখ্যা দ্বারা গুণ করিলে 253009 
গুণফল হয়? 
79. কোন ব্যক্তি 100 দিনে 5 মাইল রাস্তা aes করিবার চুক্তি করে। 
280 জন লোক 80 দিন কাজ করিবার পর সে দেখিল যে মাত্র 3} মাইল রাস্তা 
প্রস্তুত হইয়াছে । কাজটি যথাসময়ে শেষ করিতে হইলে আর কতজন লোক 


নিযুক্ত করিতে হইবে? 
10. 1857 খৃষ্টাব্দের 28শে জুন কানপুর হত্যাকাণ্ড সংঘটিত হয়। ওঁ 


দিন কি বার ছিল? [ পা, প্র. 1905] 


bos] 

1. যদি অন্যান্য ব্যয় একই থাকে, তবে চাউলের মণ 10 টাকা হইলে 
কোন পরিবারের মাসিক খরচ হয় 220 টা. এবং চাউলের মণ 9 টাকা 12 আনা! 
হইলে মাসিক খরচ হয় 215 টাকা ৪ আনা । যখন চাঁউলের মণ 10 টাকা 
8 আন! তখন সেই পরিবারের মাসিক খরচ কত হইবে?  [ ক. প্র, 1949 ] 


বিবিধ প্রশ্ন 295 


A একটি তৃণক্ষেত্রের দৈর্ঘ্য 60 ফুট এবং প্রস্থ 40 ফুট। উহার বাহিরে 
চারিদিকে 8 ফুট প্রশস্ত একটি পথ আছে। এ পথের ক্ষেত্রফল কত? পথটি 
ভিতরে হইলে কত ক্ষেত্রফল হইত? 

8. কোন পরীক্ষায় 8000 পরীক্ষার্থীর মধ্যে শতকর| 25 জন বালিক! 
ছিল। এ পরীক্ষায় শতকর| 10 জন বালক ও 19 জন বালিকা অক্বৃতকার্য্য 
হুইল। মোটের উপর শতকরা কতজন FEF হইয়াছিল? 

4. দুইটি রাশির গুণফল 1575 এবং ভাগফল $; রাশি দুইটি নির্ণয় 
কর। [ ছাত্র, 1931 ] 

5. তিনজন ব্যক্তি একত্রে সমান পরিমাণ আহার করিল। প্রথম ব্যক্তির 
5 খানি ও দ্বিতীয় ব্যক্তির 8 খানি পাউরুটি ছিল। তৃতীয় ব্যক্তির নিকট রুটি 
না থাকায় ৪ আনা দিল, উহা! হইতে কে কত পাইবে? 

6. কালুমুদি 20 টাকা মণ দরে 5 মণ এবং 18 টাকা মণ দরে 4 মণ 
qifa তেল কিনিয়া একত্রে মিশাইল; অতঃপর তাহার সহিত আরও 5 মণ 
কলের তেল মিশাইয়া এই মিশ্রিত তেল 6 আনা সের দরে বিক্রয় করিয়! 
“মোটের উপর 3 টাক! লাভ করিল। কালুমুদি কলের তেল কত মণ দরে 
কিনিয়াছিল? [ ছাত্র, 1931 ] 
T. একটি চৌবাচ্চায় 8টি নল আছে। প্রথম ও দ্বিতীয়টি ছারা যথাক্রমে 
16 মিনিট ও 12 মিনিটে উহা! পূর্ণ হয়। তৃতীয়টি দ্বার ৪ মিনিটে পূর্ণ 
চৌবাচ্চা খালি হয়; ৪টি নল একসঙ্গে খুলিয়া দিলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ 
হইবে? [ ছাত্র, 1930 ] 

8. কোন্‌ গরিষ্ঠ দশমিক ভগ্নাংশ দ্বারা 25,35 এবং '15 সম্পূর্ণরূপে 
বিভাজ্য ? 

9. আমাকে 182 মাইল যাইতে হুইবে। 20 মাইলের Paty ভাড়া 
1 শিলিং এবং 1 মাইলের ট্রেণভাড়া 1 পেনি। যদি আমার নিকট মাত্র 
3 শিলিং থাকে, তবে আমাকে কমপক্ষে কতদূর ষ্টীমারে যাইতে হইবে ? 


296 পাটীগণিত | প্রশ্নমালা 45 ] 


10. কোন শ্রেণীতে যতগুলি বালক ছিল, প্রত্যেকে তত পাই চাঁদা 
দেওয়ায় সৰ্ব্সমেত 2 টাকা 4 আনা 9 পাই টাদা উঠিল। এওঁ শ্রেণীতে কত 
বালক ছিল? 

1081 
1. সরল কর ঃ-- 
1 টা. 10 আ. 8 পাই এর 175 টাকার 016 এর "195. 
[ F. প্র, 1919 J 

৪. কোন সেনাপতি 6080 জন সৈন্যকে পূর্ণবর্গাকারে সাজাইয়| দেখিলেন, 
4 জন সৈন্য কম পড়িল। প্রত্যেক সারিতে কতজন সাজান ছিল? 

3. কোন বর্গক্ষোত্রের ভিতরে চারিধারে 9 ফুট প্রশস্ত একটি পথ আছে ॥ 
এ পথের ক্ষেত্রফল 3 একর হইলে, ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? 

4. 10 জনে 8 ঘণ্টা করিয়া ABN যে কাধ্য 12 দিনে করে, তাহার; 
দ্বিগুণ কাৰ্য্য 12 জনে 9 ঘণ্টা করিয়| খাটিয়া কতদিনে করিবে? 

5. ক একটি কাধ্যের 4 অংশ 7 দিনে সম্পন্ন করিয়া চলিয়া গেল। পরে 
খ অবশিষ্ট অংশ 12 দিনে শেষ করিল। উহাঁরা পৃথকভাবে কতদিনে AHP 
করিতে পারে? [ ছাত্র, 1993 ] 

6. প্লেগের ভয়ে একটি সহরের লোকসংখ্যার শতকরা 814 পলা ইয়া 
গেলে 440 জন অবশিষ্ট রহিল। সহরে কতগুলি লোক ছিল? [ছাত্র 1931] 

7. 1942 খৃষ্টাব্দের প্রথম দিন বৃহস্পতিবার হইলে, বিংশ শতাব্দীর, 


প্রথম দিন কি বার হইতে পারে? [ ঢা. বো, 1949] 
8. এক টনের মূল্য 18 পাউণ্ড 16 শিলিং হইলে, 5 টন 19 হন্দর' 
2 কোয়ার্টার 14 পাউণ্ডের মূল্য কত ? 


9. এক পেনি এক সভারিণের কত দশমিক ভগ্নাংশ ? [ ক. প্র. 1916 ] 
10. এত কে দশমিকে পরিণত কর। [$h 


তৃতীয় খণ্ড 


নবম শ্ৰেণীৰ aos 


প্রথম অধ্যায় 


JANIA পুলর্লালোলনা 
প্রশ্নমাল| 46 
[1] 

1. কোন মূলধন হইতে 3 বৎসরে স্থদে-আসলে 560 টাকা এবং 5 
বৎসরে স্থদে-আসলে 600 টাকা হইল ৷ স্থদের হার কত? [ক. প্র. 1938] 

2. একদল সৈন্যের 0"08 অংশ প্রথম যুদ্ধে, অবশিষ্টের 0:175 অংশ দ্বিতীয় 
যুদ্ধে এবং অবশিষ্টের O87 অংশ তৃতীয় যুদ্ধে নিহত হইল! এ দলে যদি 
এখনও 870 জন সৈন্য থাকে, তবে প্রথমে কত সৈন্য ছিল?  [ক. প্র, 1936]. 

3. যখন চাউলের মণ 4 টাকা, তখন 16.জন : লোককে 5 দিন 
খাওয়াইতে 8 টাকা খরচ হয়। যখন চাউলের মণ 3 টাকা 8 আনা, তখন 
10 টাক! 8 আনায় 12 জন লোককে কত দিন খাওয়ান যাইবে? 

4. এক ব্যক্তি কতকগুলি ভিক্ষুকের মধ্যে পয়সা দান করিতে গিয়| দেখিল 
যে প্রত্যেককে 6 পয়স| হিসাবে দিলে 18 পয়স তাহার কাছে থাকিয়া! যায় এবং 
প্রত্যেককে 10 পয়সা হিসাবে দিলে 22 পয়সা অকুলান পড়ে। তাহার নিকট 
কত পয়সা ছিল এবং ভিক্ষুকই ব| কয়জন ছিল ? ছাত্র. 1926] 

5, একটি কাৰ্য্য ক ৪ দিনে এবং খ 10 দিনে করিতে পারে। তাহার! 
একত্রে কাধ্য আরম্ভ করিল, কিন্তু কাধ্য শেষ হইবার 2 দিন পূর্বে ক কাজ 
ছাড়িয়া দিল। মোট কতদিনে কাজটি শেষ হইয়াছিল? 

A—1 


2 পাটীগণিত [ প্রশ্নয়ালা 46 ] 


6. একটি ছাগল ও 5টি ভেড়ার মূল্য 30 টা. 4 আন! এবং 4টি ছাগল ও 
2টি ভেড়ার মূল্য 26 টা. 8 আনা হইলে, প্রত্যেক ছাগল ও ভেড়ার মূল্য কত? 

7. বৎসরে শতকরা 6 টাকা 4 আনা স্থদ হইলে, 450 টাক 5 বৎসরে 
স্থদে-আসলে কত হইবে? 

8. এক বস্ত/ আলুর ওজন 3 মণ 17 সের 8 ছটাক এবং এক মণ আলুর 
মূল্য 4 টাকা 8 আনা 8 পাই হইলে, 12 বস্তা আলুর মূল্য কত? 

9. 1894 খৰীষ্টাব্দবের 16ই মার্চ বুধবার হইলে, 1919 খৰীষ্টাব্দের 12ই 
মে কি-বার হয়? 

10. দুইটি সংখ্যার গুণকল 292032, এবং একটি অন্যটির 3 গুণ | সংখ্যা 


দুইটি কত? 


[2] 


28 এর 221 


44-285 1 
1. সরল করঃ 136 qe { 


]1"842:620 25, 

2. একটি শামুক 5 ফুট লম্বা একটি খুঁটির গা দিয়া উপরে উঠিতে লাগিল৷ 
সে এক মিনিটে 9 ইঞ্চি উঠে এবং ঠিক তার পর-মিনিটে 2 ইঞ্চি নামিয়া পড়ে। 
এই ভাবে শামুকটি কতক্ষণে খুঁটিটির মাথার উপরে উঠিবে ? 

3. কোন বাক্সে টাকা, আধুলি, সিকি ও আনিতে মিলিয়া মোট 42 টাক! 
4 আনা আছে। যদি টাকার সংখ্যার 3 গুণ আধুলি, দ্বিগুণ সিকি ও 4 গুণ 
আনির সংখ্যা হয়, তবে প্রত্যেক রকমের মুদ্রা কয়টি করিয়| আছে? 

4. আমাকে একটি নির্দিষ্ট সময়ে এক স্থানে পৌছিতে হইবে। যদি ঘণ্টায় 
5 মাইল হিসাবে যাই, তবে 5 মিনিট বিলম্ব হয় এবং ঘণ্টায় 6 মাইল হিসাবে 
গেলে 5 মিনিট পূৰ্ব্বে পৌছাইতে পারি। আমায় কতদূর যাইতে হইবে? 

5. 5 বৎসর পূৰ্ব্বে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ ছিল, 5 বৎসর 
পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হইবে । এখন কাহার বয়স কত? 

[ পা. প্র. 1932] 


এর ৪2] 


পূৰ্ব্বপাঠের বিবিধ প্রশ্ন 3 

6. 2000 এবং 3000 এর মধ্যবর্তী কোন্‌ কোন্‌ সংখ্যার গুণনীয়ক 137 ? 

7. কোন গ্রামে লোকসংখ্যার মধ্যে 123% মুসলমান এবং বাকি 
হিন্দু। যদি এ গ্রামে 1050 জন হিন্দু থাকে, তবে মুসলমান কতজন আছে? 

8. এক ব্যক্তি 5 টাকা 7 আনা 6 পাই মূল্যে কতকগুলি আম কিনিয়া 
4 টাক! 12 আনা 3 পাই মূল্যে উহাদের কতকগুলি বিক্রয় করিল। ইহাতে 
যদি তাহার লাভ বা লোকসান না হইয়| থাকে, তবে দেখাও যে তাহার 
নিকট এখনও অন্ততঃ 9টি আম আছে। 

9. 2 ফুট বর্গ পরিমাণের 828 খানি টালি দ্বারা একটি ছাদকে আবৃত 
করা হইল। যদি এ ছাদের প্রস্থ 7 গজ 2 ফুট হয়, তবে উহার দৈৰ্ঘ্য কত? 

10. 1$ কে আবৃত্ব দশমিকে পরিণত কর। 


[3] 

1. 248 টাকা ক ও খ-কে এরূপে ভাগ করিয়া দাও যেন ক এর 
ভাগের "75 অংশ খএর ভাগের '8 অংশের সমান হয়। 

2. কোন্‌ সংখ্যার বর্গ হইতে 5 বিয়োগ করিয়া সেই বিয়োগফলকে 4 
দিয়া ভাগ করিলে 11 হয়? 

3. 1 সের 11 ছটাক wea মূল্য 1 টাকা 11 আনা 15 গণ্ডা হইলে, 
2 টাকা 14 আনা 4 গণ্ড৷ মূল্যে কত দ্বত পাওয়া যাইবে?  [ ছাত্ৰ. 1922 ] 

4. চারি অঙ্ক-বিশিষ্ট দুইটি সংখ্যার গ. সা. গু. 431 এবং ল. সা. গু. 
15085 হইলে, সংখ্যা দুইটি কত ? 

5. এক ব্যক্তি তাহার টাকার "75 অংশ পুত্রকে এবং অবশিষ্টের “75 অংশ 
কন্যাকে দিয়| দেখিল তাহার 70 টাকা 10 আন| 6 পাই আছে। প্রথমে 
তাহার কত টাকা ছিল? 

6. কোন নল দ্বারা একটি চৌবাচ্চা 10 মিনিটে পূর্ণ হয়, কিন্তু উহার 
তলায় feu থাকায় উহা পূৰ্ণ হইতে 12 মিনিট সময় লাগে ৷ যদি নলটি বন্ধ 
থাকে, তবে কতক্ষণে পূর্ণ চৌবাচ্চা শূন্য হইবে? j 


4 পাটীগণিত [ প্রশ্নমালা 46 ] 


7. বর্ধমান হইতে হাওড়া 63 মাইল। একখানি ট্ৰেণ হাওড়া হইতে 
বর্ধমানের দিকে ঘণ্টায় 14 মাইল বেগে এবং আর একখানি ট্রেণ বর্ধমান হইতে 
হাওড়ার দিকে ঘণ্টায় 21 মাইল বেগে যাইতে লাগিল। কখন ও কোথায় 
উহাদের সাক্ষাৎ হইবে? 

8. যে টিকিটের দৈর্ঘ্য £8 ইঞ্চি ও প্রস্থ $ ইঞ্চি, সেইরূপ কতগুলি টিকিট 
দ্বার! 7$ ইঞ্চি দীর্ঘ ও 38 ইঞ্চি প্রশস্ত খামের একদিক আবৃত করা যাইবে? 

9. এক ব্যক্তির মাসিক আয় 570 টাকা। প্রতি মাসে উহার 85% 
খরচ হইলে, বৎসরে তাহার কত সঞ্চয় হইবে? 

10. একই সময় অন্তর একটি ছিন্রযুক্ত চৌবাচ্চায় জল ঢালা হইতেছে। 
ও গ্যালন জল ধরে এরূপ 30 বাল্তি জল ঢালিয়! 5 ঘণ্টায়, কিংবা 4 গ্যালন 
জল ধরে এরূপ 20 বালতি জল ঢালিয়া 3 ঘণ্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। উহাতে 
কত জল ধরে এবং ছিত্রপথে কতক্ষণে উহা খালি হইবে? [F প্র. 1919] 


[4] 

L কোন মূলধনের & অংশ প্রতি বৎসর সুদ হয়। 5 বৎসরে উহা 
স্থদেমূলে 1100 টাকা হইলে, মূলধন ও বাধিক স্থদের হার কত? 

2. একটি আয়তঘনের ঘনফল 7 ঘনফুট 864 ঘনইঞ্চি, দৈর্ঘ্য 4 ফুট ও প্রস্থ 
1 ফুট 3 ইঞ্চি। উহার বেধ কত? 

‘3. রাম তাহার টাকার 20% দিয়া লেবু, সিকি অংশ দিয়া আম এবং 
শতকরা 5 দিয়া পুস্তক কিনিল। তাহার পুর্ব টাকার কত অংশ রহিল? 

4. প্রতি বর্গগজ 3 আনা 6 পাই মূল্যের কার্পেট দ্বারা 14 ফুট দীর্ঘ একটি 
ঘরের মেঝে আবৃত করিতে 3 টাকা 1 আনা খরচ হইল। এ ঘরের প্রস্থ কত? 

5. ক ওখ কোন কাৰ্য্য 8 দিনে, খ ও গা 10 দিনে এবং ক ও শী 9 দিনে 
করিতে পারে। প্রত্যেকে পৃথকভাবে কতদিনে উহা করিতে পারিবে? 

6. পর পর এমন তিনটি পূৰ্ণসংখ্যা, নির্ণয় কর যেন সর্বাপেক্ষা, ছোটাটির 
অর্ধেক, তৎপরবর্তী সংখ্যার $ এবং বৃহত্তম সংখ্যাটির মিলিয়া 900 হয়৷ ২ 


পুর্বপাঠের বিবিধ প্রশ্ন 5 


7. 162 টাকা 8 আনা 5 জন পুরুষ, 8 জন স্ত্ৰীলোক এবং 4 জন বালককে 
এরূপে ভাগ করিয়া দাও, যেন প্রত্যেক পুরুষ ও স্ত্রীলোক যথাক্ৰমে প্রত্যেক 
বালকের 4 গুণ ও দ্বিগুণ পায়। ] 

8. 450 টাকায় কোন দ্রব্য বিক্রয় করিয়া যত ক্ষতি হইল, 490 টাকায় 
বিক্ৰয় করিলে তাহার 4 গুণ লাভ হইত | উহার ক্রয়মূল্য কত? 

9. বাধিক 5% হার স্থদে 3 বংসরে কত পাউণ্ডের সবৃদ্ধিমূল 690 পাউণ্ড 
হইবে? 

10. মির্জাপুর হইতে একখানি ট্রেণ ঘণ্টায় 16 মাইল বেগে এবং দিল্লী 
হইতে আর একখানি ট্রেণ ঘণ্টায় 21 মাইল বেগে পরস্পরের দিকে চলিতে 
লাগিল। উহাদের যখন সাক্ষাৎ হইল তখন একখানি ট্রেণ অন্তখানি অপেক্ষা 
60 মাইল বেশি গিয়াছে । স্থান দুইটির ব্যবধান কত?  [এ. প্র. 1894] 


54 

"1. 5টি আংটি ও 6টি ঘড়ির মূল্য 150 টাকা এবং 8টি আংটি ও 4টি ঘড়ির 
মূল্য 156 টাকা হইলে, প্রত্যেক ঘড়ি ও আংটির মূল্য কত? 

2. একটি বানর 9 গজ উচ্চ একটি তৈলাক্ত বাশে উঠিতে লাগিল। সে 
এক মিনিটে 6 ফুট উঠে এবং পর-মিনিটে 2 ফুট নামিয়| পড়ে। এইরূপে সে 
কতক্ষণে বাশের মাথায় উঠিবে ? 

3. বাধিক 34% হার স্থদে কত বৎসরে 1350 টাকার সবৃদ্ধিমূল 1620 
টাকা হইবে? [ ক. প্র. 1947 ] 

4. একটি fice 24 দিনের জন্য এই সর্তে নিযুক্ত করা হইল যে, সে 
যেদিন কাজ করিবে সেদিন 1 টাকা 4 আনা করিয়! পাইবে এবং যেদিন কামাই 
করিবে সেদিন 8 আনা জরিমানা দিবে । যদি এ সময়ের শেষে সে মোট 
19 টাক! 8 আনা পাইয়া! থাকে, তবে তাহার কতদিন কামাই হইয়াছিল? 

5. প্রতি হন্দরের মূল্য 20 পা: 12 শি.9 পে. হইলে, 15 হ. 3 কো. 
17 পা. এর মূল্য কত? ৷ l [ঢা. প্র. 1931] 


6 পাটীগণিত [ প্রশ্নমালা 46 ] 


6. একটি উদ্যানের দৈৰ্ঘ্য 200 ফুট ও বিস্তার 180 ফুট । উহার উপর 
দৈর্ঘ্যের দিকে একটি পথ প্রস্তুত হয় । পথটি উদ্যানের $ অংশ ভূমি ব্যাপিয়া 
আছে। পথের বিস্তার কত? [ ছাত্র. 1878] 

7. ক, খ ও গ-কে 315 টাকা এরূপে ভাগ করিয়া whe যে ক যতবার 
3 টাকা পাইবে, খ ততবার 5 টাকা পাইবে, এবং খ যতবার 4 টাকা পাইবে, 
at ততবার 3 টাকা পাইবে । [ ছাত্র, 1923] 

8. ঘণ্টায় 3$ মাইল বেগে চলিয়া 4 ঘন্টা 20 মিনিটে এক ব্যাক্তি যতদূর 
যায়, ঘণ্টায় 3£ মাইল বেগে চলিয়া! ততদূর গিয়া ফিরিয়া আসিতে কত সময় 
লাগিবে? [ ক. প্র. 1891 ] 

9. এক ব্যক্তি 1200 টাকায় কতকগুলি ঘোড়া ও গরু কিনিল। : ঘোড়া- 
গুলির প্রত্যেকটির মূল্য 54 টাকা এবং গরুগুলির প্রত্যেকটির মূল্য 48 টাকা। 
সে গড়ে প্রত্যেকটি ঘোড়া ও গরু 51 টাকায় বিক্রয় করিয়| মোট 24 টাকা 
লাভ করিল। সে কতগুলি ঘোড়া কিনিয়াছিল ? [ ছাত্র. 1932] 

10. 97350 হইতে কোন্‌ লথিষ্ঠ সংখ্যা বিয়োগ করিলে বিয়োগফল একটি 
পুৰ্ণবৰ্গ সংখ্যা হইবে? 


[6] 

1. 6 জন পুরুষ, 8 জন স্ত্রীলোক এবং 10 জন বালক 1 দিনে সৰ্ব্বসমেত 
93 টাক! 8 আন! উপায় করিল। যদি প্রত্যেক পুরুষ ও স্ত্রীলোক যথাক্রমে 
প্রত্যেক বালকের 3 গুণ ও 2 গুণ উপায় করে, তবে প্রত্যেকে কত টাকা 
উপায় করে? 

2. একটি কুকুর একটি শশককে 210 গজ দূর হইতে ধরিবার জন্য চুটিল। 
কুকুরটি প্রতি মিনিটে 90 গজ এবং সেই সময়ে শশকটি 76 গজ যায়। কতক্ষণ 
পরে এবং কতদুরে গিয়া কুকুর শশকটিকে ধৰিবে ? 

3. কএর যত টাকা আছে খএর নিকট তাহার 9 গুণ আছে। খ, ক-কে 
60 টাকা দিলে উভয়ের টাক! সমান হয়। প্রত্যেকের কত টাকা আছে? 


পূৰ্ব্বপাঠের বিবিধ প্রশ্ন 7 


4. কোন ব্যবসায়ে প্রথম বৎসর 1807 টাকা 8 আন! ও দ্বিতীয় বৎসর 
2980 টাক! 12 আন! লাভ হইল, তারপর দুই বৎসর 504 টাকা 2 আনা 
sian ক্ষতি হইল এবং পঞ্চম বৎসরে লাভ বা ক্ষতি কিছুই হইল না। এ 
5 বৎসরে গড়ে কত লাভ হইল? 

5. তিনটি সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয়ের গুণফল 3, প্রথম ও তৃতীয়ের 
গুণফল 48 এবং দ্বিতীয় ও তৃতীয়ের গুণফল 88 ; সংখ্যা তিনটি নির্ণয় কর। 

[সি.সা.] 

6. মাসিক বেতন 55 টা. 10 আ. হইলে, 3 মাস 21 দিনের বেতন কত? 

7. 60 ফুট দীর্ঘ ও 50 ফুট প্রশস্ত একটি জমির মাঝে 30 ফুট দীর্ঘ ও 
20 ফুট বিস্তৃত একটি তৃণাচ্ছাদিত অংশ আছে। জমিটির অবশিষ্ট অংশে 
8 ইঞ্চি পুরু করিয়া কাকর ফেলিতে প্রতি ঘনগজে 3 টাকা 6 আনা হিসাবে কত 
খরচ হইবে? 

8. কোন বর্গাকার ঘরের মেঝে কাপড় দিয়া ঢাকিতে 72 টাকা খরচ 
হইল। যদি প্রতি বর্গগজে 2 আনা খরচ হইয়া থাকে, তবে উহার দৈৰ্ঘ্য কত? 

9. একটি ট্রেণ বৰ্দ্ধমান হইতে প্রাতে ৪টায় রওনা হইয়া, 10টায় হাঁওড়ায় 
এবং আর একখানি ট্রেণ হাওড়া হইতে প্রীতে ৪8টা 30 মিনিটে রওনা হইয়া 
11টায় বর্দমীনে পৌছিল। কখন উহাদের সাক্ষাৎ হইয়াছিল? 

10. এক ব্যক্তি 8 টাক 12 আনা মণ দরের কিছু চিনির সহিত 7 টাকা 
10 আন! মণ দরের দ্বিগুণ পরিমাণ চিনি মিশ্রিত করিয়! 8 টাকা 11 আনা মণ 
দরে এ মিশ্রিত চিনি বিক্রয় করায় তাহার মোট 33 টাকা লাভ হইল। কোন্‌ 
রকমের চিনি কত ছিল? [ ক. প্র. 1935] 


77 


1. 4 খানা টেবিল বা 6 খানা চেয়ারের মূল্য 22 টাকা ৪ আনা হইলে, 
3 খানা টেবিল ও 8 খানা চেয়ারের মূল্য কত? 


8 পাটীগণিত [ প্রশ্বমালা 46] 


2. একটি বালক কোন চৌবাচ্চায় 3 মিনিট অন্তর 4 সের এবং একটি 
বালিকা 4 মিনিট অন্তর 3 সের করিয়া জল ঢালিতেছিল। যদি এ চৌবাচ্চায় 
মোট 1 মণ 39 সের জল ধরে, তবে কতক্ষণে উহা পূৰ্ণ হইবে? 

3. কতকগুলি বালককে এক বুড়ি আম দিতে গিয়া দেখা গেল যে, 
প্রত্যেককে 18টি করিয়া দিলে 80টি আম কম পড়ে এবং প্রত্যেককে 16টি 
করিয়! দিলে 40টি আম থাকিয়া যায়। মোট কতজন বালক ছিল? 


4. 44 গজ দীর্ঘ ও 1] গজ প্রশস্ত কোন আয়তাকার জমির পরিবর্তে 
সমান পরিমাণ একটি বৰ্গক্ষেত্ৰ লইলে, & ক্ষেত্রের বাহুর দৈৰ্ঘ্য কত? 


5. 5 ফুট দীর্ঘ, 4 ফুট বিস্তৃত ও 38 ফুট গভীর একটি চৌবাচ্চায় 30 ঘন 
ফুট জল আছে। জলের তলায় 9 ইঞ্চি 43 ইঞ্চি 28 ইঞ্চি মাত্রাযুক্ত ইট 
ফেলায় জল চৌবাচ্চার ঠিক কানায় কানায় পৌছিল। যদি প্রত্যেক ইট নিজ 
আয়তনের হর অংশ জল শোষণ করে, তবে চৌবাচ্চাটিতে কতগুলি ইট ফেলা! 
হইয়াছিল? [ ক. প্র. 1939] 

6. 18 জন লোক প্রত্যহ ৪ ঘণ্টা কাজ করিয়া 6 দিনে একটি কাজ 
করিতে পারে। কতজন লোক প্রত্যহ 6 ঘণ্টা কাজ করিয়| 12 দিনে তাহা! 
করিতে পারিবে? ৷ 

7. একটি রোলারের পরিধি 3 গজ 2 ফুট এবং প্রস্থ 2 গজ 1 ফুট হইলে, 
18 বার খুরিয়| উহা! কি পরিমাণ ভূমির উপর দিয়া যাইবে? 

8. 64% বাধিক সুদ হইলে কত টাকা 4 বৎসরে সুদসমেত 625 টাকা 
হইবে? 

9. 1500 টাকা ক, খ ও গ-কে এরূপে ভাগ করিয়া দাও যেন tt, খএর 
FORA, কএর 35 অংশ প্রাপ্ত হয়। [ ছাত্র. 1883] 

10. রেলওয়ে টেলিগ্রাফের খু'টিগুলি 33 49 অন্তর পৌতা আছে। যে 
দুইটি খুঁটির মধ্যে লঘিষ্ঠ অখণ্ড মাইল ব্যবধান, তাহাদিগের দূরত্ব কত? 


| 


t 


শতক! হিসাব 


63. পূৰ্ব্বে শতকরা হিসাব সম্বন্ধে আলোচনা করা হইয়াছে। নিয়ে 
কয়েকটি প্রশ্নের সমাধান দেখান হইতেছে। 


Creal 1. একটি অলঙ্কারে স্বর্ণ ও রৌপ্যের অনুপাত 5:3 ছিল। 


উহাতে শতকরা কত স্বৰ্ণ ছিল? 


81 NTL ra 5 ভাগ 


স্বরণ, স্থতরাং গহনার $ অংশ স্বৰ্ণ ৷ &অংশ-শতকরা -8 100 = 623%, 


অতএব, È গহনায় শতকরা 62 অংশ স্বর্ণ ছিল। 


উদাহরণ 2. কোন ক্লাবে প্রতি বংসর সভ্যসংখ্যা 10% করিয়া বৃদ্ধি 
পায়। প্রথমে 400 সভ্য থাকিলে তৃতীয় বংসরে সভ্যসংখ্যা কত হইবে? 
প্রতি বৎসর সভ্যসংখ্য। 10% বাড়ে, অর্থাৎ পূৰ্ব্ব সংখ্যার 188 গুণ হয়, 
:"* এস্থলে দ্বিতীয় বংসরের সভ্যসংখ্যা_ 448 x 400, 
“| তৃতীয় বৎসরের নির্ণেয় সভ্যসংখ্য| = দ্বিতীয় বৎসরের সংখ্যার $5৪ 
= 158 X 438 ৮400 = 484. 


[দ্রষ্টব্য ঃ_এইরপ প্রশ্নের জন্য একটি স্থত্র নির্ণয় করা যাইতে পারে। 
মনে কর, আদি সংখ্যা “A, বৎসরে “weal বৃদ্ধির হার “হা”, বৎসরের 
সংখ্যা “ৰ” এবং শেষ বদ্ধিত সংখ্যা “বৃ”। 

এক্ষণে আদি সংখ্যা হইতে শেষ বৃদ্ধিপ্ৰাপ্ত সংখ্যা নির্ণয়ের সুত্র হইবে :_ 


geoi (1o) 


আবার, পরের বদ্ধিত সংখ্যা হইতে গোড়ার সংখ্যা নির্ণয় করিবার ত্র 
বু = কিলায়} বি 
হইবে 27 আ হা Ne অর্থাৎ আ (টি) | | 


(iti 


10 পাটীগণিত 


উদাহরণ 3. কোন ব্যক্তির বংসরাস্তে 20% বেতন বৃদ্ধি হয়। তৃতীয় 
AMC তাহার 288 টাক! বেতন হইলে, প্রথমে তাহার কত বেতন ছিল? 

এখানে পূৰ্ব্ব বেতন পরবর্তী বেতনের $88 অংশ | 

*"* দ্বিতীয় বৎসরের বেতন- 388 x 288, 

প্রথম বখসরের PAT বেতন = 488 x 493 x 288 টা. =200 টাঁকা। 

উদাহরণ 4. ক এর আয় খ এর আয় অপেক্ষা 20% বেশী হইলে 
খ এর আয় ক এর আয় অপেক্ষা শতকরা কত কম? 

[ দ্রষ্টব্য £$_এরূপ প্রশ্নে যাহার অপেক্ষা বেশী বা যাহার অপেক্ষা কম 
হইবে, তাহার 100 টাকা আয় ধরিয়া হিসাব করিতে হয়। ] 

এখানে খ এর আর 100 টাক| হইলে ক এর আয় 120 টাকা; এখন 
দেখিতে হইবে ক এর আয় 100 টাকা হইলে খ এর আয় কত হয়। 

ক এর আয় 120 টাক! হইলে খ এর আয় = 100 টাকা, 

v» » » 100, *% » » =488 *100 টা.» 83$টা.। 

অতএব, ক অপেক্ষা খ এর আয় (100 -— 838)% বা 168% কম। 

উদাহরণ 5. কোন বিদ্যালয়ে শিক্ষার্থীদের 70% বালক এবং অবশিষ্ট 
বালিকা, 32 জন বালক চলিয়া গেল এবং 32 জন বালিকা oS হইল। 
ইহাতে বালকের সংখ্যা শতকর| 54 হইল। ওঁ বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর 
সংখ্যা কত? 

32 জন বালকের স্থানে 32 জন বালিকা! SS হওয়ায় মোট সংখ্যা একই 
আছে। 32 জন বালক কম হওয়ায় শতকরা (70-54) বা 16% কমিয়াছে; 
:* সমস্ত সংখ্যার 16% =32, ৷ 

facta সমস্ত সংখ্য| =$£ x 100 জন= 200 জন | 
উদ্দাহরণ 6. কোন পরীক্ষায় পরীক্ষার্থীদিগের 35% গণিতে এবং 40% 
ইংরাজীতে পাশ করিতে পারে নাই। যদি উভয় বিষয়ে শতকরা 15 জন 
অক্বতকাৰ্য্য হইয়| থাকে, তবে উভয় বিষয়ে শতকরা কত জন পাশ করিয়াছে? 


শতকরা হিসাব 11 


মনে কর, পরীক্ষার্থীর সংখ্যা 100 জন। 

এ 100 জনের মধ্যে যে 35 জন গণিতে ফেল করিয়াছে তাহাদের মধ্যে 
উভয় বিষয়ে ফেল করা 15 জনও আছে। অতএব, শুধু গণিতে ফেল 
করিয়াছে (35-15) বা 20 জন৷ 

আবার, এ 100 জনের মধ্যে যে 40 জন ইংরাজীতে ফেল করিয়াছে, 
তাহাদের মধ্যেও উভয় বিষয়ে ফেল করা এ 15 জন আছে। Woah শুধু 
ইংরাজীতে ফেল করিয়াছে ( 40-15 ) বা 25 জন। 

100 জনের মধ্যে সর্ববরকমে মোট ( 20+25+15 ) জন বা! 60 জন 
ফেল করিয়াছে | 
‘"* উভয় বিষয়ে শতকরা (100-60 ) জন বা 40% পাশ করিয়াছে। 

উদাহরণ 7. কোন পরীক্ষায় 80% ইংরাজীতে এবং 85% গণিতে পাশ 
করিয়াছে, কিন্তু উভয় বিষয়ে 75% পাশ করিয়াছে । যদি মাত্র 45 জন 
পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করিয়া থাকে. তবে কতজন পরীক্ষা দিয়াছিল ? 

[ ক. প্র. 1938 ] 
মনে কর, পরীক্ষার্থীর সংখ্যা 100 জন। উহাদের মধ্যে 80% হিসাবে 
ইংরাজীতে পাশের সংখ্যা 80 জন, এবং 85% হিসাবে গণিতে পাশের সংখ্যা 
85 জন, কিন্তু ইংরাজী ও গণিত উভয় বিষয়ে পাশের সংখ্য 75 Ba | 
শুধু ইংরাজীতে পাশের সংখ্য| =( 80-75 ) বা 5 জন, 

এবং শুধু গণিতে পাশের সংখ্যা(85-75) বা 10 জন। 

অতএব, শুধু ইংরাজীতে, শুধু গণিতে এবং উভয় বিষয়ে পাশ করার সংখ্যা 
( ইহাদের কেহই উভয় বিষয়ে ফেল নহে )=(5+10+75) বা 90 জন 1 

100 জনের মধ্যে উভয় বিষয়ে ফেলের সংখ্যা-(100-90) জন 


=10 জন৷ 
10 জন উভয় বিষয়ে ফেল করিলে মোট পরীক্ষার্থী হয় 100 জন, 
255 জন. 8 » 5 322 x 45 বা 450 জন, 


লু নিকোবৰ লী ane 4501 


12 পাটীগণিত 
প্রশ্নম়ালা 47 

ৰ 57222788488 
স্বৰ্ণ আছে? 

2. বারুদ প্রস্তুত করিতে 65% মোৱা, 20% ০১ এবং 15% 
গন্ধক লাগে । এক মণ বারুদে এ দ্রব্যগুলি কি পরিমাণ আছে? 

3. ক এর আয় খ এর আয় অপেক্ষা 25% বেশী; ক এর আয় অপেক্ষা 
খ এর আয় শতকরা কত কম? 

4. এক ব্যক্তি তাহার টাকার 10% দান এবং অবশিষ্টের 463% ব্যয় 
করিয়া দেখিল তখনও তাহার নিকট 72 টাকা আছে। প্রথমে তাহার কত 
টাকা ছিল? 

5. একদিন টাকায় 15টি এবং পরদিন টাকায় 12টি আম কেন! হইলে 
দ্বিতীয় দিনে আমের মূলা শতকরা কত বাড়িল? 

6. আকিমিডিস সিদ্ধান্ত করেন যে, রাজা হিরোর মুকুটে স্বর্ণ ও রৌপোর 
অনুপাত 2:1 ছিল; এ মুকুটে শতকরা কত স্বর্ণ ছিল? 

7. কতকগুলি পরীক্ষার্থীর শতকরা 5 জন অনুপস্থিত ছিল এবং যাহারা 
উপস্থিত ছিল তাহাদের 15% অকৃতকাৰ্য হইল। যদি 3230 জন কৃতকার্ধ্য 
হইয়া থাকে, তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল? 

8. কোন বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে 70% হিন্দু এবং সি 80% 
মুসলমান ৷ মুসলমান ছাত্র অপেক্ষা হিন্দু ছাত্র 322 জন বেশী হইলে মোট 
ছাত্র-সংখ্যা কত ছিল? 

9. কাপড়ের মূলা 65% বদ্ধিত হইল । কোন গৃহস্থের যে পরিমাণ কাপড় 
'লাগিত, তাহার শতকরা কত কম করিলে কাপড়ের জন্য ব্যয় বৃদ্ধি 
হইবে না? 

40. চিনির মূল্য 25% কমিয়া "গেল ৷" স্কি, 
ব্যবহার শতকরা কত বেশী করা যায় ? 


শতকরা! হিসাব 13 
11. কোন ব্যবসায়ে 4000 টাকা মূলধন ছিল, প্রতি বংসর মূলধন 10% 


বাড়িলে তৃতীয় বংসরে কত মূলধন হইবে? 
12. একটি বৃক্ষের উচ্চতা 33 ফুট 4 ইঞ্চি। ও উচ্চতা প্রতি বৎসরাস্তে 
5% বৃদ্ধি পাইলে ছুই বংসর পরে উহার উচ্চতা! কত হইবে? 


13. এক ব্যক্তির বেতন প্রতি বংসর 20% বৃদ্ধি পাইয়া চতুর্থ বৎসরে 
216 পাউণ্ড বেতন হইলে প্রথমে তাহার বেতন কত ছিল? 

14. কোন দেশের লোকসংখ্যা প্রতি 10 বৎসরে 7% বৃদ্ধি পায়। 
বর্তমান লোকসংখ্যা 4007150 হইলে, 20 বৎসর পূৰ্ব্বে সেখানে লোকসংখ্যা 
কত ছিল? [ মা. প্র. 1885] 

15. লবণের মূল্য 123% কমিয়া যাওয়ায় 14 আনায় 2 সের লবণ বেশী 
পাওয়া গেল। পুর্বে প্রতি সের লবণের মূলা কত ছিল? [5l প্র. 1932] 
‘16. পেট্রলের মূল্য শতকরা 15% বদ্ধিত হইল। পেট্রলের পরিমাণ 
শতকরা কত কম কিনিলে উহার জন্য বায় বৃদ্ধি হইবে না? 

17. কয়লার মূল্য 20% বেশী হওয়ায় কয়লার পরিমাণও 20% কমাইয়। 
দিলাম। ইহাতে আমার কয়লার জন্য খরচ শতকরা কত বেশী বা কম হইল ? 

18. লেবুর মূল্য 138% বেশী হওয়ায় এখন টাকায় 4টি লেবু কম পাওয়া 
গেল। (1) এখন টাকায় কয়টি লেবু পাওয়া যায়? (2) পূৰ্ব্বে টাকায় কয়টি 
লেবু পাওয়া যাইত? . 

19. এক ব্যক্তির মূলধন প্রতি বংসর বাধিক 20% হারে বদ্ধিত হইয়া 
চার বৎসর অস্তে 5184 টাকা হইল। প্রথমে কত মূলধন ছিল? [ক. প্র. 1950] 

20. কোন বাগানে বৃক্ষসংখ্যার 60% আম গাছ এবং অবশিষ্ট লিচু গাছ ৷ 
30টি আম গাছ শুকাইয়া গেল এবং 30টি লিচু গাছ বসান হইল | এখন 
বাগানে শতকরা 45টি আম গাছ হইলে, মোট বৃক্ষসংখ্যা কত? ; 

21. ‘দুইটি বালক কোন পরীক্ষা দেয়। একজন অপরটি অপেক্ষা 9 নম্বর 
বেশী পায় এবং তাহার নম্বর উভয়ের নম্বরের সমষ্টির 56%; কে কত নম্বর 


পাইয়াছিল? 


14 পাটীগণিত [ প্রশ্নমাল| 47 J 


22. কোন স্থানের লোকসংখ্যা 20000; যদি পুক্লষের সংখ্যা 10% বৃদ্ধি 
এবং স্ত্রীলোকের সংখ্যা 6% ত্রাস পাইত, তবে মোট লোকসংখ্যার কোন 
পরিবর্তন হইত না। পুরুষ ও স্ত্রীলোকের সংখ্যা নির্ণয় কর। [ক. প্র. 1937] 

23. কোন পরীক্ষায় 2500 জন পরীক্ষার্থীর মধ্যে & বালিকা ও অবশিষ্ট 
বালক । বালকদের 5% এবং বালিকাদের 40% অরুতকার্য হইল। মোট 
শতকরা কতজন কৃতকাৰ্য্য হইল? [ মা. এ. 19281] 
' 24. কোন নির্বাচন প্রতিযোগিতায় একজন নির্ববাচনপ্রার্থী মোট প্রদত্ত 
ভোটের 42% ভোট পাইয়া 352 ভোটে পরাজিত za | এ নির্বাচনে, মোট 
কত ভোট দেওয়া হইয়াছিল? 

25. গমের মূল্য 4% কমিল। পূৰ্ব্বে যে মূল্যে 48 টন গম পাওয়া যাইত, 
এখন সেই মূল্যে কত টন গম কেনা যাইবে? 


26. কতকগুলি পরীক্ষার্থীর 373% বালিকা । বালকদের- 75% এবং | 


বালিকাদের 624% পরীক্ষায় পাশ করিল এবং 342 জন বালিকা ফেল 
করিল । কত জন বালক ফেল করিয়াছিল? [ ঢা. বো. 1936 ] 
‘27. কোন পরীক্ষায় 52% ইংরাজীতে ও 42% গণিতে aR হইল। 
যদি কেবল শতকরা 17 জন উভয় বিষয়েই অনুত্তীর্ণ হইয়া! থাকে, তবে শতকরা 
কতজন উভয় বিষয়ে উত্তীর্ণ হইয়াছে ? [ ক. প্র. 1917; পা. প্র. 1924 ] 
28. একটি পরীক্ষায় পরীক্ষার্থীদের 34% পাটীগণিতে এবং 42% 
বীজগণিতে ফেল করিল। যদি 20% উভয় বিষয়েই ফেল করিয়া থাকে, তবে 
শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করিয়াছে? [ ক. প্র. 1944] 
29. কোন বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে 90% বানানে, 85% অঙ্কে এবং 
150 জন উভয় বিষয়ে পাশ করিল। যদি কেহই দুই বিষয়ে ফেল ন! হইয়| 
থাকে, তবে মোট ছাত্রসংখ্য। কত ? [ ঢা. বো. 1933 ] 
30. এক ব্যক্তি জুয়া খেলিয়া প্রথমে তাহার টাকার 75% হারিল, দ্বিতীয় 
বার খেলিয়া অবশিষ্টের 75% হারিল। এইরূপ তৃতীয় বারেও অবশিষ্টের 75% 
হারিয়া মাত্র 2 টাকা লইয়া বাড়ী ফিরিল। প্রথমে তাহার কত টাকা ছিল? 


স্থদকষা 15 


31. পঠন ও লিখনের পরীক্ষায় কোন ছাত্ৰই দুই বিষয়ে ফেল করে নাই 
এবং মোট 150 জন উভয় বিষয়ে পাশ করিয়াছে। যদি পঠনে 80% এবং 
লিখনে 70% পাশ করিয়া থাকে, তবে মোট কত ছাত্র পরীক্ষা! দিয়াছিল? 

32. কোন প্রবেশিক। পরীক্ষায় পরীক্ষার্থীরা অতিরিক্ত গণিত অথবা 
ইতিহাস অথবা! উভয় বিষয়ই লইয়াছিল। যদি পরীক্ষার্থীর সংখ্যা 20000 জন 
হয় এবং তাহাদের 65:3% অতিরিক্ত গণিত ও 61:7% ইতিহাস লইয়া থাকে, 
তবে কতজন উভয় বিষয় লইয়াছিল? 

33. কোন পরীক্ষায় 70% সাহিত্যে ও 75% গণিতে পাশ করিল যি 
উভয়ে বিষয়ে 65% পাশ করিয়! থাকে এবং ওঁ উভয় বিষয়ে মোট 30 জন ফেল 
করিয়। থাকে, তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? 

34. কোন ট্রাম কোম্পানীর মোট আয়ের 40% খরচ চালাইবার জন্য ব্যয় 
হয় এবং অবশিষ্টের 40% রিজার্ভ ফণ্ডে জমা রাখিয়া বাকী টাকা অংশীদারগণকে 
38% হারে লভ্যাংশ দিতে ব্যয় হয়। অংশীদারগণের শেয়ারের মোট পরিমাণ 
864000 টাক! হইলে, কোম্পানীর মোট আয় কত? [ ক. প্র. 120 (চ্ছিক)] 

35. একটি আয়তক্ষেত্রের দৈৰ্ঘ্য 5% কমাইলে এবং প্রস্থ 5% বাড়াইলে, 
উহার আয়তনের শতকর! কি পরিবর্তন হইল? 


সুদকষ! ( Interest ) 

64. পূৰ্ব্বে areal সম্বন্ধীয় আলোচনায় সদ, সবৃদ্ধিমূল, আসল, দের 
হার ও সময় প্রভৃতি নির্ণয়ের প্রণালী দেখান হইয়াছে । নিয়ে কতিপয় প্রশ্নের 
সমাধান দেখান হইতেছে | 

উদাহরণ 1. 5% হারে কত বসরে কোন টাকার সুদ সবৃদ্ধিমূলের বু 
হইবে? 

মনে কর, সবৃদ্ধিমূল = 100 টাকা; 
'- মোট সদ = 100 শ +কুণ্ঠ টা. =30 টাকা, 
:"* আসল=100 টা. -- 30 টা.-70 টাক| । 


16° পাটীগণিত 

এক্ষণে, 5% হারে 70 টাকার 1 বৎসরের স্থদ্ন= rio X 70 টা.= টাকা, 

নির্ণেয় সময় = (30 টা.- N.) বৎসর = %্রু* ব.= 8% বৎসর | 

[ দ্রষ্টব্য £_মোট স্থযকে আসলের এক বসরের সদ দিয়া ভাগ করিলে 

সময় পাওয়া যায়। ] 
উদাহরণ 2. শতকরা বাধিক কত হার স্থদে 400 পাউণ্ডের 8 বংসরের 

AR 4% হার সুদে 1250 পাউণ্ডের 4 বৎসরের স্থদের সমান হইবে? 

. [দ্রষ্টব্য $&_ এখানে প্রথমে 1250 পাউণ্ডের 4% হারে 4 বৎসরের সুদ 
নিৰ্ণয় করিতে হইবে। 
ST প্রশ্নে কোন্‌ অংশ প্রথমে করা প্রয়োজন তাহা! দেখিয়া লইবে। একটি 
অংশ অপরটির উপর নির্ভর করে। যে অংশের উপর নির্ভর করে, তাহাই 


আগে করিবে।] 
দ্বিতীয় পক্ষে, 100 পাউণ্ডের 1 বৎসরের স্থদ=4 পাউণ্ড 
i E U eRe edly E A 
s 1250, 4 » = = 81250 পা. 


৷ =200 পাউণ্ড । 
স্থৃতরাং, প্রথম পক্ষেও 400 পাউণ্ডের ৪ বৎসরের TT = 200 পাউণ্ড | 
n L505) [7 888 TLS পা. 
ঢ় ১০১11 ৮ =aks পা.» পা. 
soles 100 tel Fes. =X 100 0 Oa. N: 
no facta দের হার = 64%. 
উদাহরণ 3. কত বৎসরে 3% হারে 1800 টাকার স্থদ 1080 টাকার 


5% হারে 4 বৎসরের সুদের সমান হইবে? 
দ্বিতীয় পক্ষে, 100 টাকার 4 বহ্সরের স্ৃদ=5 টা. ১৫420 টাকা 
শা 1 ঙ ৮ » w= T00 টাকা 


<. 1080 4 5 5  -» =3% X1080.ট1.=216 টাকা 


সুদকযা 1 
স্থতরাং প্রথম পক্ষেও 1800 টাকার মোট স্থদ 216 টাকা) 
প্রথম পক্ষে, 100 টাকার 1 বৎসরের স্থুদ-3 টাকা 
“ 1800 ৯৯৮৮ =x80 1800 টা.=54 টাকা, 
নিৰ্ণেয় সময় = মোট স্থদ-= আসলের 1 বৎসরের স্থদ 
= (216 টা. 54 টা. ) বৎসর = 4 বংসর | 


উদাহরণ 4. বাধিক 5% হারস্থদে কত টাকার 2 বৎসরের হুদ বাধিক 
3% হারে 500 টাকার 3 বৎসরের সুদের সমান হইবে? 
eres 100 টাকার 3 বৎসরের স্থদ-==3 টা. x 3=9 টাকা, 
500 , 3 ১ » ৯9 টা. 5545 F] 
a EENE | 
প্রথম পক্ষে, 100 টাকার 2 বৎসরের স্থদ=5 টা.*2-10 টাকা; 
10 টাকা মোট সুদ হইলে আসল- 100 টা, 
EAL EDS NO CEE NEL LAN OD EAL 
৷ 7887ৰ Le UN LL ok LOB x45 — ADO 751 
নিৰ্ণেয় আসল = 450 টাকা | 


উদাহরণ 5. বাধিক শতকরা যত হার স্থদে কোন টাক| 20 বৎসরে 
দ্বিগুণ হয়, তত হার স্থদে কত মূলধন হইতে 4 বৎসরে 720 পাউণ্ড সবৃদ্ধিমূল 
হইবে? 

প্রথম পক্ষে, 100 পাউণ্ড আসল হইলে সবৃদ্ধিমূল 200 পা. হয়, 

FORN 100 পাউণ্ডের 20 বৎসরের জ্দ-200 পা.-- 100 পা.=]00 পা. 

=, 100 পাউণ্ডের 1 বৎসরে সুদ --%০ পা.=5 পাউণ্ড । 

দ্বিতীয় পক্ষেও 100 পাউণ্ডের 1 বৎসরের স্থদ =5 পাউণ্ড 

ৰ 71711727711 


18 পাটীগণিত 
অতএব, (1004-20) বা 120 পা. সৰবদ্ধিমূল হইলে আসল = 100 পা. 


A ETE 3 »' .9 =E পালক পা- 
S 720. পা. » » » হু পা.*720 
= 600 পাউণ্ড | 
s নিৰ্ণেয় আসল- 600 পাউণ্ড । 
উদাহরণ 6. কোন আসল টাকা 15 বৎসর সুদে খাটাইলে দ্বিগুণ হয়; 
কত বৎসরে উহা তিনগুণ হইবে ? 


মনে কর, আসল = 100 টাকা) উহা দ্বিগুণ অর্থাৎ 200 টীকা হইলে মোট 
স্থ হয় (200—100) বা 100 টাকা, এবং উহা 3 গুণ হইবে যদি মোট স্থাদ হয় 
(300 — 100) বা 200 টাকা। 
এক্ষণে 100 টাকা হইতে 100 টাকা aH হয় 15 বৎসরে, 
মে » 200 , , » 15x2 বা 30 বৎসরে। 
*"* নির্ণের সময় = 30 বৎসর | 
উদাহরণ 7. ক একই সময়ে বাধিক 4% হার সুদে খ-কে 1000 টাকা 
এবং গঁ-কে কিছু টাকা ধার দিল। যদি সে 4 বংসরে উভয়ের নিকট হইতে 
মোট 210 টাকা aM পাইয়া থাকে, তবে খ-কে কত টাক! ধার দেওয়া 
হইয়াছিল? 
এখানে উভয় টাকারই 4% হারে স্থাদ হয় | 
এক্ষণে, 100 টাকার 4 বৎসরের স্থদ=4 টাকা * 4=16 টাকা, 
** 1000 টাকার ». » = » =160 টাকা, 
সুতরাং খ এর নিকট হইতে 160 টাকা সুদ পাওয়া গিয়াছে। 
**.. গীএর টাকার 4 বৎসরে মোট স্থদ=210 টা. _160 টা.=50 টাকা ॥ 
এক্ষণে, 16 টাকা 4 বৎসরের সুদ হয় 100 টাকা হইতে, 
2071 টাকা a UT 0 BG 
** 50টাকা » » „10950 টাকা বা 3123 টা, হইতে, 
“ ce 312 টাকা 8 আনা ধার দেওয়া হইয়াছিল। ৷ 


সুদকষা 19 


উদ্দাহরণ 8. একই হার স্থদে 300 টাকা 4 বৎসরের জন্য এবং 500 
টাকা 3 বৎসরের জন্য ধার দিয়া মোট 108 টাকা সুদ পাওয়া গেল; সুদের হার 
নিৰ্ণয় কর। 


300 টাকার 4 বৎসরের সুদ-300%4 বা 1200 টাকার 1 বৎসরের T, 
এবং 500 টাকার 3 » 25500 3] LOO 2A "৮ 3 

*"* প্রদত্ত মোট g= (1200 +1500) ব| 2700 টাকার 1 বৎসরের FT | 

s 2700 টাকার 1 বৎসরের স্থদ=108 টাকা, 

ত" 100 , 5 » » =E DRS N 

*"* নিৰ্ণয় স্থদের হার = 4%. 

উদাহরণ 9. বাধিক 5% হার সুদে 600 টাকা এবং 4% হারে 800 টাকা 
ধার দিয়া মোট 250 টাকা হুদ পাওয়া গেল দ্বিতীয় টাকাটি 2 বৎসর বেশী 
ধার দেওয়া ছিল। কোন্‌ টাক! কত বৎসর ধার দেওয়া ছিল? 

এখানে 800 টাকা 2 বৎসর বেশী খাটিয়াছে। 

4% হারে 800 টাকার এ 2 বৎসরের স্থদ= 4 টাকা ৯৪১2-64 টাকা ৷ 

অতএব, 600 টাকার 5% হারে এবং 800 টাকার 4% হারে একই সময়ে 
মোট স্থদ হইয়াছে (250 টাক|-- 64 টাকা ) বা 186 Bret 

এক্ষণে, 5% হারে 600 টাকার 1 বৎসরের স্থদ=5টাক!%6=30 টাকা 

এবং 4% হারে 800 টাকার » «=, » =4টাকা*8=32 টাকা, 
n উভয় টাকা হইতে 1 বৎসরে মোট সুদ হয় (30 টা1.+32 টা. ) বা 62 টা., 

** উভয় টাকা হইতে মোট 186 টাকা সুদ হয় (186462) বা 
3 বৎসরে | 

অতএব, প্রথম টাকা 3 বৎসর এবং দ্বিতীয় টাকা 5 বৎসর ধার দেওয়া 
ছিল। 


20 পাটীগণিত 


eaim 48 

1. মুখে মুখে উত্তর কর £_ , 

(1) 5% হারে কত বৎসরে সবুদ্ধিমূল আসলের দ্বিগুণ হইবে? 

(2) 5% হারে কত টাকা হইতে দৈনিক 1 টাকা স্থদ হয়? 

(3) প্রতি পাউণ্ডে প্রতি সপ্তাহে 1 ফাদ্দিং স্থদ এবং বাৰ্ষিক 5% হুদ, 
ইহাদের মধ্যে কোন্টি অধিক? [ 1 বৎসর-52 সপ্তাহ ] 

(4) কত হারে 10 বৎসরে সবৃদ্ধিমূল আসলের 1$ গুণ হয়? 

(5) 300 টাকার 4 বৎসরের স্থদ কত টাকার ] বৎসরের দের সমান ? 

2. বাধিক 5% হারে 700 টাকার 1931 খৃষ্টাব্দের 19শে সেপ্টেম্বর 
হইতে 1932 খৃষ্টাব্দের 25শে এপ্রিল পরাস্ত সময়ের কত BH হয়? 

3. বাধিক 6£% হারে কত টাকার দৈনিক 1 আনা eH হয়? 

4, কত বসরে বাধিক 5% হার হুদে সবৃদ্ধিমূল আসলের 1 গুণ হইবে? 

5. কোন টাকা 10 বৎসরে স্থদেমূলে 1600 টাকা হইল; যদি সদ 
আসনের £ হয়, তবে আসল ও বাধিক স্থদের হার কত? 

6. বাধিক 10% হার সুদে 11ই জুন হইতে 4ঠা নভেম্বর পর্য্যন্ত সময়ে 
কত আসল হইতে 2626 পাউণ্ড সবৃদ্ধিমূল হইবে ? 

7. afte কত হার স্থদে 5 সংসরে 440 পাউণ্ড 6 শিলিং 8 পেন্সের 
সবৃদ্ধিমূল 565 পাউণ্ড 6 শি. 8 পে. হইবে? $ 

8. কত বৎসরে বাষিক 68% হার সুদে কোন টাকা দেড় গুণ হইবে? 

9. বাধিক 4% হার হুদে কত বৎসরে সবৃদ্ধিমূলের % হুদ হইবে? 

10. 34% হার স্থদে 2$ বৎসরে সবৃদ্ধিমূল 248 পাউণ্ড 18 শিলিং 9 পেন্স 
হইলে, আসল কত? 

11. বাধিক 49% হার সুদে এক ব্যক্তি 1250 টাকা ধার করিয়া মোট 
1666 টাকা 10 আনা 8 পাই দিয়া ৰণ পরিশোধ করিল। কত বৎসর তাহার 
খণ ছিল? [ এ. প্র. 1902] 


গজ 


সুদকযা 21 
12. বাধিক 44% হারে 3$ বৎসরে যে টাকা হইতে 983 টাকা 14 আনা 
সবৃদ্ধিমূল হয়, তাহা হইতে 54% হার স্থদে 2$ বৎসরে কত সবৃদ্ধিমূল হইবে ? 
13. শতকরা aifie কত হার সুদে 800 টাকার 4 বৎসরের স্থদ বাধিক 
4% হারে 625 টাকার 8 বৎসরের স্থদের সমান হইবে?  [ ক. প্র. 1927 ] 
14. বাধিক সুদের হার 4% হইতে কমিয়| 34% হওয়ায় এক ব্যক্তির সুদ 
হইতে বাৰ্ষিক আয় 60 টাকা কম হইল | তাহার কত টাকা মূলধন ছিল? 
[ক. প্র. 1933 ] 
15. কত বৎসরে 3% হারে 4000 টাকার স্থুদ 4% হারে 5000 টাকার 
5 বৎসরের স্থদের সমান হইবে? [ ক. প্র. 1940 ] 
16. 6% হার স্থদে 8 বৎসরে 950 টাকা হইতে যে স্থদ হয়, কত টাকা 
হইতে 74% হারে 19 বৎসরে সেই সুদ হইবে ? [ ডা. বো. 1934] 
17. 4 মাসে 2353 পাউণ্ড 12 শিলিং 73 পেন্সের স্থদ 2072 পাউণ্ড 
বেদের অপেক্ষা 6গাউণ্ 5 শিলিং 2 পেন্স বেশী হইলে, স্থদের হার 
কত? [ পা. প্র. 1931 ] 
18. বাধিক সুদের হার কত হইলে 300 টাকার 3 বৎসরের স্থদ 800 
টাকার 9% হারে 6 মাসের স্থদের সমান হইবে ? 
19. বাধিক 48% হারে 450 টাকা এবং 6% হারে 550 টাকা স্থদে 
খাটাইলে গড়ে শতকরা কত সুদ পাওয়া যাইবে ? [ ঢা. বো. 1934 ] 
20. এক ব্যক্তি বাড়ী করার টাকা মিটাইবার জন্য 5% হারে 1000 টাকা 
ধার করিল। সে তখন ওঁ বাড়ী মাসিক 12 টাকা 8 আনায় ভাড়া দিল । এই 
ভাড়ার টাক! জমাইয়| মে কত সময়ে স্থদেমূলে ধার শোধ করিতে পারিবে? 
| [যু প্র. 1910] 
21. কোন মূলধন প্রতি বৎসরে } অংশ বৃদ্ধি পাইয়| 5 বৎসরে হুদেমূলে 
2200 পাউণ্ড হইল । মূলধন কত? 
22. বাধিক 5% হারে 4 বংসরে- কত টাকার সুদ, 3% হারে 250 
টাকার 6 বৎসরের স্থদের সমান হইবে ? 


22 পাটীগণিত [ প্রশ্নয়ালা 48] 


23. যদি 4 বৎসরে 450 টাকার সবৃদ্ধিমূল 540 টাকা হয়, তবে একই 
হারে কত টাকার 5 বৎসরে 637 টাকা 8 আন| সবৃদ্ধিমূল হইবে ? 
[ক. প্র. 1887 ] 
24. কোন্‌ আসল হইতে স্থদেমূলে 3 বৎসরে 448 টাকা এবং AF বৎসরে 
472 টাকা হয়? |]; 
25. কোন আসল হইতে 3 বংসরে 654 পাউণ্ড এবং 5 বংসরে 690 
পাউও সবৃদ্ধিমূল হইল। আসল ও স্থদের হার নিৰ্ণয় কর। 
26, একই স্থদের হারে 400 টাকার 5 বৎসরের এবং 600 টাকার 
4 বৎসরের BH একত্রে 132 টাকা হইল। জুদের হার কত? [ ক. প্র, 1939] 
27. বাধিক 5% হারে 400 টাকার কত বসরের সদ, বাষিক 6'25% 
হারে 500 টাকার 4 বৎসরের স্থদের সমান হইবে? 
28. যে সুদের হারে আসল টাকা 10 বৎসরে দ্বিগুণ হয়, সেই হারে কত 
টাক! 4 বৎসরে স্থদেমূলে 700 টাকা হইবে? 
29. বাধিক 4% হারে যে সময়ে 120 পাউগ্ডের সুদ 15 পাউণ্ড হয়, সেই 
সময়ে 500 টাকার সবৃদ্ধিমূল 700 টাকা হইলে, স্থদের হার কত? 
30. বাধিক 5% হারে 4 বৎসরে কোন আসলের সবৃদ্ধিমূল 480 পাউণ্ড 
হইল; কত বৎসরে উহার সবৃদ্ধিমূল 560 পাউণ্ড হইবে? 
31. 12 বৎসর 6 মাসে সবৃদ্ধিমূল আসলের দ্বিগুণ হইলে, কত বৎসরে 
উহা আসলের 3 গুণ হইবে? P 
32. বাধিক 7% হারে 9000 টাকা যে সময়ে হুদেমূলে 12150 টাকা 
হয়, কত টাকা বাধিক 4% হারে সেই সময়ে হুদেমূলে 14400 টাকা হইবে? 
[ ক. প্র. 1941] 
33. ক বাধিক 8% হার স্থদে একই সময়ে খ-কে 500 টাকা এবং he 
কিছু টাকা ধার fier) সে যদি 4 বৎসরে উভয়ের নিকট হইতে মোট 
210 টাকা হুদ পাইয়া থাকে, তবে সে গঁ-কে কত টাকা ধার দিয়াছিল? 
[ ঢা. বো. 1937] 


গড় fata 23 


34. ক একই হারে 3 বৎসরের জন্য খ-কে 400 পাউণ্ড এবং গঁ-কে 4 
বৎসরের জন্য 500 পাউণ্ড ধার দিল। ইহাতে সে যদি মোট 160 পাউণ্ড সুদ 
পাইয়| থাকে, তবে সুদের হার কত? 

35. 5% হারে.6 বংসরে কোন আসল স্থদেমূলে 1326 টাক! হইলে, কত 
বৎসরে Bel সুদেমূলে 1530 টাকা হইবে? [ পা. প্র. 1891 ] 

36. এক ব্যক্তি তাহার মূলধন 5% হারে স্থদে খাটান এবং, প্রাপ্ত স্থদের 
উপর টাকায় 2 পাই হারে আয়কর দিয়া বৎসরে মোট 3800 টাকা আয় 
করেন। তাহার মূলধন নির্ণয় কর। [ মা. প্ৰ, 1872] 

37. এক ব্যক্তির হংকং ব্যাঙ্কে 1200 টাক! এবং রিজার্ভ ব্যাঙ্কে 1400 টা, 
জমা আছে। দ্বিতীয় ব্যাঙ্কে বাধিক সুদের হার %% বেশী। উভয় টাকা হইতে 
তাঁহার মোট বাৰ্ষিক আয় 85 টা. হইলে, এ দুই ব্যাঙ্কে সুদের হার কত? 

38. এক ব্যক্তি সুদের আয়ের উপর টাকায় 4 পাই হিসাবে আয়কর দেন। 
বাৰ্ষিক wena হার 4% হইতে কমিয়| 34% হইলে তাঁহার বাৰ্ষিক আয় 
47 টাক| কম হয়। তাহার মূলধন কত? [ ঢা. প্র. 1933] 

39. এক ব্যক্তি বাধিক 4% হারে টাক! ধার করিয়া! প্রত্যহ 2 আন! 
করিয়| স্থদ দেয়, সে কত টাকা ধার করিয়াছে? 

40. বাৰ্ষিক 5% হারে 300 পাউণ্ডের কোন সময়ের স্থদ ও বাধিক 3% 
হারে 500 পাউণ্ডের আরও 2 বৎসর অধিক সময়ের সুদ একত্রে 150 পাউণ্ড 
হইল। আমল দুইটির কত বৎসর করিয়া সদ ধরা হইয়াছে? 


গড় নিন্ম 


65. গড় কাহাকে বলে এবং গড় নির্ণয়ের প্রণালী সম্বন্ধে পূর্বে আলোচনা! 
করা হইয়াছে । নিয়ে কতিপয় সমাধান দেখান হইতেছে | 
` উদাহরণ 1. 3টি সন্তান ও তাহাদের মাতার বয়সের গড় এ 3টি সন্তান 
ও তাহাদের পিতার বয়সের গড় অপেক্ষা 2 বৎসর কম। পিতার বয়স 
48 বৎসর হইলে মাতার বয়স কত? 


24 পাটীগণিত 


এস্থলে, উভয় পক্ষেই লোকসংখ্যা মোট 4 জন ৷ অতএব, বয়সের দ্বিতীয় 
গড অপেক্ষা প্রথম গড় 2 বংসর কম হওয়ায়, প্রথম পক্ষে মোট বয়স 
2 বং্সর 4 বা ৪ বংসর কম হইবে। «Rea মাতার বয়স পিতার বয়স 
অপেক্ষা 8 বংসর কম হইবে। 

'* নিৰ্ণেয় মাতার বয়স-(48-8) বংসর = 40 বৎসর 

উদাহরণ 2. এক ব্যক্তি ঘণ্টায় 5 মাইল চলিয়া কোন স্থানে গেল এবং 
ঘণ্টায় 3 মাইল চলিয়া! ফিরিয়া আসিল। এই যাতায়াতে তাহার গতির গড় 
নিৰ্ণয় কর। 

[ প্রথম প্রণালী ] 

যাইবার সময় প্রতি মাইল যাইতে $ ঘণ্টা এবং ফিরিবার হা 
আসিতে $ ঘণ্টা লাগে । 

* যাতায়াতে প্রতি 2 মাইলে লাগে (} +3) ঘ. 3, 

* গড়ে প্রতি মাইলের জন্য সময় লাগে rekr ঘ. বা UBT | 

অতএব, তাহার গতির গড় ঘণ্টায় এ মাইল বা 34 মাইল। 


[ দ্বিতীয় প্রণালী ] 

5 ও 3 এর ল.সা.গু.=15; মনে কর, স্থানটির দূরত্ব 15 মাইল ॥ 
15 মাইল যাইতে সময় লাগে (15+5) বা 3 ঘণ্টা এবং 15 মাইল ফিরিয়া! 
আসিতে সময় লাগে (15--3) ব| 5 ঘণ্টা। 

* মোট (3+5) বা 8 ঘণ্টায় মোট 15 মাইল১:2 বা 30 মাইল 
যাওয়া হইল | 

সে গড়ে ঘণ্টায় 4 মাইল বা 34 মাইল চলিয়াছে। 

উদাহরণ 3. একটি দোকানে কোন মাসের দৈনিক আয়ের গড় নির্ণয্ 
করিয়া 248: টাকা হইল, কিন্তু পরে দেখা গেল যে, যেদিন 330 টাকা আঁ 
হইয়াছে, ভুলক্ৰমে সেই দিনটি আদৌ ধরা হয় নাই। উহা ধরিয়া আয়ের গড় 
হইল 2518 টাকা ৷ দোকানটি এ মাসে কত দিন খোলা ছিল? 


ৰে 


গড় নিৰ্ণয় 25 
যে দিনটি ধরা হয় নাই সেই দিনের আয় প্রথম আয়ের গড় অপেক্ষা 
(330--248'4) বা 81'6 টাকা বেশী ৷ 
এই অতিরিক্ত আয় 81'6 টাকাকে মোট দিনসংখা! দ্বারা ভাগ করিলে 
প্রতিদিনের গড়ের বৃদ্ধি পাওয়া যায়। 
এখানে প্রতিদিনের আয়ের গড় দ্বিতীয় পক্ষে (251'8-248'4) টা. বা 
34 টাকা বৃদ্ধি পাইয়াছে। 
৮০:34 টাকা x নিৰ্ণেয় দিন-সংখ্যা- 816 টাকা, 
*"* নিৰ্ণেয় দিনের সংখ্যা = 81'6-+3'4=24. 
উদাহরণ 4. একটি কারখানার কম্মিগণের হাজিরা বই-এর একটি পৃষ্ঠার 
নকল নিয়ে দেওয়! হইল । উহ হইতে দৈনিক উপস্থিত কম্মিসংখ্যার শতকরা! 
হার নির্ণয় কর। " 
মাস কম্মিসংখ্যা কাৰ্য্যদিন দৈনিক উপস্থিতির গড় 


মে 1250 24 1208 
জুন 1200 * 26 Sh bys] 
জুলাই 1050 25 9204 
আগষ্ট 1000 25 880 
4 মাসের কম্মিসংখ্যার গড় =: ৮০041 20041050+1 000 =1125 ১ 
4 মাসে মোট উপস্থিত কগ্মিসংখ্যার সমষ্টি 


=1208 x 244+1172'5 x 26 +920°4 x 25 +880 x 25 
= 28992 +30485 +23010 +22000 = 104487, 

4 মাসে মোট কাধ্যদিনের সমষ্টি = 244-264-254-25 = 100, 

“, দৈনিক উপস্থিত কগ্মিসংখ্যার গড় = 39 7 

অতএব, 1125 কগ্মিসংখ্যাতে দৈনিক উপস্থিত সংখ্য! হি ; 
*, উপস্থিত সংখ্যার নির্ণেয় শতকরা হার 


648৮৯ 100-+2$887-92:8778. 


26 পাটীগণিত 


উদাহরণ 5. কোন বিদ্যালয় হইতে দুই বৎসর 65 ও 80 জন ছাত্র স্কুল 
ফাইন্যাল পরীক্ষা দেয় এবং যথাক্রমে শতকরা 80 ও 77:5 জন উত্তীর্ণ হয়। ঞঁ 
দুই বৎসরে গড়ে শতকরা কয়জন উত্তীর্ণ হইল? 

প্রথম বৎসরে উত্তীর্ণ হয় 80%, 

“+ 65 জনের মধ্যে উত্তীর্ণ হয় 89585 জন বা 52 জন ; ‘ 

দ্বিতীয় বৎসরে উত্তীর্ণ হয় 775%, 


% 80 জনের মধ্যে উত্তীর্ণ হয় 779 


** 2 বৎসরে মোট (65480) বা 145 জনের মধ্যে উত্তীর্ণ হয় 
(524-62) ব1 114 জন; 
** গড়ে শতকৰর| 4245109 বা 7848 উত্তীর্ণ হইয়াছিল। 


x 80 বা 62 জন; 


প্রশ্মমাল! 49 
1. 10ট সংখ্যার গড় 1015102; প্রথম 6টি সংখ্যার গড় 101267 
এবং শেষ 5টি সংখ্যার গড় 1"01688; যষ্ঠ সংখ্যাটি কত? [ যু, প্র. 1927 ] 
রঃ একটি সহরে 4 দিনের বৃষ্টিপাতের পরিমাণ নিয়ে দেওয়| হইল; উহা! 
হইতে গড়ে কি পরিমাণ বৃষ্টিপাত হইয়াছিল তাহা নিৰ্ণয় কর । 


= না গো I 
| | 


| 
i | ra 85" el 12 


3. চার পুত্র ও মাতার বয়সের গড় অপেক্ষা & চার পুর ও পিতার 
বয়সের গড় lp বংসর বেশী। পিতার বয়স 50 বৎসর হইলে মাতার 
বয়স কত} 

4. তিনটি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, দ্বিতীয়টি তৃতীয়ের 
3 গুণ এবং তিনটির গড় 100 হইলে, সংখ্যাগুলি কি কি? [ ছাত্ৰ, 1933 


গড় নিৰ্ণয় 27 


5. রাম, হরি ও যদুর বয়সের গড় 21 বংসর। রাম ও হরির বয়সের 
গড় 258 বৎসর এবং হরি ও যদুর বয়সের গড় 17 বৎসর হরির বয়স কত? 

6. ক, খ ও গ এর বয়সের গড় 40 বৎসর ; খ, গ ও ঘ এর বয়সের গড় 
32 বৎসর, এবং স্ব এর বয়স 20 বৎসর হইলে ক এর বয়স কত? 

"পু. পিতা ও4 পুত্রের বয়সের গড় অপেক্ষা মাতা! ও এ 4 পুত্রের বয়সের 
গড় 2 বৎসর কম। পিতার বয়স 58 বংসর হইলে মাতার বয়স কত? 

8. কোন শ্রেণীর 40 জন ছাত্রের বয়সের গড় 16 বংসর। 17 বংসর 
বয়সের একটি বালক চলিয়া গেল এবং একজন নৃতন ছাত্র ভঠি হইল। ইহাতে 
যদি তাহাদের বয়সের গড় 15875 হয়, তবে নৃতন ছাত্রের বয়স কত? 

[ক. প্র, 1949] 

9. কোন শ্রেণীর 24 জন ছাত্রের মধ্যে 17 বংসর বয়স্ক একটি ছাত্র 
চলিয়| গেল এবং একজন নৃতন ছাত্র ভন্তি হইল। ইহাতে বয়সের গড় 
পুর্বাপেক্ষ 1 মাস কমিয়| গেল। নূতন ছাত্রের বয়স কত? [ক. প্র. 1943] 

10. রামের বয়স যখন 9 বৎসর তখন হরির জন্ম হয় এবং হরির 
বয়ন 3 বংসর হইলে মায়ার জন্ম হয়। মায়ার বয়স 4 বৎসর হইলে তিন 
জনের বয়সের গড় কত হইবে ? 

11. কোন বিদ্যালয়ে সপ্তাহের 6 দিনের উপস্থিত ছাত্রসংখ্যার গড় 
2701 প্রথম 4 দিনের উপস্থিত সংখ্যার গড় 260 এবং শেষ 3 দিনের গড় 
285 হইলে বৃহস্পতিবার কয়জন ছাত্র উপস্থিত ছিল? 

12, ক ওখ এর মাসিক আয় গড়ে 64 টাকা, খ ও গা এর 50 টাকা 
এবং গাঁ ও ক এর 70 টাকা। প্রত্যেকের প্রকৃত মাসিক আয় কত? 

[ ক. প্র. 1945] 

13. একটি গাড়ী হাওড়| হইতে বর্দমানে যাইবার সময় ঘণ্টায় 55 মাইল 
বেগে গেল এবং ঘণ্টায় 66 মাইল বেগে ফিরিয়া আসিল। উহার গতির গড় 
নিৰ্ণয় কর। 


28 পাটীগণিত [ প্রশ্নয়ালা 49] 


14. একটি a ঘণ্টায় 45 মাইল বেগে কলিকাত| হইতে মধুপুর গেল 
এবং ঘণ্টায় 36 মাইল বেগে মধুপুর হইতে কলিকাতায় ফিরিল। যাতায়াতে 
ট্রেণটি গড়ে ঘণ্টায় কত মাইল গিয়াছে? [ ক. প্র. 1942] 

15. 10টি সংখ্যার গড় 15:34, প্রথম 5টি সংখ্যার গড় 14:35 এবং 
শেষ 6টি. সংখ্যার গড় 15:43 পঞ্চম সংখ্যাটি ভুল হইলে, অবশিষ্ট সংখ্যা- 
গুলির গড় কত? 

16. কোন বিদ্যালয় হইতে পর পর 3 বৎসর 70, 72 ও 58 জন 
প্রবেশিকা পরীক্ষা দেয় এবং উহাদের মধ্যে যথাক্রমে 60%, 75% ও 50%, 
পাশ হয়। এ 3 বংসরে গড়ে শতকরা কতজন পাশ করিয়াছিল? 

17. কোন কারখানায় নিযুক্ত ব্যক্তিগণের বেতনের গড় 60 টাকা ৷ 
উহাদের মধ্যে 12 জন উচ্চপদস্থ কর্মচারীর বেতনের গড় 400 টাকা এবং 
অবশিষ্ট ব্যক্তিগণের বেতনের গড় 56 টাকা ৷ ওঁ কারখানায় মোট কত লোক 
চাকরি করিত? [ আই. পি. এস. 1940 ] 

18. একজন ক্রিকেট খেলোয়াড় প্রথম 16 বার খেলায় গড়ে যত রান্‌ 
করিল, তাহার পরের বার খেলায় 85 রান্‌ করায় গড়ে 3 রান্‌ বেশী হইল। 
17 বার খেলিবার পর রানের গড় কত হইল? [যু প্র. 1930] 

19. একটি কাগজে কতকগুলি সংখ্যা লেখা ছিল। উহাদের গড় নির্ণয় 
করিয়া 224 হইল, কিন্তু পরে দেখা গেল একটি সংখা! 320 কে ধরা হয় 
নাই। উহাকে ধরিয়া পুনরায় গড় হইল 2648 | মোট কয়টি সংখ্যা ছিল? 

20. কোন বিদ্যালয়ের হাজিরা খাতা হইতে নিম্নের অংশ তুলিয়া দেওয়া 
হইল। Bel হইতে দৈনিক উপস্থিত ছাত্রসংখ্যার শতকরা হার ছুই দশমিক 
স্থান পর্য্যন্ত নিৰ্ণয় কর। ' 5 

মাস ছাত্ৰসংখ্যা কাধ্যদিন দৈনিক উপস্থিতির গড় 


=== নহ 


লাভ ও ক্ষতি 29 


21. 10 আনা ৷৷৪ পাই সের দরের 10 সের দুধের সহিত 8 আন৷ 6 পাই 
সের দরের 12 সের দুধ একত্র করিয়া তাহার সহিত এরূপ পরিমাণে জল 
মিশান হইল যে গড়ে প্রতি সের জল-মিশ্রিত দুধের মূল্য 9 আনা হইল । কত 
সের জল মিশান হইয়াছিল? 


লাভ ও ক্ষতি ( Profit and Loss ) 


66. লাভ-ক্ষতি সম্বন্ধে পূৰ্ব্বে আলোচন| করা! হইয়াছে। এস্থানে লাভ- 
ক্ষতির শতকর! হিসাব সম্বন্ধে আলোচনা করা হইতেছে। 
(ক) 10 টাকা মূল্যে কোন দ্রব্য ক্রয় করিয়া 12 টাকায় বিক্রয় করিলে, 
10 টাকায় (12-10) টাক! বা 2 টাকা লাভ হয় । 
(খ) 10 টাকা মূল্যে কোন দ্রব্য ক্রয় করিয়া 8 টাক! মূল্যে বিক্রয় করিলে 
10 টাকায় (10-8) টাকা বা 2 টাকা! ক্ষতি হয়। 
অতএব, দেখা গেল যে, লাভ ব| ক্ষতি aM ক্রয়মুল্যের উপর 
হিসাব হয়, কখনও যেন বিক্রয়মূল্যের উপর ব| দ্রব্যের সংখ্যার উপর হিসাব 
করিও al | 
আরও দেখ, (1) লাভ -বিক্রয় মূল্য--ক্ৰয়মূল্ল [gete (ক)] 
(2) ক্ষতি =ক্ৰয়মূল্য _বিক্রয় মূল্য [দৃষ্টান্ত (খ) ] 
শতকরা লাভ 2 শতকরা 15 টাকা লাভ বলিলে বুঝিতে হইবে A, 
্রয়মূল্য 100 টাকা হইলে সেখানে বিক্রয় মূল্য (100+15 ) টাকা বা 115 
টাকা। J 
স্থতরাং ক্রয়মূল্য : বিক্ৰয়মূল্য =100 : 115, অর্থাৎ বিক্রয়মূল্য 
= {58 X TTET | 
মোট লাভ 


x 100. 
ত্ৰয়মূল্য 


শতকরা লাভ- 


30 পাটীগণিত 


শতকরা ক্ষতি $-শতকর| 15 টাকা ক্ষতি বলিলে বুঝাইবে যে, ক্রয়মূল্য 
100 টাক! হইলে বিক্রয়মূল্য সেখানে (100-15) টাক! ব| 85 টাকা | 
সুতরাং ক্রয়মূল্য : বিক্রয় মূল্য = 100 : 85, অর্থাৎ বিক্রয় মূল্য ক্রয়মূল্যের 
Yes অংশ । 
৩ 
শতকরা ক্ষতি- তি 100, 
(1) শতকরা লাভ বা ক্ষতি। < 
উদাহরণ 1. 72 পাউণ্ড মূল্যে একটি ঘোড়া কিনিয়া 80 পাউণ্ডে বিক্রয় 
করিলে শতকরা কত লাভ হইবে? 
[ প্রথম প্রণালী ] লাভ=80 পা.-72 পা.-৪ পা. | 
72 পাউণ্ডে লাভ হয় 8 পাউণ্ড, 
হও এ » » ts পাউণ্ড=$ পাউণ্ড, 
* 100), » > $X100 পাউণ্ড=11% পাউণ্ড | 
n নিৰ্ণেরন লাভ ₹118% 
উদাহরণ 2. 140 টাকায় একখানি শাল কিনিয়া 133 টাকায় বিক্রয় 
করিলে শতকরা! কত ক্ষতি হইবে? 
[ অন্য প্রণীলী ] 140 টাকা =ব্ৰয়মূল্যের 100% 
so | টাকা , 498% 
+133 টাকা. ৮... $28%133%-95% 
*"* নিৰ্ণেয় ক্ষতি-(100--95) বা 5% | 
উদাহরণ 3. 6 পয়সায় 7B হিসাবে লেবু কিনিয়া 7 পয়সায় 6টি 
'করিয়া বিক্রয় করিলে শতকরা কত লাভ হইবে? 
[ প্রথম প্রণালী ] 7টির ক্রয়মূল্য =6 পয়সা 
4785 87 


ast ks 


লাভ ও ক্ষতি 31 
আবার 6টির বিক্রয়মূলা =? পয়স| 

^ l, » =F » 
লাভ= (ত -$) পয়স| = 2S পয়সা। 


এক্ষণে, $ পয়সায় লাভ হয় 3 পয়সা 
Lon » » 8৯ বা 81 পয়সা, 


100 » 4 » 295422 বা 365 পয়সা 
শতকর! 36} লাভ ZEA | 
[অন্ত প্রণালী ] 6টি ও ?টির ল. সা. গু.= 42টি ; 
মনে কর, 42টি লেবু ক্রয় Fal হইল । 
42টির ক্রয়মূল্য = $ পয়স| % 42= 36 পয়সা, 
এবং 42টির বিক্রয়মূল্য = $ পয়স| এ 42=49 পয়স| । 
36 পয়সায় লাভ হয় (49 _ 36) ব| 13 পয়সা 
- 100 » » » $4100 বা ও36ঠ পয়সা। 
*"* নিৰ্ণেয় লাভ= 363% | 
(2) লাভ ব ক্ষতির শতকর| হার হইতে বিক্রয় ব| ক্রয়মূল্য 
নির্ণয় 2-- 
উদাহরণ 4. 20 টাকায় একটি ঘড়ি কিনিয়া 10% লাভে বিক্রয় করিলে 
বিক্রয়মূল্য কত হইবে? 
[ প্রথম প্রণালী ] এখানে 10% লাভ করিতে হইবে, 


৮৮100 টাক! ক্ৰয়মূল্য হইলে, বিক্রয়মূল্য হইবে (1004-10) বা 11061. 
» $38 টাকা 


20 pant G š » UGGS টা, বা 2201. 


facta বিক্রয়মূল্য =22 টাকা। 
[ দ্বিতীয় প্রণালী] এখানে 10% লাভ করিতে হইবে, 


n facta বিত্ৰয়মূল্য = ক্ৰয়মূল্যের +88 = $48 x 20 টা. =22 টাকা । 


32 পাটীগণিত 
উদাহরণ 5. 176 টাকায় একখানি সাইকেল বিক্ৰয় করায় 12% ক্ষতি 
হইল। উহার ক্রয়মূল্য কত ছিল? 
[ উদাহরণ 4-এ প্রদর্শিত যেকোন প্রণালীতে এই প্রশ্নের সমাধান করা 
যায়। অন্য একটি প্রণালী দেখ। ] ট 
[ তৃতীয় প্রণালী ] এখানে 12% ক্ষতি হইয়াছে, অর্থাৎ ্রয়মূল্যের 
88% পাওয়া গিয়াছে। 
ক্রয়মূল্যের (100-12) বা 88%= 176 টাকা, 
5 1% = স্ব টা.=2 টাকা, 
5 100% = 251. x 100 = 200 টাকা | 
“fatty ক্রয়মূল্য =200 টাকা | 
[ দ্ৰষ্টব্য £--কোন বস্তুর 100% বলিলে সমগ্র বস্তুকে বুঝায়। ] 
(3) কোন এক প্রকার লাভ ব| ক্ষতিজনক বিক্ৰয়মূল্য হইতে 
অন্য হারে লাভ ব| ক্ষতিজনক বিক্ররমূল্য নির্ণয় £-- 
উদাহরণ 6. একটি দ্রব্য 22 টাকা 8 আনায় বিক্রয় করায় শতকরা 
10 টাকা ক্ষতি হইল ; কত মূল্যে উহা বিক্ৰয় করিলে 10% লাভ হইত? 
[ প্রথম প্রণালী ] 22 টাকা 8 আনায় বিক্রয় করিলে 10% ক্ষতি হয়, 
"* ক্রয়মূল্য = We x 224 টা. = ১ এ টা. =25 টাকা ; 
10% লাভে বিক্রয় করিলে নির্ণেয় বিক্রয়মূল্য = 88 x 25 টাকা 


=27 টাকা 8 আনা) 
[দ্বিতীয় প্রণালী ] 
ক্রয়মূল্যের (100-10) বা 90%=22 টা, 8 আ.-এ টাকা, 
3 1%= 540 টা.=+ু টাকা, 


» (100+10) বা 110%= টা. x 110=27 টাকা 8 আনা 
'* নির্ণয় বিক্রয়মূল্য=27 টাকা 8 আনা। 


pen iguana 


লাভ ও ক্ষতি 82 


(4) কোন বিক্রয়মূল্যের লাভ ব ক্ষতির হার হইতে অন্ত 
বিক্রয়মূল্যের tera লাভ বা ক্ষতির হার নির্ণয় ৪ 
উদাহরণ 7. 13 টাকা 2 আনায় একটি দ্রব্য বিক্রয় করায় 5% লাভ 
হইল ; উহা 12 টাকায় বিক্রয় করিলে শতকরা কত লাভ বা ক্ষতি হইত? 
[ ক. প্র, 1945] 
13 টাকা 2 আনা-13$ টাক।= 28+ টাকা 
+8£ টাকা =ক্ৰয়মূল্যের (10045) বা 105% 
1 টাকা 9 4 105 +85%=8% 
s 12টাকা= , 8x12%=96% 
অতএব, 12 টাকায় বিক্ৰয় করিলে ক্ষতি হয় (100-96) বা 4% | 


(5) দুইটি বিক্ররমূল্যের অন্তরফল হইতে ক্রয়মূল্য নির্ণয় 2-- 
উদাহরণ 8. একটি গরু বিক্রয় করিয়া 10% ক্ষতি হইল; আরও 
9 টাক! অধিক মূল্যে বিক্ৰয় করিলে শতকরা! 124 টাকা লাভ হইত। গরুটির 
ব্ৰয়মূল্য কত? [ ঢা, বো. 1931 ] 
[ প্রথম প্রণালী ] মনে কর, ক্রয়মূল্য 100 টাকা; 
স্থতরাং প্রথম পক্ষে বিক্রয়মূল্য (100-10) বা 90 টাকা, 
এবং দ্বিতীয় পক্ষে বিক্ররমূল্য (1004123) বা 1124 টাকা; 
উভয় বিক্রয়মূল্যের অন্তর -112$ টা. —90 টা. 228 টাকা | 
এক্ষণে, উভয় বিক্ৰয়মূল্যের অন্তর 22$টা. হইলে ক্রয়মূল্য = 100 টাকা, 
টি এ IN ৮ a টাকা 
cles » 9টা 5 % =+০%%=% টা, 
=40 টাক| ৷ 
facta ক্ররমূল্য = 40 টাকা | 
A-3 


34 পাটীগণিত 
[ দ্বিতীয় প্রণালী ] 


9 টাক! বেশী দামে বিক্ৰয় করিলে 10% ক্ষতিপূরণ হইয়া 123% লাভ হয়, 
ক্রয়মূল্যের ( 104-128) ব| 223% =9 টাকা 


A 100% বা পুৰা eT হই x 100 টা. =40 টাকা ৷ 
বিবিধ সমাধান 


উদাহরণ 9. এক ব্যক্তি 400 আমের ক্রয়মূল্যে 320টি আম বিক্রয় 
করিল। ইহাতে তাহার শতকরা কত লাভ হইল? 
oe মনে কর, 1টি আমের ক্ৰয়মূল্য 1 টাকা; 
320টি আমের ক্রয়মূল্য -320 টাকা, 
এবং 320টির বিক্রয়মূল্য -400 আমের ক্ৰয়মূল্য=400 টাকা, 
320 টাকায় লাভ হয় (400- 320) টা. বা 80 টাকা 
*'* 100 টাকায় লাভ হয় ৪5১০ টা. বা 25 টাকা, 
*, তাহার 25% লাভ হইল। 
[দ্বিতীয় প্রণালী] 320টি আম বিক্রয় করিয়া 400টির অর্থাৎ, 
(3820+80) টির মূল্য পাওয়া! যায়, স্থতরাং লাভের হার প্রতি 320তে 801 i 
শতকরা MS=y% x 100=25 | | 
উদাহরণ 10. টাকায় 15টি লেবু বিক্রয় করায় এক ব্যক্তির 10% ক্ষতি: | 
হইল; কি দরে বিক্রয় করিলে 25% লাভ হইবে? | | 
প্রথম পক্ষে, 15টির বিক্রয়মূল্য =] টাকা, | 
এটির » ৮ =r টাকা, এই দরে 10% ক্ষতি হয়, 
EE 10) বা 90%= 7; টাকা, 
» (1004-35) বা 135% = 5t50 x 135 টা. 
=r টাক| । 


লাভ ও ক্ষতি 35 


অতএব, 1টি লেবুর বিক্রয়মূল্য হ' টাকা অর্থাৎ টাকায় 10টি লেবু বিক্রয় 
করিতে হইবে | 

উদাহরণ 11. ক একটি ঘড়ি খ-কে বিক্রয় করায় 10% ক্ষতি হইল, খ 
উহা গঁ-কে বিক্ৰয় করিয়া 10% লাভ করিল | গ যে মূল্যে উহা ক্রয় করিয়াছে 
ক সেই মূল্যে বিক্রয় করিলে তাহার শতকরা কত লাভ বাক্ষতি হইত? 

মনে কর, ক 100 টাকায় ঘড়িটি কিনিয়াছিল। তাহা হইলে খ উহা 
(100-10) ব 90 টাকায় কিনিয়াছিল। খ উহা! গ-কে বিক্রয় করিয়া 10% 
লাভ করিয়াছে। স্থতরাং গ উহা 48x90 বা 99 টাকায় কিনিয়াছে। 

অতএব, ক যদি 99 টাকায় ঘড়িটি বিক্রয় করিত তবে তাহার শতকরা 
(100-99) বা 1% ক্ষতি হইত। 

উদাহরণ 12. কোন ধার্য মূল্যের $ মূল্যে একটি দ্রব্য বিক্রয় করিলে 
20% ক্ষতি হয়; এ ধাৰ্য্য মূল্যে উহা বিক্রয় করিলে শতকরা কত লাভ হইবে? 

$ ধাধ্য মূল্যে বিক্রয় করিলে 20% ক্ষতি হয়, অর্থাৎ ক্রয়মূল্যের (100 - 20) 
বা 80% পাওয়। যায়। 

ধাৰ্য্য মূল্যের 8 = ক্রয়মূল্যের 80%, 
"* সমস্ত ধাৰ্য্য মূল্য _ ক্রয়মূল্যের 2952 % বা 120%, 
পুর! ধার্য মূল্যে বিক্ৰয় করিলে (120—100) বা 20% লাভ হইবে। 

উদাহৰণ 13. কোন দ্রব্যের নির্মাণকারী 25% লাভে উহা পাইকারী 
ব্যবসায়ীকে, পাইকারী ব্যবসায়ী 10% লাভে খুচরা বিক্রেতাকে এবং খুচরা 
বিক্রেতা 15% লাভে উহা! 253 টাকায় বিক্রয় করিল। দ্রব্যটির নিৰ্ম্মাণ 
খরচ কত? 

[ প্রথম প্রণালী ] [এইরূপ অঙ্ক শেষ দিক হইতে করিয়া আসিতে 
হয়।] & 

খুচরা বিক্রেতা 15% লাভে 253 টাকায় বিক্রয় করিয়াছে, 

:: তাহার ক্রয়মূল্য = +$$১253 টা.=220 টাকা, ইহাই পাইকারী 
ব্যবসায়ীর বিক্ৰয়মূল্য। সে কিন্তু এ মূল্যে বেচিয়া 10% লাভ করিয়াছে। 


36 পাটীগণিত 
e পাইকারী ব্যবসায়ীর পক্ষে ক্রয়মূল্য =+$8 x 220 টা.=200 টাকা, 
ইহাই দ্ৰব্য নির্মাণকারীর বিক্ৰয়মূল্য। সে কিন্ত ও মূল্যে বিক্রয় করিয়া 25% 
লাভ করিয়াছে। 
অতএব, দ্রব্যটির নির্মাণ-থরচ_ $92 x 200 টা.-160 টাকা | 
[ দ্বিতীয় প্রণালী ] মনে কর, নিৰ্ম্মাণ-খরচ = 100 টাকা 
** পাইকারী বিক্রেতার পক্ষে উহার ক্ৰয়মূল্য -(1004-25) টা. 
125 টাকা, 
সে উহা 10% লাভে বিক্রয় করায় খুচরা বিক্রেতার পক্ষে উহার ত্রয়মূল্য 
= +ঠ8 x 125 টা. = 224 টাকা | 
খুচরা বিক্রেতা উহা 15% লাভে বিক্রয় করায় উহার শেষ বিক্রয়মূল্য = 
$ঠ8 ৮৫25 টা. ৪85 টাকা। 
শেষ বিক্রয়মূল্য 225°" টা. হইলে নিষ্্াণ-খরচ-100 টাকা 
9-9 2530. 4 »  » 598888755.ট, 
=160 টাকা। 
Briard 14. এক ব্যক্তি 410 টাকায় দুইটি ঘোড়া ক্রয় করিয়াছিল। 
একই মূল্যে ঘোড়া দুইটি বিক্রয় করিয়া দেখিল একটিতে তাহার 15% লাভ 
এবং অপরটিতে 10% ক্ষতি হইয়াছে। প্রত্যেক ঘোড়ার ক্রয়মূল্য কত? 
মনে কর, প্রথম ঘোড়ার ক্রয়মূল্য = 100 টাকা 
উহার বিক্রয়মূল্য = 100 টা.+15 ট1.= 115 টা. 
*'* দ্বিতীয়টিরও বিক্ৰয়মূল্য = 115 টাকা, এবং ওঁ দামে উহা! বিক্ৰয় করায় 
10% ক্ষতি হইয়াছে। 


", দ্বিতীয়াটর HIV goo * 115 টাকা = ৩ টাকা 
Baba মোট ত্ৰয়মূল্য = (100 +4382) টা.-৪%০ টাকা | 


লাভ ও ক্ষতি 37 
উভয়ের মোট ক্ৰয়মূল্য 298° টা. হইলে প্রথমটির মূল্য হয় 100 টা. 


চা » 1 » B TNI এ টা, 
71154 কা; oy 95০ টা, 
বা 180 টাকা | 


** : দ্বিতীয়টির ব্রয়মূল্য = 410 টা. — 180 টা.-230 টাকা। 
উদাহরণ 15. একটি গাড়ী ও একটি ঘোড়া 1000 টাকায় ক্রয় করিয়া 
1084 টাকায় বিক্রয় করা হইল। গাড়ীতে 6% এবং ঘোড়াটিতে 10% লাভ 
হইয়| থাকিলে, ঘোড়ার ক্রয়মূল্য কত? 
দুইটিই যদি 6% লাভে বিক্রয় করা হইত, তবে মোট লাভ হইত AARP? টা. 
বা 60 টাকা । এখানে কিন্ত মোট লাভ (1084 — 1000) বা 84 টাকা) 
অতএব, ঘোড়াটিতে আরও (10-6)% বা 4% বেশী লাভ হইলে মোট 
(84-60) ব| 24 টাকা বেশী লাভ হয়। 
ঘোড়ার ক্রয়মূল্যের 4%=24 টাকা 
ঘোড়ার ক্রয়মূল্য = 2 x 100 টাক1=600 টাকা। 
উদাহরণ 16. এক ব্যক্তি 370 টাকায় একটি ঘোড়া ও একটি গরু ক্রয় 
করিয়া 412 টাকায় বিক্রয় করায় প্রথমটিতে 20% লাভ এবং দ্বিতীয়টিতে 15% 
ক্ষতি হইল। ঘোড়াটির ক্রয়মূল্য কত? [ F. প্র. 1951 ] 
[অন্ত প্রণালী ] 
এখানে মোট লাভ = 412 টা. - 370 টা.-42 টাকা ৷ 
** ঘোড়ার মূল্যের 20% — গরুর মূল্যের 15% = 42 টাকা, 
অর্থাৎ ঘোড়ার ক্রয়মূল্যের $ _ গরুর ক্রয়মূল্যের wo = 42 টা...) 
আবার, ঘোড়ার ক্রয়মূল্য +-গরুর ক্রয়মূল্য = 370 টা....(2). 
এক্ষণে, (1) কে 5 দ্বারা গুণ করিয়া! পাই, 


ঘোড়ার ক্রয়মূল্য _ গরুর ক্রয়মূল্যের $= 210 টা.---(3) 
এখন, (2) হইতে (3) Rett করিয়া পাই, 


38 পাটীগণিত 


গরুর ক্রয়মূল্য + গরুর ক্রয়মূল্যের £=370 টা. — 210 ট1.= 160 টা, 
** গরুর ক্রয়মূল্যের (1 +3) বা $= 160 টা, 
ES, গরুর ক্ৰয়মূল্য -৪%১$ টা. = 840 টা. 
facta ঘোড়ার ক্রয়মূল্য = 370 টা._%০ টা.-3%০০ টাকা 
টিং লিন 3 
উদাহরণ 17. কোন দোকানদার জাল বাটখারা দ্বারা মাল ক্ৰয় ও বিক্ৰয় 
করিবার সময় 5% করিয়া ঠকায়। ইহাতে তাহার শতকর| কত লাভ হয়? 
দোকানদার মাল ক্রয় করিবার সময় বিক্রেতাকে 5% ঠকায়, অর্থাৎ 100 
টাকা দিয়! 105 টাকার মাল লইয়া আসে ৷ 
আবার, সে এ মাল বিক্রয়-কালে ক্রেতাকে 5% ঠকায়, অর্থাৎ 100 টাকার 
মাল দিয়! 105 টাকা লয়। 
100 টাকার মাল দিয়া সে 105 টাকা পায়, 
122৮-83-4৮ 
105 ৮:5৮. 485x1050. বা 110 টাকা পায়। 
“. তাহার শতকরা (1104 — 100) বা 104% লাভ হয়। 
উদ্দাহরণ 18. কোন ব্যবসায়ী মালের ক্রয়মূল্যের উপর শতকরা কত 
হারে বাড়াইয়| মূল্য ধাধ্য করিলে ক্রেতাকে সেই ধাধ্য মূল্যের উপর 10% 
হারে কমিশন দিয়া মোট 20% লাভ করিতে পারিবে? [টা. বো. 1940] 
মনে কর, ক্রয়মূল্য 100 টাকা, 20% লাভ করিতে হইলে উহা বিক্রয় 
করিয়া 120 টাকা পাইতে হইবে। বিক্রয়কালে ধার্য মূল্যের উপর 10% 
ছাড়িয়| দেওয়া হয়। 
90 টাকা দাম পাওয়া যায় ধাৰ্য্য মূল্য 100 টাকা হইলে, 
1200, s » » >» >ঞ১>]20 টা, বা 133$ টাকা 
হইলে, 
ছে 262 100) বা 33$ হারে বাড়াইয়া 
মূল্য ধাৰ্য্য করিতে হইবে। 


লাভ ও ক্ষতি 39 


উদাহরণ 19. টাকায় 30টি দরে ও টাকায় 40টি দরে সমান সংখ্যক 
কতকগুলি লেবু ক্ৰয় করিয়া একত্র মিশাইয়! টাকায় 32টি দরে বিক্ৰয় করা 
হইল। ইহাতে শতকর! কত লাভ বা ক্ষতি হইল? 
30 ও 40 এর ল. সা. গু.= 120, 
মনে কর, 120টি করিয়া প্রত্যেক রকমের লেবু কেনা হইল। 
প্রথম প্রকারের 120টির ক্রয়মূল্য =: টা.= টাকা, 
দ্বিতীয় » » ৯38 টা,=3 টাকা, 
240টির মোট ক্ৰয়মূল্য =4 ট1.43টা.-? টাকা। 
আবার, 240টি লেবুর বিক্ৰয়মূল্য = টা.-গঠ টাকা, 
7 টাকায় লাভ হয় (73-7) টা. বা কু টাকা 
100১, ১১ ১১ 23392 টা. বা 7} টাকা। 
অতএব, 74% লাভ হইবে | 
উদাহরণ 20. এক ব্যক্তি কোন দ্রব্য ক্রয় করিয়া 20% লাভে বিক্রয় 
করিল। ক্রয়মূল্য 10% কম এবং বিক্ৰয়মূল্য 10 শিলিং কম হইলে, তাহার 
25% লাভ হইত । দ্রব্যটির ক্রয়মূল্য কত? [ পা. প্ৰ. 1914 J 
মনে কর, দ্রব্যটির ক্রয়মূল্য 100 শিলিং। উহা বিক্রয় করিয়া 20% লাভ 
করায় বিক্রয়মূল্য হয় 120 শিলিং। উহা যদি 10% কম মূল্যে কেনা থাকিত 
তবে ক্রয়মূল্য হইত 90 শিলিং। এ 90 শিলিং মূল্যের দ্রব্য 25% লাভে 
বিক্রয় করিতে হইলে বিক্রয়মূল্য হইত 495 x90 শিলিং বা ৪8৮ শিলিং। 
এক্ষণে, প্রথম বিক্রয়মূল্য 120 শি. এবং দ্বিতীয় বিক্রয়মূল্য ১? শি. হইল, 
উভয় বিক্ৰয়মূল্যের অন্তর 120 শি._ 222 শি.= এ: শিলিং; 
ace কিন্তু উভয় বিক্রয়মূল্যের অন্তর 10 শিলিং বলা হইয়াছে। 
48 শিলিং অন্তর হয় 100 শি. ক্রয়মূল্য হইলে. 
IC Westy, Ss ee al Ss 
ত, 10 S 3 yE 00x 48০০ 10 বা 492 শি. ক্ৰয়মূল্য হইলে, 
", facta ত্ৰয়মূল্য= *$০ শি.=6 পাউণ্ড 13 শিলিং 4 পেন্স ৷ 


40 : পাটীগণিত 
প্রশ্নমাল| 50 

1. মুখে মুখে উত্তর কর $-- 

(1) ক্ৰয়মূল্য 10 টাকা, বিক্ৰয়মূল্য 12 টাকা; শতকরা লাভ কত? 

(2) কোন দ্রব্য 20 টাকায় কিনিয়া 18 টাকায়)বিক্ৰয় করিলে শতকরা! 
কত ক্ষতি হয়? ৰ 

(3) 20 টাকার ঘড়ি কত দামে বিক্রয় করিলে 5% লাভ হয়? 

(4) 25 টাকার দ্রব্য কত মূল্যে বিক্রয় করিলে 4% ক্ষতি হইবে ? 

2. মুখে মুখে উত্তর কর? 

(1) 44 টাকায় একটি ঘড়ি বিক্রয় করায় 10% লাভ হইল, উহার ত্রয়মূল্য 
কত ছিল? 

(2) 32 টাকায় একটি কলম বিক্রয় করায় 20% ক্ষতি হইল, উহার 
ক্রয়মূল্য কত ছিল? 
| 3. কোন দ্ৰব্য 3 টাক 2 আনায় ক্রয় করিয়| 4 টাকায় বিক্রয় করিলে 
“ শতকরা কত লাভ হইবে? 

4. 10 টাকা 10 আনায় একটি কলম কিনিয়া 8 টাকা 8 আনায় বিক্রয় 
করিলে শতকরা কত লোকসান হইবে? 

5. 2000 টাকা মূল্যে একখানি বাড়ী ক্রয় করিয়া কত মূল্যে উহাকে 
বিক্ৰয় করিলে শতকরা 10 টাকা 8 আনা লাভ হইবে? 

6. 750 টাকা মূল্যের একটি ঘোড়া বিক্রয় করিয়া দেখ! গেল যে 10% 
লোকসান হইয়াছে। Gel কত মূল্যে বিক্রয় করা হইয়াছিল? 

7. 27 টাকা ৪ আনায় একটি ঘড়ি বিক্রয় করিয়! দেখা গেল যে 10% 
লাভ হইয়াছে। ঘড়িটি কত দিয়া কেনা হইয়াছিল? 

8. 22 টাক! 12 আনায় একটি গরু বিক্রয় করিয়া যদি শতকরা 9 টাক) 
ক্ষতি হইয়া থাকে, তবে উহার ক্রয়মূল্য কত ছিল? 


লাভ ও ক্ষতি 41 


9. 7500 টাকায় যে সম্পত্তি ক্রয় করা হইয়াছে, কত মূল্যে তাহা 
বিক্রয় করিলে 15% লাভ হইবে | 

10. 120টির ক্রয়মূল্যে যদি 110টি আম বিক্রয় করা হয়, তবে শতকরা) 
কত লাভ হইবে? 

11: 3 টাকা 2 আনায় 10 খানি পুস্তক কিনিয়া প্রত্যেকখানি কি মূল্যে 
বিক্রয় করিলে 10% লাভ হইবে? 

72. এক ব্যক্তি যে দরে 4 কুড়ি লিচু কিনিয়াছে, সেই দরে 7 ডজন 
বিক্রয় করিয়াছে | ইহাতে তাহার শতকরা কত লাভ ব| ক্ষতি হইয়াছে? 

13. 75 টাকায় একটি ঘোড়া বিক্রয় করিয়া শতকরা 10 টাকা ক্ষতি 
হইল। কত মূল্যে Gel বিক্ৰয় করিলে শতকরা 10 টাকা লাভ হইত ? 

14. 490 পাউণ্ডে একটি বাড়ী বিক্রয় করায় 123% ক্ষতি হইল । 596. 
পাউণ্ড 8 শিলিং-এ উহ! বিক্রয় করিলে শতকরা কত লাভ ব ক্ষতি হইত? 

[ ক. প্র. 1925 ] 

15. 70 টাকায় একটি আংটি বিক্রয় করিয়া 20% লাভ হইল। Szi 
60 টাকায় বিক্রয় করিলে শতকরা কত লাভ বা ক্ষতি হইত? 

16. কোন ব্যবসায়ী 20% দাম বাড়াইয়| তাহার মাল ছাড়িয়া দিল ;. 
কিন্তু ক্রেতা পুর মূল্য দিতে না পারিয়া টাকা প্রতি 8 আনা করিয়া দিল ॥ 
উহাতে এ ব্যবসায়ীর শতকরা কত লাভ বা ক্ষতি হইল? 

17. 12 টাকা মণ দরে চিনি বিক্রয় করিয়া শতকর! 20 টাকা লাভ, 
হইল। কিনিবার সময় প্রতি মণের দর কি ছিল? [ ছাত্র. 1926 } 

18. এক ব্যক্তি 375 টাকায় 300 গজ কাপড় কিনিয়া 1 birh 
8 আন গজ দরে 200 গজ বিক্রয় করিল এবং অবশিষ্ট 1 টাক| দরে বেচিল ৷৷ 
ইহাতে তাহার শতকরা! কত লাভ বা! ক্ষতি হইল ? [ ছাত্র. 1870 } 

19. প্রতি পাউণ্ড চা 5 শিলিং 6 পেন্স দরে বিক্রয় করায় এক ব্যক্তির 
মূলধনের Hy লাভ হইল সে 200 পাউণ্ড চ| কি মূল্যে ক্রয় করিয়াছিল? 

[ঢা. প্র. 1926 } 


42 পাটীগণিত [ প্রশ্নমাল৷ 50] 


20. কোন ব্যবসায়ী 14 টাকা 8 আনা মণ দরে 40 মণ এবং 12 টাকা 
৪ আনা মণ দরে 56 মণ চিনি ক্রয় করিয়া মিশ্রিত করিল | এ মিশ্রিত চিনি 
কত টাকা মণ দরে বিক্রয় করিলে শতকরা 12 টাকা 8 আন! লাভ থাকিবে? 

21. একটি ঘড়ি 60 টাকায় বিক্রয় করিলে যদি 15% ক্ষতি হয়, তবে 
কত মূল্যে বিক্ৰয় করিলে 10% লাভ হইবে? [ ক. প্র. 1927] 

22. কোন ব্যবসায়ী 240 টাকায় জিনিষ বিক্রয় করিয়। 25% লাভ করিল | 
উহা! 216 টাকায় বিক্রয় করিলে শতকরা! কত লাভ হইত ? [ ক. প্র. 1917 ] 

23. কোন ব্যবসায়ী 25% বাঁড়াইয়া তাহার মালের মূল্য ধাধ্য করিয়া 
রাখিল এবং মাল বিক্রয়ের সময় ক্রেতাকে 10% ছাড়িয়া দিল । ইহাতে তাহার 
শতকরা কত লাভ হইল? 

24. 28 টাকা 2 আনায় 60 গজ কাপড় বিক্রয় করায় 9 গজ কাপড়ের 
্রয়মূল্য লাভ হইল। ইহাতে শতকরা কত লাভ হইল?  [পা. প্র. 1902] 

25. একটি বালক 4 পেন্সে 9টি করিয়| ডিম কিনিয়| 5 পেন্সে 11টি 
করিয়৷ বিক্রয় করিল; ইহাতে তাহার শতকরা কত লাভ a ক্ষতি হইল ? 

26. 5 পয়সায় 6টি করিয়া! ডিম কিনিয়া 6 পয়সায় কয়টি করিয়! বিক্রয় 
করিলে 44% লাভ হইবে? 

27. এক ব্যক্তি 2 টাকায় 75টি ডিম কিনিল। বিক্রয় করিবার সময় যদি 
উহার 10টি পচিয়| গিয়া থাকে, তবে অবশিষ্টগুলি টাকায় কয়টি করিয়| 
বিক্রয় করিলে তাহার 30% লাভ থাকিবে ? 

28. কোন প্রবঞ্চক ব্যবসায়ী জাল বাটখার। দ্বারা মাল কিনিয়া বিক্রেতাকে 
এবং উহা! বিক্রয় করিবার সময় ক্রেতাকে 12% ঠকাইল | উহাতে তাহার 
শতকরা কত লাভ হইল? 

29. এক ব্যক্তি 990 টাকা করিয়! দুইখানি গাড়ী বিক্রয় করিল। তাহার 
একখানি গাড়ীতে 10%লাভ এবং অন্যখানিতে 10% ক্ষতি হইল। তাহার 
মোট কত লাভ ব| ক্ষতি হইল ? 


লাভ ও ক্ষতি 43 


30. 440 টাকায় একটি ঘোড়া বিক্ৰয় করিয়া এক ব্যক্তি 10% লাভ 
করিল। উহা কত টাকায় বিক্রয় করিলে তাহার 15% লাভ হইত? 

31. একটি ঘড়ি 12% লোকসান করিয়া বিক্রয় করিলে যে মূল্য পাওয়া! 
যায়, 12% লাভ করিয়া বিক্রয় করিলে তাহ! অপেক্ষা 6 টাকা বেশি পাওয়া 
যায়। উহার প্রকৃত মূল্য কত? 

32. এক ব্যক্তি 10 টাকা মণ দরে 500 মণ পাট কিনিল। যদি উহার 
জন্য অন্যান্য খরচ সর্বসমেত আরও 25 টাকা হইয়া! থাকে, তবে প্রতি মণ কি 
মূল্যে বিক্রয় করিলে তাহার 10% লাভ হইবে? 

33. একখানি বাড়ী 4500 টাকায় বিক্রয় করায় 124% লাভ হইল | 
উহা! 3800 টাকায় বিক্রয় করিলে শতকরা কত ক্ষতি হইত? [টা. প্র, 1933] 

34. কোন দ্রব্য বিক্রয় করিয়া নিম্মীণকারী 20%, পাইকারী বিক্রেতা 
20% এবং খুচরা মাল বিক্রেতা 28% লাভ করিল । দ্রব্যটির খুচরা! মূল্য যদি 
10 টাকা হয়, তবে উহা নিৰ্ম্মাণ করিতে কত খরচ হইয়াছিল? [ঢা. প্র. 1931] 

35. টাকায় 11টি হিসাবে আম কিনিয়া টাকায় কয়টি করিয়। বিক্রয় 
করিলে 10% লাভ হইবে? 

36. যদি কোন দ্রব্য নিৰ্দ্দিষ্ট মূল্যের 8 মূল্যে বিক্রয় করায় 28% ক্ষতি 
হয়, তবে সেই নিদ্দিষ্ট মূল্যে বিক্রয় করিলে শতকরা কত লাভ হইবে? 

37. টাকায় 40টি আম কিনিয়া 14 টাকায় কয়টি বিক্রয় করিলে 40% 
লাভ হইবে? 

38. 1000 টাকায় একটি ঘোড়া বিক্রয় করায় 255% ক্ষতি হইল। উহা! 
1200 টাকায় বিক্রয় করিলে শতকরা কত লাভ বা ক্ষতি হইত? [পা. প্র+29] 

39. এক মুদি প্রতি পাউণ্ড চা 15 আন! দরে বিক্রয় করিয়া 6% 
লোকসান দেয়। উহা কি দরে বিক্রয় করিলে তাহার 174% লাভ হইবে? 

[ পা. প্র. 1928 ] 

40. টাকায় 12টি করিয়া আম বিক্রয় করায় 4% ক্ষতি হইল । কি 

দরে বিক্ৰয় করিলে 44% লাভ হইবে? [ পা. প্র. 1934] 


44 পাটীগণিত [ প্রশ্নখাল৷ 50] 


41. এক ব্যক্তি 76টি গরু কিনিয়া 20টিকে 15% লাভে, 40টিকে 19% 
লাভে এবং বাকি 16টিকে 25% লাভে বিক্ৰয় করিল। ইহাতে যদি তাহার 
মোটের উপর 657 টাকা লাভ হয়, তবে প্রত্যেক গরুর ক্রয়মূল্য কত? 


[ পা. প্র. 1923] 
42. এক ব্যক্তি 50 টাকায় একটি ঘোড়া বিক্রয় করায় বিক্রয়মূল্যের 
5% লোকসান হইল । ঘোড়াটির ক্রয়মূল্য কত? [ঢা. প্র. 1935] 


43. একখানি পুস্তক বিক্রয় করিয়া 13% ক্ষতি হইল। উহা 9 টাক! 
12 আনা অধিক মূল্যে বিক্রয় করিলে 26% লাভ হইত। উহার ক্রয়মূল্য কত? 
[ পা. প্র. 1933] 

44. এক ভ্রব্যনিম্মাতা 25%, পাইকারী বিক্রেতা 20% এবং খুচরা 
বিক্রেতা 28% লাভ করে । যে দ্রব্যের খুচরা দর 16 শিলিং, তাহার নিশ্বাণ- 
খরচ কত? [ 4. প্র, 1916] 

45. একটি ঘোড়া 40 গিনিতে বিক্রয় করায় যে ক্ষতি হইল, 50 গিনিতে 
বিক্রয় করিলে তাহার $ লাভ হইত। উহার ক্রয়মূল্য কত? [বৃত্ি, 1921) 

46. একটি দ্রব্য বিক্রয় করিয়া 28% ক্ষতি হইল। উহা! 6 টাকা অধিক 
মূল্যে বিক্ৰয় করিলে 5% লাভ হইত। উহার ক্রয়মূল্য কত?  [ক. প্র. 1934] 

47. একটি গরু বিক্রয় করিয়া 10% ক্ষতি হইল, কিন্ত 9 টাকা অধিক 
মূল্যে উহ! বিক্ৰয় করিলে 123% লাভ হইত | গরুটির ক্রয়মূল্য কত? 

[ ঢা. প্র. 1931 J 
48. প্রতি পাউণ্ড 4 শিলিং ও 3 শিলিং 6 পেন্স দরের ছুই প্রকার চা 
সমপরিমাণে মিশাইয়| মিশ্রিত চা কত করিয়া পাউণ্ড বিক্রয় করিলে 20% লাভ 
হইবে? 

49. রাম একটি গাড়ী 10% লাভে হরিকে বিক্রয় করিল। হরি উহা 
5% লাভে যছুকে বিক্রয় করিল । যদু যদি গাড়ীখানির জন্য 8085 টাকা দিয়! 
থাকে, তবে রাম কত মূল্যে উহা ক্রয় করিয়াছিল? 


লাভ ও ক্ষতি 45 


50. ক 20% লোকসান করিয়া খ-কে একটি দ্রব্য বিক্রয় করিল এবং খ 
উহা গা-কে 20% লাভে বিক্ৰয় করিল। গা যে মূল্য দিয়াছে সেই মূল্যে যদি ক 
বিক্ৰয় করিত তবে তাহার শতকরা কত লাভ বা ক্ষতি হইত? [ক. প্র. 1942] 

51. 2576 পাউণ্ডে একটি বাড়ী বিক্ৰয় করিয়া এক ব্যক্তি 12% লাভ 
করিল। বাড়ীখানি যদি 100 পাউণ্ড কমে কেনা থাকিত, তবে তাহার শতকরা 
কত লাভ হইত? [ ক. প্র. 1923] 

52. এক ব্যক্তি 4 টাকা মণ দরে 500 মণ চিনি ক্রয় করিয়া 75 মণ 13% 
ক্ষতি করিয়া বিক্রয় করিল। অবশিষ্ট চিনি কি দরে বিক্রয় করিলে সমূদায়ে 
10% লাভ হইবে? 

53. আনায় 4টি দরে কতকগুলি কলা এবং আরও ততগুলি আনায় 3টি 
দরে কিনিয়া সমস্তগুলি দুই আনায় 7টি করিয়া বিক্রয় করিলে শতকরা কত লাভ 
বাক্ষতি হইবে? [ ক. প্র. 1926] 

54. এক ব্যক্তি প্রত্যেকটি 1248 টাকা করিয়া দুইটি ঘোড়া বিক্রয় - 
করিল ৷ একটিতে 4% লাভ এবং অন্যটিতে 4% ক্ষতি হইল। ইহাতে তাহার 
মোট কত লাভ বা ক্ষতি হইল? 

55. কোন দ্রব্যনিন্নাণকারী তাহার মাল 25% লাভে পাইকারী 
ব্যবসায়ীকে বিক্রয় করিল, পাইকারী ব্যবসায়ী 10% লাভে খুচরা বিক্রেতাকে 
এবং খুচরা বিক্রেতা 5% লাভে ক্রেতাকে বিক্রয় করিল। যে দ্রব্যের খুচরা 
বিক্ৰয়মূল্য 23] টাকা, তাহার নিৰ্ম্মাণ-খরচ কত? [ ঢা. বো. 1926 ] 

56. এক দ্ৰব্যনির্্মাণকারী কোন ব্যবসায়ীকে এবং ব্যবসায়ী তাহার 
ক্রেতাকে 10% লাভে মাল বিক্রয় করিল। 605 পাউণ্ড মূল্যে ক্রেতা যে মাল 
কিনিল তাহাকে উহার নির্মাণ-খরচ অপেক্ষা কত বেশী দিতে হইল? 

[ক. প্র. 1931] 

57. কোন ব্যবসায়ী মালের ধার্য মূল্যের 5% ক্রেতাকে কমিশন ছাড়িয়া 
দেয়। যে মালের আসল মূল্য 712 টাকা 8 আনা তাহা বিক্ৰয় করিয়া 333% 
লাভ করিতে হইলে বাধ্য মূল্য কত করিতে হইবে? [ ক. প্র. 1908] 


46 পাটীগণিত [ প্রশ্নমালা 50] 

58. ব্যবসায়ী তাহার মালের ক্রয়মূল্যের উপর শতকরা মূল্য কত বাড়াইয়| 

ধাধ্য করিলে ক্রেতাকে 10% কমিশন দিয়া 20% লাভ করিতে পারিবে ? 
[ড. বো. 1940] 

59. ক 4860 টাকায় খ-কে একটি বাড়ী বিক্রয় করায় 19% ক্ষতি 
হইল। খ উহা গঁ-কে যে মূল্যে বিক্রয় করিল তাহাতে ক এর 17% লাভ 
হইত। খ-এর কত লাভ হইয়াছিল? [ ক. প্র. 1929] 

60. এক ব্যক্তি 206 টাকায় দুইটি গরু কিনিল। একই মূল্যে গরু দুইটি 
বিক্রয় করিয়া! একটিতে তাহার 10% লাভ এবং অন্যাটিতে 4% ক্ষতি হইল ৷ 
প্রত্যেক গরুর ক্রয়মূল্য নির্ণয় কর। 

61. এক ব্যক্তি তাহার মূলধন পর পর চারিটি ব্যবসায়ে খাটাইল ৷ 
প্রথমটিতে তাহার মূলধন দ্বিগুণ হইল, কিন্তু অপরগুলির প্রত্যেকটিতে তাহার 
20% করিয়া ক্ষতি হইল। শেষ পর্য্যন্ত তাহার শতকরা কত লাভ বা ক্ষতি 
“হইল? [ ঢা. বো. 1932] 

62. 500 টাকায় একটি ঘোড়া ও গাড়ী কিনিয়া ঘোড়াটি 20% লাভে 
এবং গাড়ীটি 10% ক্ষতিতে বিক্রয় করায় মোট 2% লাভ হইল। ঘোড়াটির 
ক্রয়মূল্য কত ? [ ঢা. বো. এবং বৃত্তি..1936 ] 

63. এক ব্যক্তির 1950 টাকার মাল ছিল এবং উহার $ অংশ বিক্রয় 
করায় 12$% ক্ষতি হইল। অবশিষ্ট মাল শতকরা fe দরে বিক্রয় করিলে 
তাহার মোট মূলধনের উপর 20% লাভ হইবে? 

64. একটি way বিক্রয় করিয়া! এক ব্যক্তির 10% লাভ হইল । উহা যদি 
10% কম মূল্যে কেনা থাকিত এবং 16% শিলিং অধিক মূল্যে বিক্রয় করিত, 
তবে তাহার 25% লাভ হইত। দ্রব্যটির ক্রয়মূল্য কত? ৰ 


দ্বিতীয় অধ্যায় 


সময় ও দুরত্ব 

৮ তা পেৰি বন পা 
আলোচন! করা হইয়াছে। এস্থলে তাহা বিশদভাবে আলোচিত হইতেছে। 

67. বস্তুকে অতিক্ৰম ৷ 

একটি গতিনীল রেলগাড়ী অন্য একটি স্থির বস্তুকে ব| গতিশীল অন্ত গাড়ীকে 
নানাভাবে অতিক্রম করিবার প্রশ্ন হইতে পারে। যথা, 

(1) স্থির ও দৈর্ঘ্যহীন বস্তুকে অতিক্রম £-- 

মনে কর, চিত্রে t একটি টেলিগ্রাফের খুঁটি এবং কখ একটি ট্ৰেণ। 
Gita অগ্রভাগ খ বিন্দু গ বিন্দুতে মিলিত হওয়ায় বলা যায় যে, ট্রেণটি 
এখু'টিতে পৌছিয়াছে, কিন্তু উহাকে এখনও । 
অতিক্রম করে নাই। উহা যখন আরও 


অগ্রসর হইবে তখন খুঁটিকে অতিক্রম করিতে at 
আরম্ভ করিবে এবং যখন ট্রেপটির ক বিন্দু Bogi 
(অর্থাৎ পশ্চাভাগ ) গ বিন্দুতে আসিবে ৭:8৬, 
তখন বল! যাইবে যে, ট্রেটি খুটিকে সম্পূর্ণ ক 4 


অতিক্রম করিয়াছে । অতএব, বুঝা গেল যে, কোন স্তম্ভ বা খুঁটিকে বা 
গতিহীন ব্যক্তিকে অতিক্রম করিতে হইলে কোন hice নিজের দৈর্ঘ্যে 
সমান দূরত্ব অতিক্রম করিতে হয়। অতএব, এ দৈর্ঘ্যের সমান দুরত্ব যাইতে 
ট্রেণের যে সময় লাগে, অতিক্রম করিতে সেই সময় লাগিবে | 

(2) গতিহীন ও দৈর্ঘ্যবিশিষ্ট বস্তুকে অতিক্রম s— 

মনে কর, কখ একটি সেতু (বা aides), উহার দৈৰ্ঘ্য কখ এবং উহা 
গতিহীন। গঘ একটি ট্ৰেণ, উহার অগ্রভাগ ঘ বিন্দু ক বিন্দুর সমন্তত্রে 


48 পাটীগণিত 


আসিয়াছে, স্থতরাং ট্রেণখানি এখন সেতুকে অতিক্রম করিতে আরম্ভ করিল। 
উহার ঘ বিন্দু যখন সেতুর খ বিন্দুতে আসিল তখন ট্রেশখানি অবশ্যই কথ দূরত্ব 

ক খ অর্থাৎ সেতুর দৈর্ঘ্যের সমান দূরত্ব গিয়াছে, 

১:7৯. কিন্ত এখনও সেতুকে অতিক্রম কর! হয় নাই। 
গ ঘ HT  ঘ আরও অগ্রসর হইলে ট্রেণের ot বিন্দু যখন 

at ঘ সেতুর খ বিন্দুতে আসিল, অর্থাৎ কখ দূরত্ব 
যাওয়ার পর যখন আরও ট্ৰেণের দৈর্ঘ্যের সমান দূরত্ব গেল, তখনই ট্রেণটি 
সেতুকে সম্পূর্ণভাবে অতিক্রম করিল । অতএব, কোন সেতু (বা প্ল্যাটফৰ্ম্ম ) 
অতিক্রম করিতে হইলে ট্ৰেণটিকে সেতু ও ট্ৰেণের দৈৰ্ঘ্যদয়ের সমষ্টির সমান দুরত্ব 
অতিক্রম করিতে হয়। 


(3) গতিশীল ও দৈর্ঘ্যবিশিষ্ট বস্তুকে অতিক্রম £-- 

ইহা ছুইভাবে হইতে পারে, উভয়েই একই দিকে ব| পরস্পর বিপরীত 
দিকে গতিশীল হইতে পারে | 

(ক) মনে কর, BY ট্রেণটি খ এর দিকে এবং Aa chats গ এর দিকে 
অর্থাৎ পরস্পর বিপরীত দিকে চলিতেছে । যখন খ ও ot বিন্দু সমস্থত্রে 
আসিল, তখন পরস্পরকে অতিক্রম করিতে ক খ 
আরম্ভ করিল। আবার, যখন ঘ বিন্দু ও কি কা 
ক বিন্দু সমস্থত্রে আসিল, তখন উহার! গ 
পরস্পরকে সম্পূর্ণরূপে অতিক্ৰম করিল। ক খ 
কও ঘ বিন্দু সমস্থত্রে আসিবে যদি উভয় 
ট্রে মিলিয়| কখ-+-গঘ দূরত্ব যায়। চিত্রে গা q 
যে কোন ট্ৰেণ ধরিয়া বুঝা যাউক। প্রথমে কখ ট্রেণ গঘ দূরত্ব গেলে খ ওঘ 
সমস্থত্ৰে হইল, উহা আরও PA দূরত্ব গেলে তবে ক ও ঘ সমস্থত্রে হইবে। 
অতএব, এরূপস্থলে উভয়ে “মিলিয় (আপেক্ষিক বেগে ) যখন উভয় ট্রেণের 
দৈর্ঘ্যের সমষ্টির সমান দূরত্ব যায়, তখনই পরস্পরকে অতিক্রম করে | 


সময় ও দূরত্ব 49 
(খ) মনে কর, গঘ ট্রেণ কথ ট্রেণ অপেক্ষা দ্রুতগামী এবং উভয়ে একই 
দিকে চলিতেছে। চিত্রে ক এর সহিত ৰু >y 
এখন ঘ সমস্থত্রে আসিয়াছে। কথকে মা 
অতিক্রম করিতে উভয়ের আপেক্ষিক বেগে গ ঘ 
(অর্থাৎ উভয়বেগের অস্তরফল ) কখ--গঘ দৈর্ঘ্যের সমান দুরত্ব যাইতে যে 
সময় লাগে, ততক্ষণ সময় লাগিবে। 


[R safe উভয় ক্ষেত্রে পূৰ্ব্ব হইতে cd দুইটি একই স্থানে 
এক্লপভাবে দণ্ডায়মান থাকে যে (1) তাহাদের পশ্চান্ভাগ সমস্থত্রে আছে, তবে 
যে ট্রেণকে অতিক্রম করিতে হইবে তাহার দৈর্ঘ্যের সমান দূরত্ব আপেক্ষিক- 
বেগে যাইতে হইবে । (2) আর যদি ট্রেণ দুইটির অগ্রভাগ সমস্থত্রে থাকে, 
তবে কোন ট্ৰেপকে অতিক্রম করিতে যে ch অতিক্রম করিতেছে তাহার 
নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব আপেক্ষিক বেগে যাইতে যে সময় লাগে, তত সময় 
লাগিবে। চিত্র আকিলেই এগুলি সহজে বুঝা যাইবে | ] 


(4) গতিশীল অথচ দৈর্ঘ্যবিহীন বস্তুকে অতিক্রম £-- 

গতিশীল ব্যক্তির গতি আছে, কিন্ত দৈর্ঘ্য নাই। এরূপ ব্যক্তিকে যদি 
কোন ট্রেণ অতিক্রম করে তবে সেই ট্রেণের দৈর্ঘ্যের সমান দূরত্ব আপেক্ষিক 
বেগে যাইতে যে সময় লাগে তত সময় লাগিবে। 

উদাহরণ 1. 88 গজ দীর্ঘ একখানি ট্রেণ ঘণ্টায় 20 মাইল বেগে চলিয়া 
কতক্ষণে একটি বার্ভীবহ তারের খুটিকে অতিক্রম করিবে? 

একটি খুটি অতিক্রম করিতে ট্রেণকে নিজের দৈৰ্ঘ্যর সমান দুরত্ব অতিক্রম 
করিতে হয়। সুতরাং এখানে 88 গজ যাইতে ট্রেণের কত সময় লাগে 
দেখিতে হইবে | 

24 


50 পাটীগণিত 
ট্ৰেণটি 20 x 1760 গজ যায় 1 ঘন্টায় বা 60x60 সেকেণ্ডে, 


5 1 গজ » হ্ৃ8%%28ত সেকেণ্ডে 
» 88 গজ » 4১ সে, বা 9 TTS | 


ত নিৰ্ণেয় সময়=9 সেকেণ্ড | 


উদাহরণ 2. 30 মাইল বেগে ধাবমান 110 গজ দীৰ্ঘ একটি ট্রেণ 88 গজ 
দীর্ঘ একটি সেতু অতিক্রম করিতে কত সময় লইবে ? 
সেতু অতিক্রম করিবার জন্য hare সেতু ও ট্রেণের সমান দৈর্ঘ্য অর্থাৎ 
%10গ.+88 +. বা 198 গজ অতিক্রম করিতে হইবে? 
॥ 30x 1760 গজ অতিক্রম করিতে সময় লাগে 60 % 60 সেকেণ্ড, 
198 গজ » » > o» RREA. 
বা 138 সেকেণ্ড | 
নিৰ্ণেয় সময় = 13$ সেকেণ্ড । 


উদাহরণ 3. 100 গজ ও 76 গজ দীৰ্ঘ দুইটি ch যথাক্ৰমে ঘণ্টায় 18 
ও 12 মাইল বেগে চলিতেছে। (1) যদি উহারা একই দিকে যায়, (2) যদি 
বিপরীত দিক হইতে পরস্পরের দিকে অগ্রসর হয়, তবে তাহারা কতক্ষণে 
পরস্পরকে অতিক্রম করিবে? 


(1) ট্রেণ দুইটির মোট দৈর্ঘ্য =100 গজ + 76 গজ-176 গজ | 
একই দিকে গেলে প্রতি ঘন্টায় আপেক্ষিক বেগ (18-12) মাইল বা 
6 মাইল। 


61760 গজ অতিক্রম করিতে সময় লাগে 60 x 60 সেকেণ্ড, 


19%, » on CREP a সেকেওু 
176 গজ ১», POS hom SSE’ মেকেও 
‘বা 60 সেকেণ্ড | 


facta সময় =60 সেকেণ্ড বা 1 মিনিট ৷ 


সময় ও দূরত্ব 51 


(2) chi দুইটি বিপরীত দিক হইতে, অগ্রসর হইলে, উভয়ের আপেক্ষিক 
বেগ ঘণ্টায় (184-12) মাইল ব! 30 মাইল | 
30 1760 গজ অতিক্রম করিতে সময় লাগে 60১60 সেকেণ্ড, 
176 গজ » » » > এত সেকেণ্ড 
বা 12 সেকেণ্ড | 
*.  নিৰ্ণেয় সময় = 12 সেকেণ্ড | 


উদাহরণ 4. এক ব্যক্তি কোন স্টেশনের প্র্যাটফৰ্শ্মে দাড়াইয়া দেখিল যে, 
18 মাইল বেগে ধাবমান একটি ট্রেণ 100 গজ দীৰ্ঘ ও প্ন্যাটফর্ম্মকে 20 সেকেণ্ডে 
অতিক্ৰম করিল। ট্রেপটির দৈর্ঘ্য কত? 
ট্রেণটি প্ল্যাটফৰ্শ্মকে 20 সেকেণ্ডে অতিক্রম করে । ৮»* 20 সেকেও্ডে উহা! 
যে দূরত্ব যায় তাহাই ট্রেণ ও গ্ল্যাটফৰ্ম্মের দৈর্ঘ্যের সমষ্টি ৷ 
60x 60 সেকেণ্ডে ট্রেণটি 18 x 1760 গজ যায়, 
1 ৰ »/.4868582. on» 
20 » % 358450585৪০ গজ বা 176 গজ যায় 
no facta ট্রেণের দৈৰ্ঘ্য = 176 গজ --]100 গজ =?6 গজ। 


উদাহরণ 5. একটি ট্রেণ 254 গজ দীর্ঘ একটি সেতুকে 20 সেকেণ্ডে 
এবং 100 গজ দীৰ্ঘ একটি সেতুকে 13 সেকেণ্ডে অতিক্রম করিল। ট্ৰেণটির * 
দৈৰ্ঘ্য ও গতিবেগ নির্ণয় কর। 
ট্রেণটি 20 সেকেণ্ডে যায় ট্রেণের দৈর্ঘ্য +-254 গজ:‘‘‘'*(]) 
আবার , 13 , 4 ট্রেণের দৈর্ধ্য +100 গজ:-..-(2) 
'* (বিয়োগ করিয়া) ট্রেণটি 7 সেকেণ্ডে যায় 154 গজ 
ৰ » -20 ১> , ৬৬০ গজ বা 440 গজ l 
লা ট্রেণের দৈৰ্ঘ্য +-254 গজ = 440 গজ, 
*. face ট্রেণের দৈৰ্ঘ্য = 440 গ.-_254 গ.= 186 গজ । 


52 পাটীগণিত 
আবার, *** ট্রেণটি 7 সেকেণ্ডে যায় 154 গজ, 
» Ll » 1 AFF গজ বা 22 গজ 
» ] ঘণ্টায় যায় ১8৪০০ মাইল বা 45 মাইল । 
facts ট্রেণের গতি = ঘণ্টায় 45 মাইল ৷ 
উদাহরণ 6. কখ' ও গীঘ ট্রেণ দুইটির পশ্চাদদ্ভাগ ক ও t সমস্থত্ৰে 
আছে। উহাদের দৈর্ঘ্য যথাক্রমে 176 গজ ও 88 গজ এবং Catal যথাক্ৰমে 
30 মাইল ও 20 মাইল বেগে যায়। কখ কতক্ষণে গাঘকে অতিক্ৰম করিবে? 
ক ও গ পশ্চান্ভাগদ্য় সমস্থত্রে আছে। অতএব, WY ট্রেণকে 
অতিক্রম করিতে হইলে উভয়ের আপেক্ষিক বেগে গঘ দৈর্ঘ্য (88 গজ ) 
অতিক্রম করিতে যে সময় লাগে তত সময় লাগিবে। 
এখানে আপেক্ষিক বেগ =ঘণ্টায় (30-20 ) মাইল ব| 10 WEA | 
10x 1760 গজ অতিক্রম করে 60 x60 সেকেণ্ডে 
LY গজ oy » TOSITSO » 
8 গজ » » LOA সে. বা 18 সেকেণ্ডে। 
«fatty সময় = 18 সেকেণ্ড । 
উদাহরণ 7. এক ব্যক্তি 3 মাইল বেগে যাইতেছিল। একই দিকে 
ঘণ্টায় 28. মাইল বেগে ধাবমান একটি ট্রেণ তাহাকে 9 সেকেণ্ডে অতিক্ৰম 
করিল। ট্ৰেণখানির দৈৰ্ঘ্য কত? 
একই দিকে যাইতেছে বলিয়া উভয়ের আপেক্ষিক বেগ ঘণ্টায় (28-3) 
মাইল বা 25 মাইল। লোকটিকে অতিক্রম করিতে ট্রেণকে নিজের দৈর্ঘ্যের 
সমান দূরত্ব অতিক্রম করিতে হইয়াছে | 
n ট্রেণের নিৰ্ণয় দৈর্ঘ্য ঘণ্টায় 25 মাইল বেগে 9 সেবেণ্ডে যে দূরত্ব 
যাওয়া যায় 223329942 গজ -110 গজ ৷ 
উদাহরণ ৪. এক ব্যক্তি রেল লাইনের পাশ দিয়! ঘণ্টায় 3 মাইল বেগে 
চলিতেছিল। 88 গজ দীর্ঘ একখানি chy পিছন দিক হইতে আসিয়া লোকটিকে 


সময় ও দূরত্ব 53 
10 সেকেণ্ডে অতিক্রম করিল এবং অন্য একটি লোককে এভাবে 9 সেকেণ্ডে 
অতিক্রম করিল। দ্বিতীয় লোকটির গতিবেগ নির্ণয় কর। [ পা. প্র. 1924] 
প্রথম ব্যক্তি 10 সেকেণ্ডে যায় টস মাইল বা go WEA! 
ট্রেণের দৈৰ্ঘ্য = 88 গজ = শৰত মাইল | 
এক্ষণে প্রথম পক্ষে, ট্রেণটি 10 সেকেণ্ডে যায় ( ট্রেণের দৈৰ্ঘ্য +প্রথম ব্যক্তি 
10 সেকেণ্ডে যে দূরত্ব যায় )= ay T. +s মা.= 2 মাইল; 
*, ট্রেণটি 9 সেকেও্ড যায় ইত বা dos মাইল ৷ 
দ্বিতীয় পক্ষে, ট্রেণটি 9 সেকেণ্ডে যায় ( ট্ৰেণের দৈৰ্ঘ্য |- দ্বিতীয় ব্যক্তি 9 
সেকেণ্ডে যে দূরত্ব যায় ); 
. দ্বিতীয় ব্যক্তি 9 সেকেণ্ডে যায় ( ট্রেণটি 9 সেকেওডে যে দুরত্ব যায় = 
ট্রেণের দৈৰ্ঘ্য )= সুত A. শত মা.= হত মাইল, 
', দ্বিতীয় ব্যক্তি 1 ঘণ্টায় যায় 88৪8০ বা 2 মাইল। 
অতএব, দ্বিতীয় ব্যক্তির গতিবেগ ঘণ্টায় 2 মাইল | 
উদাহরণ 9. ঘণ্টায় 10 মাইল বেগে আসিতেছে এরূপ এক ব্যক্তির 
সহিত সাক্ষাৎ করিবার জন্য ঘণ্টায় 15 মাইল বেগে চলে এরূপ এক একটি 
দূতকে প্রতি 10 মিনিট অন্তর পাঠান হইতেছে । কতক্ষণ অন্তর পর পর 
দূতগুলির সহিত এ ব্যক্তির সাক্ষাৎ হইবে? [ পা. প্র. 1926] 
দূতগুলিকে 10 মিনিট পর পর পাঠান হইতেছে। দূত 60 মিনিটে 15 
মাইল যায়, ©. 10 মিনিটে যায় $$ 10 মা. বা কু মাইল। 
অতএব, প্রত্যেক দূত তাহার পুর্বগামী দূতের $ মাইল পিছনে আছে। 
no প্রথম দূতের সহিত এ লোকটির যখন দেখা হয়, তখন দ্বিতীয় দুত 
এবং এ লোকটির মধ্যে ব্যবধান $ মাইল | 
এওঁ দূত ও লোকটি পরস্পর সম্মুখীন হইতেছে, স্বতরাং 1 ঘণ্টায় উভয়ে 
মিলিয়া (154-10) বা 25 মাইল ব্যবধান কমাইতে পারে। 
, $ মাইল ব্যবধান কমাইতে সময় লাগে ($--25) ঘণ্টা বা 6 মিনিট । 
*, 6 মিনিট অন্তর পর পর দূতগুলির সহিত লোকটির সাক্ষাৎ হইবে। 


54 পাটীগণিত 
68. নৌকা ও জআোতের বেগ 
স্থির জলে অর্থাৎ কোন ate না থাকিলে এক ঘণ্টায় নৌকা বাহিয়া 
যতদূর যাওয়া যায় তাহাকে নৌকার গতিবেগ বলে। 
আর, এক ঘণ্টায় নদীর শৌতের যে বেগ অর্থাৎ স্রোতের উপর নৌকাকে 
ভাসাইয়া দিলে ও স্রোতের টানে নৌকাটি এক ঘণ্টায় যে দূরত্ব যায় তাহাই 
জোতের গতিবেগ | 
জোতের অনুকূলে গতি £_যদি কোন নৌকা স্রোতের অনুকূলে 
( with the stream বা down the river ) অর্থাৎ ল্রোতের দিকে বাহিয়| 
যায়, তবে 1 ঘণ্টায় নৌকার গতিবেগ ও স্বোতের গতিবেগের সমষ্ঠির সমান 
দুরত্ব যাইবে | 
জোতের প্রতিকুলে গতি £--যদি কোন নৌকা স্রোতের প্রতিকূলে 
( against the current বা up the river a বিপরীত দিকে aal 
যায়, তবে 1 ঘণ্টায় নৌকার গতিবেগ ও স্রোতের গতিবেগের অন্তরের 
(বিয়োগফলের ) সমান দুরত্ব যাইবে | 
[দ্রষ্টব্য sires সঙ্গে যাওয়াকে ভাটাইয়া যাওয়| এবং স্রোতের 
বিরুদ্ধে যাওয়াকে উজাইয়া যাওয়া বলে। ] 
উদীহরণ 1. একটি নৌকা ভাটাইয়া 10 মিনিটে 1 মাইল এবং উজাইয়া 
অর্ধ ঘণ্টায় 1 মাইল যায়। নৌকার ও স্রোতের গতিবেগ নির্ণয় কর। 
শ্লোতের অনুকূলে 1 ঘণ্টায় যায় নৌকার বেগ + স্রোতের বেগ, এবং 
স্রোতের প্রতিকূলে 1 ঘণ্টায় যায় নৌকার বেগ- স্রোতের বেগ | 
এখানে ভাটাইয়| 10 মিনিটে 1 মাইল যায়, 
"* ] ঘণ্টায় বা 60 মিনিটে যায় 6 মাইল | 
আবার, উজাইয়! 30 মিনিটে যায় 1 মাইল, 
* ] ঘণ্টায় যায় 2 মাইল | 


সময় ও দূরত্ব 55 
অতএব, নৌকার গতিবেগ + স্রোতের গতিবেগ =6 মা::.৫) 
এবং নৌকার গতিবেগ _ শ্োতের গতিবেগ --2 a2) 
*, ( যোগ করিয়া ) 2x নৌকার গতিবেগ-৪ মাইল 
". নিৰ্ণেয় নৌকার গতিবেগ = ঘণ্টায় 4 মাইল। 
এক্ষণে, (1) হইতে পাই, ঘণ্টায় আোতের গতি= 6 ম|.-4 মা. AE, 


উদাহরণ 2. স্থির জলে নৌক| 1 ঘণ্টায় 6 মাইল যায়, কিন্ত স্রোতের 
প্রতিকূলে এ দূরত্ব যাইতে উহার 3 গুণ সময় লাগে। স্রোতের গতিবেগ 
নিৰ্ণয় কর। 
স্থির জলে 1 ঘণ্টায় যায় 6 মাইল, স্থতরাং নৌকার গতিবেগ ঘণ্টায় 
€ মাইল । স্রোতের বিরুদ্ধে 6 মাইল যায় 3 ঘণ্টায়, স্থতরাং 1 ঘণ্টায় যায় 
2 মাইল ( ইহাই উভয় বেগের অন্তর ) | 
ঘণ্টায় নৌকার গতিবেগ -ত্রোতের গতিবেগ =2 মাইল, 
কিন্ত ঘণ্টায় নৌকার গতিবেগ 6 মাইল; 
নিৰ্ণেয় শ্ৰোতের গতিবেগ = ঘণ্টায় (6 মা. - মা) রাইন 


69. বৃত্তীকার পথে ভ্রমণ 

বৃত্তাকারে ভ্রমণ সম্বন্ধীয় প্রশ্নগুলির সমাধান আপেক্ষিক বেগ সম্বন্ধীয় 
সমাধানের অনুরূপ | 

স্মরণ রাখিতে হইবে যে, বৃত্তাকার পথে (1) একই দিকে ভ্ৰমণ কালে যদি 
উভয় ব্যক্তির মধ্যে পুরা পথটি ব্যবধান হয়, তবে উহার! পরস্পর মিলিত হইবে; 
(2) আর যদি উভয়ে একই স্থান হইতে বিপরীত দিকে রওনা হয়, তবে উভয়ে 
মিলিয়া সমস্ত পথটি যাইতে যে সময় লাগে, ততক্ষণ পরে উভয়ে মিলিত হুইবে। 

উদাহরণ 1. দুই ব্যক্তি একটি 14 মাইল বৃত্তাকার পথের একই স্থান 
হইতে একত্রে রওনা হইয়া যথাক্ৰমে ঘণ্টায় 4 মাইল ও 2$ মাইল বেগে চলিতে 


56 পাটীগণিত 


লাগিল। যদি তাহারা (1) পরস্পর বিপরীত দিকে যায়, (2) একই দিকে 
যায়, তবে কখন তাহারা পুনরায় মিলিত হইবে? 

(1) প্রথম ক্ষেত্রে, উভয়ে বিপরীত দিকে যাওয়ায় আপেক্ষিক গতিবেগ 
হইবে ঘণ্টায় (4$4-2$) ব| 7 মাইল অর্থাৎ উভয়ের মধ্যে যে পুর! পথ ব্যবধান 
আছে তাহা ঘণ্টায় 7 মাইল কমিয়া আসিবে । 

** তাহার! (14+7) ঘ. বা 2 ঘণ্টা পরে মিলিত হইবে | 

(2) দ্বিতীয় পক্ষে, উভয়ে একই দিকে যাওয়ায় উভয়ের আপেক্ষিক 
গতিবেগ ঘণ্টায় (44-23) বা 2 মাইল অর্থাৎ উভয়ের মধ্যে ঘণ্টায় 2 মাইল 
ব্যবধান হইবে। আর, এইরূপে পুরা পথ অর্থাৎ 14 মাইল ব্যবধান হইলে 
উভয়ে মিলিত হইবে | 

'* উভয়ে (1442) বা 7 ঘণ্টা পরে মিলিত হইবে ৷ 
উদাহরণ 2. ক, খ ও গ একটি. 10 মাইল বৃত্তাকার পথের একই স্থান 
হইতে একসঙ্গে রওনা হইয়া যথাক্ৰমে ঘণ্টায় 5 মাইল, 4 মাইল ও 2 মাইল 
বেগে একই দিকে চলিতে লাগিল । কতক্ষণ পরে তাহারা পুনরায় ঘাত্রাস্থানে 
মিলিত হইবে? 

10 মাইল যাইতে ক এর সময় লাগে (10+5) বা 2 ঘণ্টা, খএর লাগে 
(10+ 4) বা § ঘণ্টা এবং গ এর লাগে (10224) বা 4 ঘণ্টা । 

অতএব, তাহারা যথাক্রমে 2 ঘণ্টা, $ ঘণ্টা ও 4 ঘণ্টা অন্তর যাত্রাস্থানে 
আসে। অতএব, এ তিনটি রাশি দ্বারা বিভাজ্য সময়ে তাহারা এ যাত্রাস্থানে 
সকলেই একত্র হইবে | 

". Pete সময়-2 4, $ ঘ. ও 4 ঘণ্টার ল. সা. গু.= 20 ঘণ্টা ৷ 

উদ্দাহরণ 3. ক ও খ একট বৃত্তাকার পথে যথাক্ৰমে 12 ও 15 মিনিটে 
একবার ঘোরে। উহার! যদি একই স্থান হইতে রওনা! হইয়া (1) একই দিকে 
এবং (2) বিপরীত দিকে চলিতে থাকে, তবে পুনরায় কতক্ষণ পরে তাহারা 
মিলিত হইবে? 


বিবিধ সমাধান 57 


1 মিনিটে ক পথটির বুদ্ধ অংশ এবং খ 3; অংশ যায়, অতএব 
(1) একই দিকে চলিলে উভয়ের মধ্যে 1 মিনিটে ব্যবধান হইবে পথের 
(বত r) বা তত অংশ। 
বৃত্তাকার পথে উভয়ের মধ্যে পুরা পথ ব্যবধান হইলে তবে উভয়ে মিলিত হয়। 
. উভয়ে (1-3৮) মি. বা 60 মিনিট বা ঘণ্টা পরে মিলিত হইবে | 
(2) উভয়ে বিপরীত দিকে চলিলে, 1 মিনিটে উভয়ের মধ্যে ব্যবধান হয় 
পথের (ests) বা কট অংশ | 
. উহার! মিলিত হইবে (1+ ক্র) মি. বা 6 মিনিট 40 সেকেণ্ড পরে। 


বিবিধ সমাধান 


উদাহরণ 1. ক হইতে খ স্থানের মধ্যে প্রথমে 8 মাইল পথ চড়াই, 
তারপর 9 মাইল পথ সমভূমি ও শেষ 4 মাইল পথ উৎ্রাই। এক ব্যক্তি 
ঘণ্টায় 2 মাইল চড়াই, 3 মাইল সমভূমি ও 4 মাইল উত্রাই পথে চলিতে 
পারে। সে ক হইতে খ-এ গিয়া পুনরায় ক-এ ফিরিয়া আসিল। ইহাতে 
তাহার কত সময় লাগিল? 

ক হইতে খ-এ যাইবার সময় চড়াই ৪ মাইল, সমভূমি 9 মাইল এবং 
উত্রাই পথ 4 মাইল) স্থতরাং খ হইতে ক-এ ফিরিবার সময় চড়াই 4 মাইল, 
সমভূমি 9 মাইল ও উত্রাই 8 মাইল পথ হইবে ৷ 

এ, যাতায়াতে মোট চড়াই (84-4) বা 12 মাইল, মোট সমভূমি (9+9) 
বা 18 মাইল এবং মোট Bente (44-8) বা 12 মাইল । 

+ নির্ণেয় মোট সময় = 28 ঘ.4-488 4.442 ঘ.= 15 ঘণ্টা | 

উদাহরণ 2. একটি শামুক 3 ফুট উচ্চ একটি দণ্ডে.উঠিতে লাগিল । সে 
এক মিনিটে 7 ইঞ্চি উঠে এবং তার পরের মিনিটে 2 ইঞ্চি নামিয়া পড়ে। 
এইভাবে উঠিলে সে কতক্ষণে দণ্ডটির মাথায় উঠিতে পারিবে? 

শামুক প্রথম 1 মিনিটে 7 ইঞ্চি উঠে এবং তার পরের 1 মিনিটে 2 ইঞ্চি 
পড়িয়া যায় | অতএব, প্রতি 2 মিনিটে সে মোট (7-2) বা 5 ইঞ্চি উঠিবে ৷ 


58 পাটীগণিত 


দণ্ডট মোট 3 ফুট বা! 36 ইঞ্চি উচ্চ | উঠানামা করিতে করিতে শামুকটি 
যখন এরূপ স্থানে উঠিবে, যে স্থান হইতে দণ্ডটর মাথা 7 ইঞ্চি বা 7 ইঞ্চির কম, 
তখন সে বাকী অংশটুকু একেবারে উঠিয়| যাইবে, তার মধ্যে আর পড়িবে না। 

এখন, (36 ই.-7 ই. )' 29 ইঞ্চি, ইহা 5 ইঞ্চি দ্বারা বিভাজ্য ACE | 
স্থতরাং 29 ইঞ্চির পরবর্তী কত ইঞ্চি 5 ইঞ্চি দ্বারা বিভাঙ্য তাহা দেখিতে 
হইবে। অবশ্য উহা 30 ইঞ্চি হইবে। এই 30 ইঞ্চি উঠিতে শীমুকের 
(30 ই.+5 ই.) বা. 6 বার উঠানামা করিতে হইবে এবং তার জন্য সময় 
লাগিবে 6x2 মি. বা 12 মিনিট । 30 ইঞ্চি উঠার পর বাকী আছে আর 
6 ইঞ্চি মিনিটে 7 ইঞ্চি হিসাবে এই 6 ইঞ্চি উঠিতে সময় লাগে $ মিনিটে | 

meia মাথায় উঠিতে শামুকের মোট (1243) বা 128 মিনিট সময় 

লাগিবে। 

উদাহরণ 3. একটি কুকুর একটি খশককে ধরিবার জন্য তাড়া করিল। 
শশক তাহার 24 লাফ আগে -ছিল। কুকুর যতক্ষণে 5 লাফ দেয় শশক 
ততক্ষণে 6 লাফ দেয় এবং কুকুর ও শশক প্রতি লাফে যথাক্রমে 3 গজ ও 
2 গজ যায়। কুকুরটি তাহার কত লাফে শশককে ধৰিবে ? 

যে সময়ে কুকুর 5 লাফে (5৯3) বা 15 গজ যায়, সেই সময়ে শশক 6 লাফে 
(6x2) ব| 12 গজ qtq | অতএব, কুকুর তাহার প্রতি 5 লাফে শশকের চেয়ে 
3 গজ বেশী যায়। শশক তাহার 24 লাফ অর্থাৎ 24১2 গজ বা 48 গজ 
আগে আছে, কুকুরটি এই 48 গজ ব্যবধান কমাইলে শশককে ধৰিবে | 


কুকুরটি 3 গজ ব্যবধান কমায় নিজের 5 লাফে 
» ] গজ ” এ » $ 39 
নিল AS HT. ৮ ৬ &১৫48 লাফে বা 80 লাফে। 


অতএব, কুকুরটি তাহার 80 লাফে শশককে ধরিবে। 


উদাহরণ 4 কোন স্থানে 4 মিনিট অন্তর কামান দাগা হইতেছিল। 
ট্রেণে চড়িয়া এক ব্যক্তি সেই দিকে অগ্রসর হইবার সময় 3 মিনিট 50 সেকেণ্ড 


বিবিধ সমাধান 59 


অন্তর পর পর দুইটি কামান দাগার শব্দ শুনিল। শব্দের গতি প্রতি সেকেণ্ডে 
1265 ফুট হইলে ট্রেণের গতিবেগ নিৰ্ণয় কর। 

5১৮ উজ ভি) প্রথম শব্দ 
গ ও দ্বিতীয় শব্দ খ চিহ্নিত স্থানে শুনিল। যদি লোকটি গ-তেই দীড়াইয়া 
থাকিত, তবে 4 মিনিট পরে দ্বিতীয় 
শব্দ শুনিত; কিন্ত এখানে বলা আছে 
3 মি. 50 সে. পরে সে দ্বিতীয় শব্দ শুনিয়াছে। অতএব, বুঝা গেল যে লোকটি 
প্রথম শব্দ শোনার পর কামানের দিকে গথ দূরত্ব আগাইয়! যাওয়ায় 
দ্বিতীয় শব্দকে আর খগ দূরত্ব যাইতে হইল না বলিয়া এ শব্দ শুনিতে 
(4 মি.-3 মি. 50 সে.) বা 10 সেকেণ্ড কম সময় লাগিল | 

খগ দূরত্ব যাইতে ট্রেণের 3 মি. 50 সে. বা 230 সেকেণ্ড এবং শব্দের 
10 ores লাগে | 
et দূরত্ব-1265 ফুট % 10, এই দুরত্ব ট্রেণটি 230 সেকেণ্ড যায়। 
ট্রেণটি 1 সেকেণ্ডে যায় 4288522 ফুট, 
টেণটি ঘণ্টায় যায় 22245০5৮৪০১০ মাইল বা 373 মাইল | 
নিৰ্ণেয় ট্রেণের গতি = ঘণ্টায় 373 মাইল | 

উদাহরণ 5. কোন নগর হইতে 10 সেকেণ্ড অন্তর কামান, দাগ 
হইতেছিল। একটি টে ঘণ্টায় 30 মাইল বেগে নগরের দিকে আসিতেছিল। 
যদি শব্দের গতিবেগ সেকেণ্ডে 1144 ফুট হয়, তবে এ ট্রেণের যাত্রীরা কত 
সেকেণ্ড অন্তর কামানের শব্দ শুনিতেছিল ? [ বো. প্র. 1897-98 ] 

[ এই অঙ্ক 53 পৃষ্ঠার উদাহরণ 9এর মত কষিতে হইবে৷ ] 


10 সেকেণ্ড অন্তর কামান দাগা হইতেছে | 10 সেকেণ্ডে শব্দ 1144x 10 
ফুট যায় ; স্থতরাং কামানের একটি শব্দ পূর্ববর্তী শব্দের 11440 ফুট পিছনে 
আছে। প্রথম শব্দ যখন যাত্রীর! শুনিল তখন দ্বিতীয় শব্দের সহিত তাহাদের 


ব্যবধান 11440 ফুট | 


ST Eat A 


60 পাটীগণিত 

ট্ৰেণটি 1 ঘণ্টায় 30 মাইল যায়, 3 উহা 1 crane যায় +০4834322 
ফুট বা 44 ফুট ৷ 

শব্দ ও যাত্রীরা পরস্পর সন্মুখীন হইতেছে বলিয়া প্রতি Crane ও ব্যবধান 
( 1144+44) বা 1188 ফুট কমে | 

'* 11440 ফুট কমিতে সময় লাগে 42:88 সেকেও বা 93% সেকেণ্ড | 
অতএব, যাত্রীরা 9$% সেকেণ্ড অস্তর কামানের পর পর শব্দ শুনিবে | 


প্রশ্নমাল! 51 


1. দুইটি বিভিন্ন স্থান হইতে দুইটি ট্রেণ পরস্পরের দিকে অগ্রসর 
হইতেছিল। প্রথম ট্রেণ ঘণ্টায় 45 মাইল এবং দ্বিতীয় ট্রেণ ঘণ্টায় 33 মাইল 
গিয়াছিল। যখন উভয় ট্রেণের সাক্ষাৎ হইল, তখন একটি অপরটি অপেক্ষা 
60 মাইল বেশী গিয়াছে । উভয় স্থানের দূরত্ব কত? 

2. এক ব্যক্তিকে কোন নির্দিষ্ট সময়ে একটি সভায় পৌঁছিতে হইবে | 
ঘণ্টায় 6 মাইল করিয়া গেলে তাহার তথায় পৌছিতে 12 মিনিট বিলম্ব হয়, 
কিন্তু ঘণ্টায় ৪ মাইল করিয়া গেলে 8 মিনিট পুর্বে পৌছায়। তাহাকে কত 
দূর যাইতে হইবে? 

3. একটি ট্রেণকে 250 মাইল যাইতে হইবে, কিন্ত 103 মাইল যাইবার 
পর উহার গতিবেগ t কমাইতে হইল এবং ইহার জন্য ট্ৰেণটি 1 ঘণ্টা 10 মিনিট 
বিলম্বে পৌছিল। উহার স্বাভাবিক গতিবেগ নিৰ্ণয় কর। 

4. একটি ট্রেণ ঘণ্টায় 30 মাইল বেগে যাইলে কোন নির্দিষ্ট দূরত্ব যাইতে 
‘যে সময় লাগে, ঘণ্টায় 24 মাইল যাইলে তাহা অপেক্ষা 1 ঘণ্টা বেশী সময় লাগে। 
এ দূরত্ব কত? 

5. ক ও খ কোন স্থানে যাইবার জন্য একই সময়ে রওনা হইল। খ, ক 
এর % বেগে চলিয়া ক এরঃ3% ঘণ্টা পরে এস্থানে পৌছিল। এস্থানে যাইতে 
কাহার কত সময় লাগিয়াছিল ? [ মা. প্র. 1883 ] 


সময় ও দূরত্ব l 6l 


6. একটি ট্রেণ প্রাতে ৪টা 20 মিনিটে লাহোর হইতে ছাড়িয়া ঘণ্টায় 
24 মাইল বেগে চলিয়া বেলা 1081 5 মিনিটে অম্ৃতসরে পৌছিল। ট্ৰেণটি 
একটি ষ্টেশনে 10 মিনিট এবং অপর তিনটি ষ্টেশনে 5 মিনিট করিয়া থামিয়াছিল ৷ 
লাহোর হইতে অমৃতসরের দুরত্ব কত? [ পা, প্র. 1893 ] 

7. এক ব্যক্তি 6 ঘণ্টায় 80 মাইল পথ গিয়াছে। সে উহার কতকাংশ 
ঘণ্টায় 10 মাইল বেগে এবং অবশিষ্টাংশ ঘণ্টায় 18 মাইল বেগে গিয়াছে । সে 
কি বেগে কত মাইল গিয়াছে তাহা নির্ণয় কর । 

৪. ক স্থান হইতে খ স্থানে যাইতে প্রথমে 3 মাইল চড়াই, পরে ৪ মাইল 
সমভূমি ও শেষের 6 মাইল উৎরাই পথ। এক ব্যক্তি ঘণ্টায় 1 মাইল চড়াই 
পথে, 4 মাইল সমভূমিতে ও 6 মাইল Beate পথে যাইতে পারে । ক হইতে 
খ-তে গিয়া আবার ক-তে ফিরিয়া আসিতে তাহার মোট কত সময় লাগিবে? 

9, কোন cht ঘণ্টায় 42 মাইল চলিলে যথাসময়ে গন্তব্য স্থানে পৌছায়, 
কিন্তু ঘণ্টায় 40 মাইল চলিলে সেখানে পৌছিতে 15 মিনিট বিলম্ব হয়। গন্তব্য 
স্থানের দূরত্ব কত? . [ ঢা. প্র. 1927 } 

10. ক ওখ দুই ব্যক্তির মধ্যে ব্যবধান 95 মাইল। ক ঘণ্টায় 8 মাইল 
এবং খ ঘণ্টায় 10 মাইল বেগে সাইকেলে চড়িয়| প্রাতে ?টার সময় পরস্পরের 
অভিমুখে চলিতে লাগিল । এক ঘন্টা পরে পথে দুর্ঘটনার অন্ত ক-এর আধ ঘণ্টা 
সময় নষ্ট হয়। তাহারা কখন মিলিত হইয়াছিল? [ ক. প্র. 1932 } 

11. রাম ও হরি যথাক্ৰমে ক ও খ নামক গ্রাম' হইতে রওনা হইয়া 
পরস্পরের অভিমুখে যাইতে লাগিল। রাম ঘণ্টায় 3 মাইল বেগে চলিয়া 
7 ঘণ্টা পরে যেস্থানে হরির সহিত মিলিত হইল সেই স্থানটি উভয় গ্রামের 
মধ্যস্থল হইতে খএর দিকে 2 মাইল দুরে | ওঁ দুই স্থানের দূরত্ব কত? 

12. ক, খ ও গা প্রতি ঘণ্টায় যথাক্ৰমে 3, 4 ও 5 মাইল বেগে চলিতে 
পারে। তাহারা পুনা হইতে যথাক্রমে 1টা, টা ও ওটার সময় রওনা হইল | 
খ যখন ক-কে ধরিল তখন সে একটি সংবাদ দিবার জন্য ক-কে গা এর নিকট 
পাঠাইল। গ কখন সংবাদটি পাইবে? [ বো. প্র. 1889] 


62 পাটীগণিত [প্রশ্নমাল| 51] 


13. ক ওখ দুই স্থানের দূরত্ব 25 মাইল । একই সময় কৃষ্ণ ক হইতে 
খ এর দিকে এবং পার্থ খ হইতে ক এর দিকে রওনা হইয়| 4 ঘণ্টা পরে উভয়ে 
মিলিত হইল। ইহার 2 ঘণ্টা 15 মিনিট পরে কৃষ্ণ থ স্থানে পৌছাইলে 
উহাদের গতিবেগ কত? 

14. দুইটি স্থানের মধ্যে দূরত্ব 40 মাইল । ছুই ব্যক্তি ও ছুই স্থান হইতে 
একই সময়ে পরস্পরের দিকে চলিতে আরম্ভ করিয়া 68 ঘণ্টায় মিলিত হইল । 
যদি তাহাদের একজন দ্বিগুণ বেগে চলিত, তবে ওঁ সময়ের 4 অংশ সময়ে উভয়ে 


মিলিত হইত। ঘণ্টায় তাহাদের গতিবেগ কত? [পা. প্র. 1931 ] 
15. 44 গজ দীর্ঘ একখানি ট্রেণ ঘণ্টায় 30 মাইল বেগে যাইতেছে; 
কতক্ষণে উহা একটি টেলিগ্রাফের খুটি অতিক্রম করিবে ? 


16. একটি ট্রেণ ঘণ্টায় 36 মাইল বেগে চলিয়া 20 সেকেণ্ডে একটি 200 
গজ দীর্ঘ ষ্টেশন অতিক্রম করিল | ট্রেণটির দৈৰ্ঘ্য কত? 
17. 184 ফুট ও 223 ফুট দীর্ঘ ছুইখানি ট্রেণ যথাক্ৰমে 21 ও 36 মাইল 
বেগে একই দিকে চলিতে লাগিল। প্রথম aq কতক্ষণে দ্বিতীয় ট্রেকে 
অতিক্রম করিবে? নু [ ব. প্র, 1881] 
18. ঘণ্টায় 334 মাইল বেগে ধাবমান 130 গজ দীৰ্ঘ একখানি ট্রেণ 
কতক্ষণে 200 গজ দীর্ঘ একটি ষ্টেশনকে অতিক্রম করিবে? 
[ ক. প্র. 1951 ; ঢা. বো. 1937] 

19. একখানি ট্রেণ 5 সেকেণ্ডে একটি টেলিগ্রাফের খুটি এবং 10 cane 
390 ফুট দীর্ঘ একটি গ্ল্যাটফৰ্ম্ম অতিক্ৰম করিল । টেণখানির দৈৰ্ঘ্য ও গতিবেগ 
নির্ণয় কর। [ পা. প্র. 1930] 
20.” একটি ট্রেণ 220 গজ দীর্ঘ সেতুকে 30 সেকেণ্ডে এবং 352 গজ দীর্ঘ 
ষ্টেশনকে 39 সেকেণ্ডে অতিক্রম করিল | ট্রেণটির দৈর্ঘ্য ও গতিবেগ কত? 
21. ঘণ্টায় 50 মাইল বেগে ধাবমান একটি ট্রেণের যাত্রীকে বিপরীতগামী 
220 গজ দীর্ঘ একটি মালগাড়ী 6 সেকেণ্ডে অতিক্রম করিল । মালগাড়ীর 
গতিবেগ কত? 


সময় ও দূরত্ব 63 


22. 88 গজ ও 44 গজ দীর্ঘ দুইখানি ট্রেণের পশ্চান্ভাগ সমস্থত্রে আছে। 
উহারা একই সময়ে যথাক্রমে ঘণ্টায় 25 মাইল ও 20 মাইল বেগে যাইতে 
আরম্ভ করিল। প্রথম ch কতক্ষণে দ্বিতীয় ট্রেণকে ছাড়িয়া যাইবে? 

23. 115 গজ ও 88 গজ দীর্ঘ ছুইথানি ট্রেণের অগ্রভাগ সমস্থত্ৰে আছে। 
উহাদের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় 22 মাইল ও 34 মাইল । একই সময়ে উভয় 
ট্রেণ রওনা হইলে দ্বিতীয় ট্রেণ কতক্ষণে প্রথম ট্রেণকে অতিক্রম করিবে? 

24. 110 গজ ও 88 গজ দীর্ঘ দুইটি ট্রেণ যথাক্রমে ঘণ্টায় 20 মাইল ও 
25 মাইল বেগে যাইতেছে । যদি উহার! (1) একই দিকে (2) বিপরীতদিকে 
চলিতে থাকে, তবে কতক্ষণে পরস্পরকে অতিক্রম করিবে ? [ ক. প্র. 1947 ] 

25. 100 গজ ও 98 গজ দীর্ঘ দুইটি ট্রেণ একই দিকে চলিয়া 27 সেকেণ্ডে 
এবং বিপরীত দিকে চলিয়া 9 সেকেণ্ডে পরস্পরকে অতিক্রম করে। ট্রেণ 
দুইটির গতিবেগ নিৰ্ণয় কর। 

26. 431 ফুট দীর্ঘ একখানি যাত্রীগাড়ী ও 713 ফুট দীর্ঘ একখানি 
মালগাড়ী যথাক্রমে ঘণ্টায় 4] মাইল ও 28 মাইল বেগে চলিতেছে । প্রথম 
গাড়ীখানি কতক্ষণে দ্বিতীয় গাড়ীকে অতিক্রম করিবে? [ব. প্র. 1882] 

27. এক ব্যক্তি ঘণ্টায় 4 মাইল বেগে যাইতেছিল। ঘণ্টায় 22 মাইল 
বেগে ধাবমান একটি ট্রেণ পিছন দিক হইতে আসিয়া! তাহাকে 10 সেকেণ্ডে 
অতিক্রম করিল। ট্রেণের দৈর্ঘ্য কত? 

28. এক ব্যক্তি ঘণ্টায় 3 মাইল বেগে যাইতেছিল। 110 গজ দীর্ঘ ও 
ঘণ্টায় 28 মাইল বেগে ধাবমান একটি ট্রেণ পিছন দিক হইতে আসিয়া তাহাকে 
কতক্ষণে অতিক্রম করিবে ? 

29. 176 গজ দীর্ঘ একখানি গাড়ী ঘণ্টায় 35 মাইল বেগে যাইতেছে। 
এক ব্যক্তি ঘণ্টায় 5 মাইল বেগে গাড়ীখানির (1) একই দিকে, (2) বিপরীত 
দিকে চলিতেছে । গাড়ীখানি কতক্ষণে লোকটিকে অতিক্রম করিবে? 

30. এক ব্যক্তি ঘণ্টায় 2 মাইল এবং অপর ব্যক্তি ঘণ্টায় 4 মাইল বেগে 
রেলপথের পাশ দিয়া একই দিকে যাইতেছিল। পিছন দিক হইতে একটি 


64 4 পাটীগণিত [প্ৰশ্নমালা 51] 


ট্রেণ আসিয়া উহাদিগকে যথাক্রমে 9 ও 10 সেকেণ্ডে অতিক্রম করিল। ট্রেণ- 
খানির দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় কর। [যু প্র. 1923] 
31. দুইজন লোক একই দিকে যাইতেছিল। 110 গজ দীর্ঘ একটি গাড়ী 
প্রথম ব্যক্তিকে 9 সেকেণ্ডে এবং দ্বিতীয় ব্যক্তিকে 98 সেকেণ্ডে অতিক্রম করিল। 


প্রথম ব্যক্তির গতি ঘণ্টায় 3 মাইল হইলে, দ্বিতীয় ব্যাক্তির গতিবেগ কত? 
[ প. ব. বো. 1952] 


32. এক ব্যক্তি ঘণ্টায় 6 মাইল বেগে যাইতেছিল; 132 গজ দীর্ঘ 
একখানি ট্রেণ পিছন হইতে আসিয়! 12 সেকেণ্ডে তাহাকে অতিক্রম করিয়া! 
গেল এবং 20 মিনিট পরে আর এক ব্যক্তিকে ধরিয়| তাহাকে 11 সেকেণ্ডে 
অতিক্ৰম করিল। ট্রেণটি দ্বিতীয় ব্যক্তিকে ধরিবার কত পরে প্রথম ব্যক্তি 
দ্বিতীয় ব্যক্তির সহিত মিলিত হইবে? . [ মা. প্র. 1879 ] 

33. ঘণ্টায় 7 মাইল বেগে এক ব্যক্তি কোন সহরের দিকে আমিতেছিল। 
এ সহর হইতে 15 মিনিট অন্তর তাহার নিকট দূত পাঠান হইতেছিল। TS- 
গুলি যদি ঘণ্টায় 8 মাইল বেগে যায়, তবে কতক্ষণ অন্তর পর পর দূতগণের 
সহিত লোকটির সাক্ষাৎ হইবে ? 

34. ঘণ্টায় 5 মাইল বেগে কোন নগরের দিকে আসিতেছে এরূপ এক 
ব্যক্তির নিকট নগর হইতে একই সময় অন্তর পর পর দূত পাঠান হইতেছিল। 
দূতগণ যদি ঘণ্টায় 10 মাইল বেগে যায় এবং 8 মিনিট অস্তর তাহাদের সহিত 
লোকটির সাক্ষাৎ হয়, তবে কত মিনিট অন্তর দূত পাঠান হইয়াছিল ? 

35. স্থির জলে এক ব্যক্তি ঘণ্টায় 9 মাইল নৌকা চালাইয়| যায়; কিন্ত 
স্রোতের বিপরীত দিকে আসিতে 3 গুণ সময় লাগে। cited বেগ 
নির্ণয় কর। [সি.সা.] 

36. এক মাৰি দীড় বাহিয়! 8 ঘণ্টায় স্রোতের অনুকূলে 12 মাইল গেল 
এবং স্রোতের প্রতিকূলে ফিরিয়া! আসিতে তাহার 3 গুণ সময় লাগিল। 
স্রোতের ও নৌকার বেগ নির্ণয় কর। [যু প্র. 1920] 


সময় ও দূরত্ব 65 


37. একটি নৌকা ভাটাইয়| 6 মিনিটে নাইলা হায় 
6 মাইল গেল; নৌকার ও শ্রৌতের বেগ কত? 

38. একখানি বাষ্পীয় পোত স্রোতের অস্থকুলে 3 ঘণ্টায় 42 মাইল গেল 
এবং 7 ঘণ্টায় ফিরিয়া আসিল! এও পোত ও স্রোতের বেগ নির্ণয় কর । 

39. মোট 9 ঘণ্টায় এক মাঝি স্রোতের অন্কূলে কোন স্থানে গিয়া 
eter প্রতিকূলে ফিরিয়া আসিল। নৌকার ও স্রোতের বেগ যথাক্রমে 
ঘণ্টায় 6 মাইল ও 2 মাইল হইলে, ও স্থানের দূরত্ব কত? 

40. কোন নদীতীরে ক, খ ও গ তিনটি স্থান আছে। খ স্থানটি ক ও 
এ এর ঠিক মধ্যবর্তী । ক হইতে খ-তে গিয়া ফিরিয়া আসিতে একটি নৌকার 
5 ঘণ্টা 15 মিনিট এবং ক হইতে toe যাইতে 7 ঘণ্টা সময় লাগিল। শী 
হইতে ক-তে ফিরিতে নৌকাটির কত সময় লাগিবে?  [ বো. প্র. 1892] 

41. এক ব্যক্তি শ্ৰোতের অনুকূলে ঘণ্টায় 8 মাইল ও প্রতিকুলে ঘণ্টায় 
* 5 মাইল যাইতে পারে । যদি নৌকার বেগ ঘণ্টায় 1 মাইল বাড়ে এবং 
স্রোতের বেগ ঘণ্টায় 1 মাইল কমে, তবে 12 মাইল যাতায়াতে কত সময় কম 
বা বেশী লাগিবে? 

42. তিনটি বালক 15 গজ পরিধি-বিশিষ্ট একটি বৃত্তাকার পথের একই 
স্থান হইতে একই সময়ে একই দিকে দৌড়াইতে আরম্ভ করিল বদি; 
ঘণ্টায় যথাক্রমে 6, 7 ও 8 মাইল দৌড়ায়, তবে কত FORA 
পুনরায় মিলিত হইবে? 8৮, of iol 

43. OLLI য় 
একই দিকে চলিতে আরম্ভ করিয়া ঘণ্টায় ক 2$ মাইল মাইন রি 
মাইল বেগে চলিল ৷ কতক্ষণ পরে তাহার! পুনরায় যাত্ৰাস্থানে মিলিত হইবে? 

44. একটি বৃত্তাকার পথের পরিধি 1g মাইল । 5 জন লোক একই সময় 
উহার চারিদিকে যথাক্রমে ঘণ্টায় 3, 34, 4, 4$ ও 5 মাইল বেগে ঘুরিতে 
আরম্ভ করিল। কতক্ষণ পরে তাহারা পুনরায় যাত্রাস্থলে মিলিত হইবে? 

[m প্র-1880] - 


E 


BS 


66 পাটীগণিত [ প্রশ্নয়াল। 51 ] 


45. একটি বৃত্তাকার পথ এক ব্যক্তি 10 মিনিটে এবং আর এক ব্যক্তি 
12 মিনিটে একবার থঘুরিতে পারে। উহারা যদি একই স্থান হইতে একই 
সময়ে ঘুরিতে আরম্ভ করে এবং উভয়ে (1) একই faca, (2) পরস্পর বিপরীত 
দিকে চলে, তবে কখন তাহারা পুনরায় মিলিত হইবে? 

46. একটি বৃত্তাকার, পথের পরিধি 984 গজ। দুই ব্যক্তি একই স্থান 
হইতে রওনা হইয়া পরস্পর বিপরীত দিকে দৌড়াইতে লাগিল | উহাদের 
গতিবেগ যথাক্রমে ঘণ্টায় 10 ও 10% মাইল। কখন ও কোথায় তাহারা 
(1) প্রথম বার ও (2) দ্বিতীয় বার মিলিত হইবে? [ ক. প্র. 1934] 

47. 60 মাইল পরিধি-বিশিষ্ট একটি বৃত্তাকার পথের একই স্থান হইতে 
একই সময়ে ক, খ ও শী যথাক্রমে ঘণ্টায় 2, 5 ও 3 মাইল বেগে চলিতে আরম্ভ 
করিল। যদি ক ও খ একই দিকে এবং খ উহাদের বিপরীত দিকে চলিতে 
থাকে, তবে তাহারা কখন পুনরায় একত্রে মিলিত হইবে ? 

48. একটি কুকুর হইতে একটি শশক তাহার নিজের 60 লাফ দূরে আছে। 
শশক যতক্ষণে 5 বার লাফায় কুকুর ততক্ষণে 4 বার লাফায় এবং এক লাফে 
শশক 2 গজ ও কুকুর 3 গজ যায়। কুকুরটি কত লাফ দিয়! শশকটিকে ধরিবে ? 

[ ঢা. বো. 1938 ] 

49. একটি কুকুর একটি শশককে তাড়া করিল। শশক যতক্ষণে 5 বার 
লাফায়, কুকুর ততক্ষণে 4 বার লাফায়, কিন্ত কুকুরের 3 লাফ শশকের 4 লাফের 
সমান। .কুকুর ও শশকের গতিবেগের অনুপাত নির্ণয় কর । [ ক. প্র. 1935 ] 
750. একটি বানর 33 ফুট উচ্চ একটি তৈলাক্ত দণ্ডের উপর উঠিতে 
লাগিল । মে এক মিনিটে 7 ফুট উঠে এবং পর-মিনিটে 4 ফুট নামিয়! যায়। 
এইভাবে À দণ্ডের মাথায় উঠিতে বানরটির কত সময় লাগিবে ?. 

[ ক. প্র. 1939] 
7 51; একটি শামুক রাত্রিকালে 12 ঘণ্টায় 1 ফুট 7$ ইঞ্চি উঠে এবং দিনের 
বেলায় 12 ঘণ্টায় 11 ইঞ্চি নামে ৷ এইরূপে 93 ফুট উচ্চ একটি দণ্ডের মাথায় 
'_ উঠিতে উহার কত ঘণ্টা সময় লাগিবে? [ ক. প্র. 1943] 


{ "১ PRBS দূরত্ব eis 67 


52. একটি che দিল্লী হইতে টুঙাল| যাইবার জন্য বিকালে '4 টার “সময় 
রওনা হইল এবং 4টা 30 মিনিটে 12$ মাইল দূরবর্তী একটি স্টেশনে প্রথম 
থামিল। ৷যদ্নি সমস্ত দূরত্ব 127$ মাইল হয় এবং সমস্ত" সময়ের 20% ষ্টেশন: 
গুলিতে থামিবার জন্য লাগিয়া থাকে, তবে ওঁ ট্রেণ কখন টুগডালায় 
পৌছিবে ? 

53. কোন স্থানে 5 মিনিট অন্তর কামান দাগ! হইতেছিল এবং সেই 
দিকে একটি ট্রেণ অগ্রসর হইতেছিল। ওঁ ট্ণের কোন যাত্ৰী 4 মিনিট 49 
সেকেণ্ড অন্তর কামানের পরপর দুইটি শব্দ শুনিল। শব্দের গতি প্রতি 
সেকেণ্ডে 1156 ফুট হইলে, ট্রেণের গতিবেগ কত? 

54. 10 মিনিট অন্তর কোন সহরে তোপ পড়িতেছিল এবং সেই দিকে 
একটি che ঘণ্টায় 30 মাইল বেগে অগ্রসর হইতেছিল। শব্দের গতি সেকেণ্ডে 
1156 ফুট হইলে, এ Gera যাত্রী কতক্ষণ অন্তর পরপর দুইটি তোপধ্বনি 
শুনিবে } 

55. একটি দুৰ্গ হইতে দুইবার তোপধ্বনি হইল। কোন অশ্বারোহী 
ঘণ্টায় 14 মাইল বেগে সেইদিকে যাইবার সময় 10 মিনিট অন্তর এ শব্দ 
দুইটি শুনিল। শব্দের গতি crate 1120 ফুট হইলে, কতক্ষণ অন্তর 
তোপধবনি করা হইয়াছিল? ৰ 

56. এক ব্যক্তি গুলি ছোড়ার 34 সেকেণ্ড পরে 561 গজ দূরবর্তী 
টাদমারিতে গুলি লাগার শব্দ শুনিতে পাইল। চাদমারির পিছন দিকে 
187 গজ দূরে অপর এক ব্যক্তি গুলি ছোড়ার শব্দ শুনিবার $ সেকেণ্ড পরে 
টাদমারিতে গুলি লাগার শব্দ শুনিল। গুলির ও শব্দের গতিবেগ নির্ণয় কর। 


57. এক ব্যক্তি 550 গজ দূরবর্তী চাদমারি লক্ষ্য করিয়া গুলি করার 
4 সেকেণ্ড পরে গুলি লাগার শব্দ শুনিল ৷ ওঁ ব্যক্তি ও টাদমারির সমদূরবর্ভীঁ 
কোন লোক গুলি করার শব্দ শুনিবার 23 সেকেণ্ড পরে গুলি লাগার শব্দ 
শুনিল। শব্দের বেগ নির্ণয় কর। [ ঢা. প্র. 1933] 


68 পাটীগণিত [ প্রশ্নমালা 51] 


৷ 5৪. আধ মাইল গোলাকার পথে ক ও খ এর মধ্যে 4 মাইলের দৌড় 
প্রতিযোগিতা হইতেছিল। ক ষষ্ঠবার আবর্তনের মধ্যভাগে খ এর সহিত 
মিলিত হইয়াছিল P কত মাইলে জয়লাভ করিবে? [গৌ. প্র. 1948 ] 
59.. এক ব্যক্তি কোন বাসের পথে চলিতেছিল এবং এ পথে একই দিকে 
10 মিনিট অন্তর বাস ছাড়া হইতেছিল। বাসের গতি ঘণ্টায় ৪ মাইল এবং 
এক একখানি বাস লোকটিকে 15 মিনিট অন্তর অতিক্রম করিতেছিল। 
(1) লোকটি কত বেগে চলিতেছিল এবং (2) সে যদি বিপরীত দিকে চলিত, 
তবে কতক্ষণ অন্তর পরপর বাসগুলির সহিত তাহার সাক্ষাৎ হইত? 
: [ ঢা. বো. 1945 ] 

60. একই সময়ে একটি ট্রেণ কলিকাত| হইতে মধুপুরের দিকে এবং 
আর একটি ট্রেণ মধুপুর হইতে কলিকাতার দিকে রওনা হয়। যদি তাহাদের 
সাক্ষাতের 1 ঘণ্টা ও 4 ঘণ্টা পরে ট্রেগ দুইটি যথাক্রমে মধুপুর ও কলিকাতায় 
পৌছায়, তবে প্রমাণ কর যে একটি ট্রেণের গতিবেগ অন্য ট্রেণের গতিবেগের 
দ্বিগুণ | [ ক. প্র. 1946 ] 


তৃতীয় অধ্যায় 
অনুপাত 

70. (ক) এক জাতীয় "দুইটি রাশির মধ্যে তুলনা করিয়া একটি রাশি 
আর একটি রাশির কত অংশ বা কত গুণ, তাহা যাহা দ্বারা প্রকাশ করা 
হয়, তাহাকে রাশি দুইটির MAS (Ratio) বলে । অতএব, অনুপাত হইল 
দুইটি সমজাতীয় রাশির বা সংখ্যার পরস্পর সম্বন্ধ । 

ইহা! হইতে বুঝা যায় যে, দুইটি সমজাতীয় রাশির অনুপাত নির্ণয় করিতে 
হইলে প্রথমটিকে দ্বিতীয়টি দ্বারা ভাগ করিতে হয়; অৰ্থাৎ প্রথমটি হইবে লব 
এবং দ্বিতীয়টি হইবে হর। Bosh রাশি দুইটিকে একই এককে পরিণত করিয়া 
অনুপাত নিৰ্ণয় করিতে হয়। 

(খ) যে দুইটি রাশির মধ্যে অনুপাত নির্ণয় করা হয় তাহাদের প্রথমটিকে 
পূৰ্ব্ব রাশি (Antecedent) এবং দ্বিতীয়টিকে উত্তর রাশি (Consequent) 
বল| হয়। এ রাশি দুইটিকে অনুপাতের দুইটি পদ (Terms of the Ratio) 
বলে। 

লিখিবার ও পড়িবার নিয়ম £_অন্গপাত নির্ণয় করিতে প্রথম 
রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করিতে হয় বলিয়া রাশি দুইটির মধ্যে 'ভাগ- 
চিহ্নের ( +) সংক্ষিপ্ত আকারে «' চিহ্ন দিতে হয়। 3:25 কে পড়িবার 
সময় 3 অনুপাত 5 পড়িতে হইবে। 

'দৃষ্টান্তগুলি লক্ষ্য কর 

(1) 611 এর অনুপাত = + =6:£11,; 


(2) 3 টাকা ও 5 টাকার অনুপাত= 38:-8-325) 


PORET En 
(3) E E ছুট $=6:5; 
5.4 th ER Ye 
eae Ht, asta 


(4) 5 আনা 4 পাই £ 1 টাকা= 


70 পাটীগণিত 


(গ) একজাতীয় দুইটি যা ভাগফল শুদ্ধ সংখ্যা হয় বলিয়া দুইটি 
রাশির অন্থপাত সকল স্থলেই শুদ্ধ সংখ্যা হইবে | উহা! কখনও বদ্ধ সংখ্যা 
হইতে পারে না। দুইটি বন্ধ বা মিশ্র রাশির অনুপাত গঠিত হইলে উহা আর বদ্ধ 
সংখ্যা বা. মিএ রাশি থাকে না, শুদ্ধ সংখ্য| হইয়া যায়| যথা, 3 টাকা £ 4 টাকা, 
3 গজ £4 গজ, ও মণ : 4 মণ, ইহারা প্রত্যেকেই }$, স্থতরাং শুদ্ধ রাশি। 
অতএব, দুইটি রাশির অনুপাত উহাদের প্রকৃতির উপর নির্ভর করে al | 
= ; বিভিন্ন জাতীয় দুইটি রাশির মধ্যে তুলনা! করিয়া একটি আর একটির কত 
[গুণ ব| অংশ বল! যায় না; সৃতরাং তাহাদের অনুপাত হইতে পারে ন!। যথা, 
4 মণ 6 টাকার কত অংশ তাহা বলা যায় না, কারণ 4 মণকে 6 টাকা দ্বারা ভাগ 
করা সম্ভব নহে; স্থতরাং 4 মণ ; 6 টাকা, এইরূপ অনুপাত হইতে পারে al | 

(ঘ) গুরু অনুপাত ও লঘু অনুপাত $-_অন্গপাতের রাশি ব| পদ 
দুইটি সমান হইলে তাহাকে জাম্যান্ধুপাভ ( Ratio of equality ) বলে; 
তখন উহা] এর সমান হয়! আর এ পদ দুইটি অসমান হইলে তাহাকে 
বৈষম্যানুপাত ( Ratio of inequality ) বলে। 

যদি অহপাতের পূৰ্ব্ব রাশি উত্তর রাশি অপেক্ষ৷ বৃহত্তর হয়, তবে সেই 
অম্লপাত 1 অপেক্ষা বৃহত্তর কোন অপ্রক্কৃত ভগ্নাংশ ব! পূৰ্ণসংখ্যা হয়। এ 
অনুপাতকে গুরু অনুপাত বা গুরু বৈষম্যান্থুপাত ( Ratio of greater 
inequality) বলে। আর, অঙুপাতের পূৰ্ব্ব রাশি উত্তর রাশি অপেক্ষা ক্ষুদ্ৰতর 
হইলে তাহাকে লঘু অনুপাত বা লঘু বৈষম্যান্ুপাত (Ratio of less 
inequality ) বলে। ইহা ] অপেক্ষা ক্ষুদ্ৰতর কোন ভগ্নাংশ হয়। যথা 
1:1, 2 টীকা £ 32 আনা, ইত্যাদি সাম্যান্পাত; 4:2, 5 a4: 4 মণ, 
ইত্যাদি গুরু অনুপাত; 5: 6, 3 গজ £ 7 গজ ইত্যাদি লঘু অন্থপাত। 

(ঙ) ব্যস্ত অনুপাত ঃ--দুইটি অস্ুপাতের মধ্যে যদি একটির পূৰ্ব্ব 
রাশি ও উত্তর রাশি যথাক্রমে অন্যটির উত্তর রাশি eae রাশি হয়, তাহা 
হইলে অনুপাত দুইটির যে কোলটিকে অপরটির ব্যস্ত বা বিপরীত অনুপাত 
(Inverse ratio) বা অস্তোন্তযাক (Reciprocal) বলা হয়। যথা,_93 £ 4 এর 


অনুপাত 71 
ব্যস্ত অনুপাত 4:3, এবং 4:3 ee An $ এর 
অন্যোন্তক ই, 3 এর অন্তোন্যক $ হইবে । 

(5) সরল ও মিশ্র ভেদে অনুপাত ছুই প্রকার । 4 টাকা? নাৰদ, 
ইহাকে সরল অনুপাত ( Simple ratio) বলে। আর, দুই বা ততোধিক 
অন্ুপাতের পূৰ্ব্ব রাশিগুলির ক্রমিক গুণফলকে পূৰ্ব্ব রাশি এবং উত্তর রাশিগুলির 
ক্রমিক গুণফলকে উত্তর রাশি করিয়া লিখিলে যে অনুপাত উৎপন্ন ব| গঠিত হয়, 
তাহাকে এ অন্ুপাতগুলির মিশ্র বা যৌগিক বা. সন্মিলিত অনুপাত 
(Compound ratio ) বলে | যথা__4 £5,6:7, 5:6 এই অনুপাত 
তিনটির যৌগিক অন্থপাত হইবে (4৯6১5): (57 6) বা 4271 

(ছ) অনুপাত সম্বন্ধে কয়েকটি জ্ঞাতব্য বিষয় -- 

পূৰ্ব্ব রাশি 

Aer eer tet 

(2) কোন ভগ্নাংশের লব ও হর উভয়কে একই সংখ্য! দ্বারা গুণ বা ভাগ 
করিলে ভগ্নাংশটির মানের কোন পরিবর্তন হয় না। অতএব, কোন অনুপাতের 
রাশি দুইটিকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করিলে অন্ুপাতের কোন 
পরিবর্তন হয় না। যথা__2£3, 2৯2 £ 3৯2 বা 4:6 এই অনুপাত দুইটি 
সমান। সেইরূপ, 3 ট|ঃ 4 ট|=!15 টা. £ 2051.1 

(3) গুরু অনুপাতের উভয় রাশির সহিত একই রাশি যোগ করিলে 
অনুপাতটি হ্রাসপ্রাপ্ত হয়। যথা, AA অপেক্ষা এস বা এ ক্ষুদ্রতর | 

গুরু অন্গপাতের উভয় রাশি হইতে একই রাশি বিয়োগ করিলে উহু বৃদ্ধি- 
প্রাপ্ত হয় । যথা, £ অপেক্ষা FH বা & বৃহত্তর । 

(4) লঘু অন্থপাতের উভয় রাশিতে একই রাশি যোগ করিলে অন্ুপাতটি 
বৃদ্ধিপ্ৰাপ্ত হয়। যথা, % অপেক্ষা HG বা % বৃহত্তর | 

‘আর, লঘু অন্থপাতের উভয় রাশি হইতে একই রাশি নিয়োগ করিলে 
উহা হ্বাসপ্রাপ্ত হয়। যথা, $ অপেক্ষা $=% বা ক্ষুদ্ৰতৰ ৷ i 


72 পাটীগণিত 


(5) যে প্রণালীতে কতকগুলি ভগ্নাংশের মধ্যে কোন্টি বড়, কোন্টি ছোট 
তাহা নির্ণয় করিয়া মানের ক্ৰম অনুসারে সাজান যায়, সেই প্রণালীতে কতিপয় 
অন্লুপাতকেও মানের ক্রম অনুসারে লেখা যায়। 

(6) কোন অনুপাতকে তাহার ব্যস্ত অনুপাত দ্বারা গুণ করিলে 1 হয়। 
উদাহরণ 1. 2 টাকা 3 আনা এবং 2 টাকা 10 আনার অনুপাত কত? 
2 টাকা 3 আনা-35 আনা, 2 টাকা 10 আনা-42 আনা । 

2 টা. 3 আ. ঃ 2 টা. 10 আ.-35 আ. £ 42 আ.-$$-$£-5:6. 
উদাহরণ 2. 2 মণের 1% £3 মণ 5 সেরের lyk, এই অনুপাতটিকে 
লঘিষ্ঠ আকারে প্রকাশ কর। 

2 মণের 1880 সেরের $=90 সের, 

3 মণ 5 সেরের lyy =125 সেরের &8-160 সের; 

অন্থপাতটি কচ বি =9 216, 
উদাহরণ 3. 5.7, 14 ২15 ও 9 £ 20 এর যৌগিক অনুপাত কত? 
fica যৌগিক অনুপাত = PAL = 35 = 3 £ 10. 

উদাহরণ 4. 4:7 ও 10: ৮81 
বৃহত্তর ? 

427 434} = 44, এবং 10: 11 = + = +$£384 = $$; 

10: 11 বৃহত্তর। 

উদাহরণ 5. দুইটি রাশির অনুপাত 4:5; উত্তর রাশি 65 গজ হইলে, 

পূৰ্ব্ব রাশি কত? 
পূৰ্ব্ব রাশি 4 4১13 52 52 গজ 


65 গজ “5 5x13 65 65 গজ’ 
a নিৰ্ণয় পূৰ্ব্ব রাশি=52 গজ। 
উদাহরণ 6. প্রমাণ কর যে, 11:7 অন্ুপাতের উভয় পদে একই সংখ্যা 
যোগ করিলে Sel হ্বাসপ্রাপ্ত হইবে ॥ . 


mo EE I 


অনুপাত 73 


মনে কর, উভয় পদে 2 যোগ করা হইল।+ ইহাতে উৎপন্ন অনুপাত 
হইল Ag, 
HIP =H, এবং HARE == 81; এক্ষণে, '" 91 < 99, 
c 8? অপেক্ষা $$ ক্ুদ্রতর ; Woah প্রদত্ত অনুপাত হরাসপ্রাপ্ত হইয়াছে। 
উদাহরণ 7. $ : $ কে পূর্ণসংখ্যার অনুপাতরূপে প্রকাশ কর | ' 
অনুপাতের বরাশিদ্বয়কে একই সংখ্যা দ্বারা গুণ করিলেও অনুপাতে 
পরিবর্তন হয় না। স্থতরাং এখানে 5 ও 7 এর ল. সা. গু. দ্বারা উভয় পদকে 
গুণ করিতে হইবে | 
$3 $=4x3524x35=21: 20. 
উদাহরণ 8. ক? দিনে 80 টাকা এবং খ 12 দিনে 90 টাকা বেতন 
পায়। উভয়ের বেতনের অনুপাত নির্ণয় কর। 
ক এর? দিনের বেতন 80 টাকা 
তত ৩৬017 এ] এ) SR OTe ; 
আবার, খ এর 12 দিনের বেতন 90 টাকা 


wey 1৮" ৮" বাক টাকা) 
‘% উভয়ের বেতনের অনুপাত = 8? yea $+ I= 4 এ By 
= §7=32: 21. 
প্রশ্নমাল। 52 


নিন্সের অন্ুপাতগুলির মান লঘিষ্ঠ আকারে প্রকাশ কর £-- 
(প্রথম 6টির মুখে মুখে উত্তর কর ) 


I, 10:15 2. 4:14 3. 36:54 
4. 325: 440 5, 8:114 6, 44:12 
7. 343 73 8. 44: 15% OF 125 


10. 22529 11,5225 81375 25225858112 
13. ‘16:4 14, 171 21348 


74 পাটীগণিত প্রশ্নমালা 52 ] 


15. 18 টাকা £32 টাকা 16. 21 পাউণ্ড £72 পাউণ্ড 

17, 42 মণ ঃ 35 মণ 18. 201.13 আনা £ 3 টা. 6 আনা 
19. 15 গজ :ঃ 18 ফুট 20. 3-মণ 5 সের £ 4 মণ 

21. 16 পাউণ্ড 13 শি. 4 পে. £ 50 পাউণ্ড 

22. 18 টাকা £2:4 টাকা 

23. 13 টাকা 5 আনা 4 পাই £ 16 টাকা 10 আনা ৪ পাই 

24. 2 ফুট ঃ 2 গজ 25. | ঘ্টা 20 মি, £ 3 ঘণ্টা 30.মিনিট 
26. 40 সেকেণ্ড £ 2 মিনিট 10 সেকেণ্ড 

নিঙ্ষের অনুপাতগুলির মধ্যে কোন্টি বৃহত্তম ও কোন্টি ক্ষুদ্রতম ? 
27. 10:18,4:6,7:9 28. 3:4,5:6,8:15 

29. 28 24, 4 278, 12215 30. 4:4,2:4, সঃ এ 

BE 13:85,1.%9;72,3:ঃ4 

32, 28 24216263223 

নিন্সের অনুপাতগুলিকে মানের ক্রম অনুসারে লিখ £-- 

33. 6:14,5:25,8:12 34. $28, 325, 24:34 

35. 323 48,8 2৯, 18 £ 188 

36" 6 টাকা £ 10 টাকা, 12 মণ £18 মণ, 3 গজ 2 ফুট £ 4 গজ 1 ফুট 
নিন্মের অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলিকে লঘিষ্ঠ আকারে 
লিখ :-- 

37. 14:18 38. 3h: 68 

39. 1 পাউণ্ড 5 শিলিং £ 2 পাউণ্ড 15 শিলিং 

fira অন্থুপাতগুলির মিশ্র অনুপাত নিৰ্ণয় কর $= 

40. 1:23,3:4,5:6 41. 235, 4 211, 22:25 

42. 1313:7, 14.215, 1628 

43. 2 টাকা 5 আনা £ 3 টাকা 4 আনা, 7 পাউণ্ড 12 শি. £ 3 পাউণ্ড 
20 সের £ 1 মণ 34 সের | 


অনুপাত 75 

44. দুইটি রাশির অনুপাত 32.4; পূৰ্ব্ব রাশি 15 হইলে, উত্তর রাঁশটি 
ভাড়া 

45. কোন অন্থপাতের মান $ এবং উত্তর রাশি 81; পূৰ্ব্ব রাশিটি কত? 

46. দুইটি রাশির অনুপাত 4:5; উহার পূর্ব রাশি 3 টাক! 12 আনা 
হইলে, উত্তর রাশিটি নির্ণয় কর। 

47. কোন অনুপাতের মান % ; উহার উত্তর রাশি 4 গজ 2 ফুট হইলে, 
পুর্ব রাশি কত হইবে? 

48. ক এর টাকা ঃ খ এর টাকা- 10:11; ক এর 120 টাকা হইলে, 
খ এর টাকা কত? 

49. রাজের বয়স £ হরির বয়স-3 34, হরির বয়স 28 বৎসর হইলে 
রামের বয়স কত? 

50. £: { কে পুর্ণসংখ্যার অনুপাতে প্রকাশ কর। 

51. 324 টাকাকে 11:7 অনুপাতে ক ও খ এর মধ্যে ভাগ করিয়া 
দিলে কে কত পাইবে ? 

52. ক 12 দিনে 150 মাইল এবং খ 9 দিনে 87 মাইল চলে । উভয়ের 
গতির agate নির্ণয় কর। 

53. প্রমাণ কর 13:8 অন্পাতের উভয় পদে একই সংখ্যা যোগ 
করিলে Sel sista হইবে; এবং 8:13 অনুপাতের উভয় পদে একই 


সংখ্যা যোগ করিলে উহ্‌ বৃদ্ধিপ্রাপ্ত হইবে | 
54. একখানি জাহাজ 9 দিন 14 ঘণ্টায় 2760 মাইল এবং একটি ট্রেণ 
18 ঘণ্টায় 405 মাইল যায়। উভয়ের গতির তুলনা কর। [সি. সা. ] 


55. একটি কুকুর একটি শশককে ধরিবার জন্য ছুটিল । কুকুরটি যতক্ষণে 
5 বার লাফায় শশকটি ততক্ষণে 6 বার লাফায়, কিন্ত কুকুরের 3 লাফ শশকের 
5 লাফের সমান ৷ উভয়ের গতির অনুপাত কত ? 


76 পাটীগণিত 
সমাদ্বুপাভ 


71. দুইটি অন্গপাত পরম্পর সমান হইলে তাহাদিগকে সমানুপাভ 
(Proportion) বলে | 
" . চারিটি রাশির মধ্যে যদি প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত, তৃতীয় ও চতুর্থ 
রাশির অস্থুপাতের সমান হয়, তবে ওঁ রাশি চারিটিকে সমাঙ্ছুপাতী 
(Proportional) xai যথ|-- 

(1) 4:6,1015 ইহারা সমাহইপাত। কারণ, 426=4=2; এবং 
10: 15 ==; উভয় অনুপাতের মান & বলিয়া উহারা সমাহুপাত। 

(2) 2 টাকা, 5 টাকা, 12 গজ, 30 গজ-_এই চারিটি রাশি সমান্গপাতী। 
কারণ, 2 টাকা £ 5 টাকা-$, এবং 12 গজ: 30 গজ= 8 =} | এখানে 
প্রথম রাশি দুইটির অনুপাত, তৃতীয় ও চতুৰ্থ রাশি দুইটির অনুপাতের সমান 
হওয়ায়, এ রাশি চারিটি সমানুপাতী ৷ 


লিখিবার প্রণালী £_ 4: 6=10: 15; “=” এই সমান চিহ্নটির 
পরিবর্তে ‘££?’ এই চিহ্নটিও ব্যবহার করা হয়। যথা 4:6::10: 15. 
2 গজ, 3 গজ, এবং 4 মণ, 6 মণ সমান্ুপাতী ৷ 

ইহাদিগকে 2 গজ : 3 গজ : : 4 মণ £ 6 মণ লেখা যায়। 


পড়িবার রীতি $- এ অনুপাতটি পড়িবার সময় 2 গজ অনুপাত 3 গজ 
সমান 4 মণ অনুপাত 6 মণ পড়া হয়। 

প্রত্যেক অন্থপাতের দুইটি পদ এক জাতীয় হওয়া আবশ্যক ; কিন্ত 
সমাহুপাতের অন্তৰ্গত একটি অন্থপাতের রাশিছয় একজাতীয় এবং অন্ত 
“অঙুপাতটির রাশি অন্ত জাতীয় হইতে পারে; কারণ দুইটি অহ্পাতই স্তদ্ধ 
সংখ্যামাত্র। উপরের উদাহরণ দেখ। 

IRIS প্রথম ও চতুৰ্থ রাশিকে অন্ত্য বা প্রান্তীয় রাশি 
( Extremes ), দ্বিতীয় ও তৃতীয় রাশিকে মধ্য রাশি বা মধ্যক (Means) 
বলে এবং চতুৰ্থ রাশিকে প্রথম তিন রাশির চতুর্থ জমানুপাতী (Fourth 


সমান্ুপাত 77 


proportional) বলে। যথা,_2£3:£::4:6এর 2 ও 6 অন্ত্যরাশি, 
3 ও 4 মধ্যক এবং 6 চতুৰ্থ সমানুপাতী ৷ 


72. ক্রমিক সমান্বুপাত £_সমজাতীয় তিনটি রাশির মধ্যে যদি 
প্রথম ও দ্বিতীয়ের অনুপাত দ্বিতীয় ও তৃতীয়ের অনুপাতের সমান হয়, তবে 
ওঁ রাশি তিনটিকে ক্রমিক সমানুপাতী ( In continued proportion ) 
বলে। উহাদের দ্বিতীয় রাশিকে প্রথম ও তৃতীয় রাশিদ্য়ের মধ্য সমান্গুপাতী 
( Mean proportional ) বলে, এবং তৃতীয় রাশিকে প্রথম ও দ্বিতীয় রাশির 
তৃতীয় জমান্ুপাতী ( Third proportional ) বলা হয়। 


যথা,_2, 4, 8 ক্রমিক সমানুপাতী ; কারণ, 2 £ 4 £ 24 28. 

এখানে 4কে 2 ও 8 এর মধ্য সখান্ুপাতী এবং ৪-কে 2 ও 4 এর তৃতীয় 
সমান্ুপাতী বলে | 

ক্রমিক সমান্গপাত তিনটির অধিক সমজাতীয় রাশির মধ্যেও হইতে পারে | 
যদি 5টি রাশির 1ম £ 2য় 2য় £ ওয়-ওয় £ এৰ্থ =এৰ্থ £ 5ম হয়, তবে এ রাশি 
পাচটিকে ক্রমিক সমান্ুপাতী বলে। যথা_1? 2=2: 4=4:8=8: 16 
বলিয়া 1, 2, 4, 8, 16 ক্রমিক সমান্গপাতী | 


73. ধারাবাহিক অনুপাত ১--একজাতীয় বহু রাশির পরস্পর অনু- 
পাতকে ধারাবাহিক ভাবে অনুপাত চিহ্ন দ্বারা সাজাইয়া লেখা যায় । 

যথা_9 মণ £ 4 মণ £ 10 মণ £ 12 মণ £ 14 মণ-2 24 210 £ 12 : 14 
০2215151515, 


74. সমানুপাত সম্বন্ধীয় কয়েকটি জ্ঞাতব্য বিষয় ১ 

(1) চারিটি শুদ্ধ সংখ্যা সমান্ুপাতী হইলে, অন্ত্য রাশিছয়ের গুণফল মধ্য 
রাশিঘ্য়ের গুণফলের সমান হইবে (অর্থাৎ 1ম %ধূর্থ-2য় 3য় ) | 

32522119220 বলিয়া 3x20=5x12. 


78 পাটীগণিত 


॥ প্রমাণ ১--এখানে & ৪৪7: উভয় অস্থপাতকে 5১৫20 (অর্থাৎ উত্তর 
রাশিদ্বয়ের গুণফল ) দ্বার! গুণ করিয়া HE 2 


3 
BX PX20= 32 x5 x 20 বা, 3x 20=12x5. 


এইরূপ গুণকে আড় গুণন ( Cross multiplication ) বলে | 


_ অমুসিদ্ধাত্ত ঃ- (ক) চারিটি সংখ্যা সমাহথপাতী কিনা পরীক্ষা করিতে 
হইলে প্রথম ও চতুৰ্থ সংখ্যার গুণফল এবং দ্বিতীয় তৃতীয় সংখ্যার গুণফল 
সমান কিনা দেখিবে। সমান হইলে সংখ্যা চারিটি সমানুপাঁতী হইবে, নতুবা 
হইবে Al | 

(খ) কোন সমাহ্ছপাতের যে কোন তিনটি রাশি জানা. থাকিলে, এই 
নিয়মে অপর রাশিটি পাওয়া যায়। যথা, 

একটি প্রান্ত রাশি (1ম বা! এৰ্থ)= মধ্য রাশিছয়ের গুণফল--অপর প্রান্ত 
রাশি। 

একটি মধ্য রাশি (2য় বা ওয়)-প্রান্ত রাশিদয়ের গুণফল অপর মধ্য 
qif 

(2) তিনটি রাশি ক্ৰমিক সমানুপাতী হইলে, প্রথম ও তৃতীয়ের গুণফল 
দ্বিতীয়ের বর্গের সমান হইবে | ইহা পূর্বের সিদ্ধান্ত হইতে প্রমাণিত হয়। 

প্রথম £ দ্বিতীয় £ : দ্বিতীয় £ তৃতীয়, =, - প্রথম তৃতীয় = 
দ্বিতীয় x দ্বিতীয় = (দ্বিতীয়)* ৷ 

যথা, 4, 12, 36 ক্রমিক সমান্থপাতী, ৷ * = 4১36 = (12)*. 

অনুসিদ্ধান্ত $- দুইটি রাশির মধ্য সমাহ্ুপাতী নির্ণয় করিতে হইলে, 
উহাদের গুণফলের বৰ্গমূল বাহির করিতে হইবে। উহাই নির্ণে় মধ্য 
সমানুপাতী । যথা, 9 ও 16-র মধ্য সমাহ্লপাতী = V9x16= +/144-₹12. 

(3) চারিটি রাশি সমানুপাতী হইলে-- ঢ় 

(ক) প্রথম রাশি : দ্বিতীয় রাশি £ £ তৃতীয় রাশি ঃ চতুৰ্থ রাশি:৷ 


সমান্ুপাত 09 


(খ) দ্বিতীয় রাশি £ প্রথম রাশি £: চতুৰ্থ রাশি £ তৃতীয় রাশি ৷ 
কারণ, দুইটি সমান অন্থপাতের ব্যস্ত অন্থপাতগুলিও সমান হয়। 


4: ৭5212 22] হওয়ায়? £ 4 2 21 312 হইবে ৷ 
প্রমাণও “11581, = 131.737 অৰ্থাৎ F=f 
বা) 72455 21212. 


(4) চারিটি শুদ্ধ সংখ্যা বা একজাতীয় রাশি atest হইলে 
প্রথম £ তৃতীয় £ £ দ্বিতীয় : চতুৰ্থ হইতে পারে। 


যথা, Sia 
eh RES, ex 2 8,3 
প্রমাণ 2 * 3512 ** | (উভয় পক্ষকে $ দ্বারা। 


২77 T 


(5) কোন অন্গুপাতের রাশিদ্ধযকে একই সংখ্যা দ্বারা গুণ বা. ভাগ 
করিলে, অনুপাতের মানের পরিবর্তন হয় না। যথা-- 

(ক) 3:4=3x5:4x5=15: 20; কারণ 384: 

(a) 4 £ 10-155 =?= =2: 5. 


(গ) 2:3=4:6 বলিয়া 2x5:3x5::4x3 : 6x3 হইতে 
পারে। কারণ, &11 = 3, এবং 48 = 3. 


এইবার নিয়ের সমাধানগুলি লক্ষ্য কর £ 
উদাহরণ 1. 5, 15 ও ৪এর চতুর্থ সমানুপাতী নির্ণয় কর | 
এখানে, চিনি দা 
২৮০5৯ facta সংখ্যা 15১8, 
frfa সংখ্যা = ২৪৪ 24. 
উদাহরণ 2. উচিত 54111 
$= 


এখানে, 22 $= £ Pacha সংখ্যা, 


30 পাটীগণিত 
*'* 3 সনিৰ্ণেয় সংখ্যা =£ x $, 
নিৰ্ণয় সংখ্যা = $ এ $২ $= 3£. 
উদাহরণ 3. কোন্‌ সংখ্যা 4 ও 64-র মধ্য সমানুপাতী ? 
frf সংখ্যা V4x 64 = ৮256-16. 


উদাহরণ 4. পাচটি ক্রমিক সমান্নৃপাতী সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 

4 হইলে, পঞ্চম সংখ্যাটি কত? 
প্রথম _ দ্বিতীয় তৃতীয় চতুৰ্থ 

0887১ asta al 

প্রথম কম, ওয়, ওয় at, HEE ee 

pea a ভয় ধর্ gy ই সঁসহ সই (মল) -a 

পঞ্চম সংখ্যা x 1 =প্রথম সংখ্যা x 16 

পঞ্চম সংখ্যা =2 x 16 = 32, 

উদাহরণ 5. চারিটি সংখ্যার মধ্যে প্রথম £ দ্বিতীয়-2 : 3, 
দ্বিতীয় £ তৃতীয়-4 : 5, তৃতীয় : চতুর্ণ-6 : 7 হইলে; প্রথম ও চতুর্থ 
সংখ্যার অনুপাত কত? 

<! প্রথম _2 দ্বিতীয়_4 তৃতীয় 6 


প্রথম _ 16 

চতুৰ্থ 35, 

উদাহরণ 6. ক এর টাকা খ এর টাকার £ এবং খ এর টাকা গ এর 
টাকার 1$ গুণ। ক ও গ এর টাকার অনুপাত কত? 


ক এর টাকা-খ এর টাকার কু .« ৯১১১ 


** প্রথম ও চতুৰ্থ সংখ্যার অস্থপাত-16 £ 35, 


সমান্ুপাত ৪1 


৷, খ এর টাকা=গ এর টাকার 1$, ~. Serene 
ৰ গ এর টাকা 15 


. ক এর টাক! ব.এর টাক| 3১:6_.9 gely 
T খ এর টাকা গ এর টাকা 45 10’ í ie 


í Tel 


ৰু rata, A +", ক এর টাকা ঃ ৰল 9:10. 


উদাহরণ 7. ক ও খ‘এর অনুপাত 2:3, খ ওগ এর অনুপাত 
4:5 এবং ৭ ওঘ এর Byte 6:7 হইলে, ৮7711 
একত্র অনুপাত নিৰ্ণয় কর। 

2 4 t 6 

[ প্রথম খালী ব-, 25, 785... oe Ht 

একত্র অনুপাত নির্ণয় করিতে হইলে উপরের নন এরূপ 
ভগ্নাংশে পরিণত করিতে হইবে যেন প্রথমটির হর দ্বিতীয়টির লবের সমান 

বং দ্বিতীয়টির হুর তৃতীয়টির লবের সমান হয়। 

ক _2 2x4x6_ 48 


এক্ষণে, 


ত, vre 2, খৃ: গ=?72 : 90, S: ঘ=90 : 105 
খ 2 গঃ ঘ-48 : 72:90: 105=16; 24 : 30: 35, 


[ দ্বিতীয় প্রণালী ] ক : খ=2: 3, 
থ: গদৰ 5=]1 7 = 4%, 
গঃঘ-6:2-128-1 8 2 6৮5 = 5৮ 

এ কহখ ও গর ঃ ঘল2 23 5 6 25716 824 530.8 35. ( 


82 পাটীগণিত 


উদাহরণ ৪. 5:3 অনুপাতে দুধ ও জল মিশ্রিত করিয়া 1 মদ 
32 সের হইল। দুধ ও জলের পরিমাণ নিৰ্ণয় কর। 

1 মণ 32 সের-72 GA! এখানে, অনুপাত 5:3, অর্থাৎ 543 বা 
8 ভাগের মধ্যে 5 ভাগ দুধ ও 3 ভাগ জল । 72 সের--৪-9 সের | 

*"* দুধের পরিমাণ-০9১৮5 সের _45 সের] মণ 5 সের, 

এবং জলের পরিমাণ= 72 সের _ 45 সের -27 সের | 

উদাহরণ 9. 48 গ্যালন জল-মিশ্রিত মদে মদ ও জলের অনুপাত 
7:5. উহাতে আর কত মদ মিশাইলে মদ ও জলের অনুপাত 3 £ 2 হইবে | 

প্রথম মিশ্রণে অনুপাত 7:5 হওয়ায় 7+5 বা 12 ভাগের মধ্যে 7 
ভাগ মদ ও 5 ভাগ জল, অৰ্থাৎ Ye অংশ মদ ও কুন অংশ জল | 

»* মদের পরিমাণ = 48 গ্যালন x = 28 গ্যালন, 

এবং জলের পরিমাণ = 48 গ্যালন — 28 গ্যালন =20 গ্যালন। 

দ্বিতীয় মিশ্রণে জলের পরিমাণ 20 গ্যালনই আছে, এবং অনুপাত 3 32, 

সুতরাং মোট মদের পরিমাণ _3 4 মোট মদের পরিমাণ 3 
জলের পরিমাণ L 20 গ্যালন 2 
+ মোট মদের পরিমাণ =$ x 20 গ্যা._30 গ্যালন। 

আরও ( 30—28 ) q 2 গ্যালন মদ মিশাইতে হইবে ৷ 


প্রশ্নমাল। 53 
নিম্বলিখিত রাশিগুলির চতুৰ্থ সমানুপাতী নির্ণয় কর ৪ 
(প্রথম এটির মুখে মুখে উত্তর কর ) 
4, 6, 8. 2. 10, 12, 15. 3. 33, 22, 18 টাক! 
ht 55 512: 57 86.) 12, "24, 8: 


ES iE LEGG; 2°. | 
2 টাকা 3 আনা, 2 টাকা 10 আনা, 1 টাকা 9 আন| ৷ | 


1 Ae 


10. 
il. 
12. 


সমান্ুপাত 83 
2 টাকা 8 আনা; 3 টাক! 2 আনা, 15 গজ । 
22 সের, 24 সের, 33 টাকা | 
2 শি. 6 পে., 3 শি. 4 পে., 2 ফুট 9 ইঞ্চি ৷ 


নিঙ্গের রাশি দুইটির তৃতীয় সমান্ুপাতী নিৰ্ণয় কর 2 


( প্রথম এটির মুখে মুখে উত্তর কর ) 
6, 10. 14. 12) 18. 15.' 3%, 34 
‘16, ‘18. 10171: 
3 টাকা 6 আনা, 3 টাকা 12 আনা। 
1 ঘণ্টা 20 মিনিট, 1 ঘণ্টা 40 মিনিট । 


নিন্সের জমানুপাতী রাশিগুলির মধ্যে লুপ্ত রাশিগুলি নির্ণয় 


20. 
22. 


12, 16, *, 20. 21. 4, +, 9, 133. 
*, 7, 30, 42. 23. 6,14, * 35 টাকা। 


নিম্নলিখিত রাশিদ্বয়ের মধ্য-সমানুপাতী নিৰ্ণয় কর ঃ-- 


24. 
28. 
3]. 
32. 


33. 


3,27. 25 4,36 ~ 26. 25, 81:1, 27. 16, 25. 
43. 29. 14,67. 30. 14 গজ, 56 গজ | 

19, "036. 

164 এ ১9৭ জোর রাশির! 

2 টাকা 4 আনার সহিত 3 টাকা 6 আনার যে অনুপাত, 30 


মিনিটের সহিত কোন্‌ রাশির সেই অনুপাত ? 


34. 


14, 16, 35, 42 কি সমান্ুপাতী? যদি না হয়, তবে চতুর্থ রাশি 


" কত হইলে উহার! সমান্ুপাতী হইবে? 


35. 


3% 6, 68, 12$ কি সমানুপাতী ? যদি না হয়, তবে তৃতীয় 


রাশি কত হইলে উহার! সমান্ুপাতী হইবে? 


84 '_ পাটীগণিত [প্ৰশ্নমাল! 53 ] 


36. 49 ও কোন, রাশির যে অন্থপাত, সেই রাশি ও 81-র সেই অনুপাত 
হইলে, এ রাশিটি কত? 

37. এমন একটি রাশি নির্ণয় কর যেন ly, এর সহিত তাহার যে 
অনুপাত, তাহার সহিত 83% এরও সেই অনুপাত হয়! 

38. সাতটি ক্রমিক সমান্থপাতী সংখ্যার প্রথমটি: 2, এবং দ্বিতীয়টি 4 
হইলে, সপ্তম সংখ্যাটি কত? 

39... পাচটি ক্রমিক সমানুপাতী সংখ্যার প্রথম ও দ্বিতীয়ের অন্লপাত 
1:2, এবং প্রথম সংখ্যাটি 5 হইলে পঞ্চম সংখ্যাটি কত? 

40. চারিটি সংখ্যার প্রথম ও দ্বিতীয়ের অনুপাত 2:3, দ্বিতীয় ও 
তৃতীয়ের অন্থপাত 4 £ 5, তৃতীয় ও চতুর্থের অনুপাত 63; সংখ্যাগুলির 
পরস্পর অনুপাত নিৰ্ণয় কর | 

41. রাম ও হরির বয়সের অনুপাত 3:4, হরি ও যদুর বয়সের 
অন্গপাত 12513; রাম ও যদুর বয়সের অনুপাত কত? 

42. _কঃখ=2:3,, থঃগ=4ঃ:?7, শঃঘল5 £ 6, হইলে, 
কঃঘকত? PiN: ঘকতনির্ণয় কর। 

43. ক এর বয়স খ এর বয়সের গু এবং গা এর বয়স খ এর বয়সের 
এষ গুণ। Se tag বয়সের অনুপাত কত? গাএর বয়স 30 বৎসর 
হইলে ক এর বয়স কত? 

44. 1224 টাক| ক, খ ও গ কে এরূপে ভাগ করিয়া দাও যেন তাহাদের 
অংশের অন্থপাত 3 £ 4 £ 5 হয়। 

45. দুইটি, সংখ্যার Rte 3 £4 এবং উহাদের ল. সা. গু, 180, 
সংখ্যা দুইটি নিৰ্ণয় কর। ৷ 

46. রামের টাকার 3, হরির টাকার $ এর সমান। উহাদের মোট 
1400 টাকা থাকিলে, কাহার কত টাকা আছে? 

47. দুইটি সংখ্যার অনুপাত 5:8 এবং উভয়ের অন্তর 69 হইলে, 
সংখ্যা দুইটি নিৰ্ণয় কর। 


ত্ৰৈরাশিক 85 


48. কও খএর বর্তমান বয়সের অনুপাত 4:5, 5 বংসর পরে উহাদের 
বয়সের অনুপাত 5 £ 6 হইবে; উহাদের বর্তমান বয়স কত? 

49. চার বৎসর পূর্বে ক ও খ এর বয়সের অনুপাত 11 £ 14 ছিল এবং 
4 বৎসর পরে তাহাদের বয়সের অনুপাত 13 £ 16 হইবে। উহাদের বৰ্ত্তমান 
hs 

0... দুইটি সংখ্যার অনুপাত 3: 23; কিন্তু উভয় সংখ্যা হইতে 11$ 
[জীনত লি দিক দূত বত 

51. ক ও খএর বয়সের সমষ্টি 60 বৎসর । 3 বৎসর পূৰ্ব্বে তাহাদের 
বয়সের অনুপাত 4:5 ছিল, 3 বৎসর পরে তাহাদের বয়সের অনুপাত কত 
হইবে? 

“52. 180 গ্যালন জল-মিশ্রিত মদে জল ও মদের অনুপাত 2:3; জল ও 
মদের পরিমাণ নির্ণয় কর। 

53, 35 সের জল-মিশ্রিত দুঞ্ধে দুগ্ধ, ও জলের অনুপাত 5:2 আছে। 
উহাতে আর কত জল মিশ্রিত করিলে দুগ্ধ ও জলের অন্ুপাত.2£]. হইবে? 

54, কোন পাত্রে সমপরিমাণে দুধ ও জল মিশাইয়. 1 মণ:2.লের হইল | 
উহাতে আর কত সের দুধ মিশাইলে দুধ ও জলের অনুপাত 4: 3 হইবে? 

55. কোন চৌকিদার একটি চোরকে ধরিবার জন্য ছুটিল। চৌকিদার 
যে সময়ে 4 বার পদক্ষেপ করে চৌরটি ততক্ষণে 5 বার পদক্ষেপ করে; কিন্ত 
চৌকিদার 6 বার পদক্ষেপে যতদুর যায় Cota বার CRE ত চি 
উভয়ের গতিবেগের অনুপাত কত? 


75. ত্ৰৈরাশিক 
= সমান্থপাতী চারিটি রাশির মধ্যে প্রথম তিনটি রাশি দেওয়া রিনার 


রাশি নির্ণয় করিবার প্রণালীকে ত্রৈরাশিক (Rule of Three) বলে | তিনটি 
রাশি অবলম্বনে নির্ণয় করা হয় বলিয়া এই প্রণালীকে ত্রৈরাশিক বলা! হয়| 


86 পাটীগণিত 


ইহা চতুৰ্থ সমান্ুপার্তী নির্ণয়ের অনুরূপ । দ্বিতীয় ও তৃতীয় রাশির 
গুণফলকে প্রথম রাশি দ্বারা ভাগ করিলে চতুর্থ রাশি পাওয়া যায়। এঁকিক 
নিয়মে যে সকল প্রশ্নের সমাধান করা যায়, ত্রৈরাশিকের সাহায্যেও তাহাদের 
সমাধান করা যায়। 

ত্রৈরাশিক দুই প্রকার; সমস্ত বা সাধারণ ত্রৈরাশিক (Direct rule 
of three) এবং ব্যস্ত বা বিলোম বা বিপরীত ত্রৈরাশিক (Inverse rule of 
three)! যদি তৃতীয় রাশি ও নির্ণেয় রাশির অন্থপাত প্রথম ও দ্বিতীয় রাশির 
অনুপাতের সমান হয় অর্থাৎ দ্বিতীয় রাশি প্রথম রাশি অপেক্ষা বড় বা ছোট 
হইলে যদি নিৰ্ণেয় রাশিও তৃতীয় রাশি অপেক্ষা বড় ব| ছোট হয়, তবে তাহাকে 
সমস্ত ত্ৰৈরাশিক বলে । আর ইহার বিপরীত হইলে অর্থাৎ প্রথম রাশি অপেক্ষা 
দ্বিতীয় রাশি বড় বা ছোট হইলে, তৃতীয় রাশি অপেক্ষা নির্ণের রাশি ছোট বা 
বড় (পূৰ্ব্বটির বিপরীত ) হইলে তাহাকে ব্যস্ত ত্ৰৈরাশিক বলে। 

ত্রৈরোশিকে যে তিনটি রাশি দেওয়া থাকে, তাহাদের দুইটি রাশি একই 
জাতীয় এবং তৃতীয় রাশি ভিন্ন জাতীয় হইবে; facta রাশিটি তৃতীয় রাশির 
সমজাতীয় হইবে | 

সাজাইবার সময় এক জাতীয় রাশি দুইটির মধ্যে অনুপাত চিহ্ন বসাইবে। 


ত্রৈরাশিক জাজাইবার ও চতুর্থ রাশি নিৰ্ণয় করিবার প্রণালী £_ 

(৫). প্রথমে নিৰ্ণেয় রাশিকে চতুর্থ সমান্পাতী ধরিয়া উহাকে সমান্পাতের 
চতুৰ্থ স্থানে বসাইবে। স্থতরাং চতুৰ্থ স্থানে “নির্ণেয় রাশি” ব| “ক” লিখিবে। 
উহার বাম দিকে অনুপাত চিহ্ন (3) বসাইয়া তাহার বামে তৃতীয় স্থানে নিৰ্ণয় 
রাশির সমজাতীয় ও সমপ্ররুতিবিশিষ্ট রাশিটিকে বসাইবে এবং তাহার 
বামে “£ £, চিহ্ন বসাইবে | 

(2) অপর দুইটি সমজাতীয় রাশির মধ্যে কোন্টি প্রথম ও কোন্টি দ্বিতীয় 
স্থানে বসাইতে হইবে তাহার নিয়ম এই যে-_প্রথমে মনে মনে স্থির করিবে যে 
নিৰ্ণেয় রাশিটি তৃতীয় রাশি অপেক্ষা বড় বা ছোট হইবে । এইভাবে নির্ণেন্ 


ত্ৰৈৱাশিক 87 
রাশিটি বড় হইবে মনে হইলে অবশিষ্ট রাশি দুইটির মধ্যে বড়টিকে দ্বিতীয় স্থানে 
এবং তাহার বামে e চিহ্ন দিয়া অন্যটিকে প্রথম স্থানে বসাইবে। আর যদি 
facta রাশি ছোট হইবে মনে হয়, তবে উভয় রাশির মধ্যে ছোটটিকে দ্বিতীয় 
স্থানে ও অন্যটিকে প্রথম স্থানে বসাইবে। অর্থাৎ বড় মনে হইলে বড়টিকে এবং 
ছোট মনে হইলে ছোটটিকে দ্বিতীয় স্থানে বসাইতে হয়। 

(3) প্রথম ও দ্বিতীয় স্থানের রাশিদ্ধয়কে সমশ্রেণীর অর্থাৎ একই এককে 
পরিণত করিয়া লিখিবে এবং তৃতীয় স্থানের রাশিটি মিশ্ররাশি হইলে তাহাকে 
এক শ্রেণীতে পরিণত করিয়া লইবে। 


_ দ্বিতীয় রাশি x তৃতীয় রাশি | 
(4) তারপর, facta পাতিল মিরা রানি হইবে । এই 
facts রাশি তৃতীয় রাশির সমশ্রেণীর হইবে | 


উদাহরণ 1. 14 সের দুধের মূল্য 6 টাক| 2 আনা হইলে দেড় মণ দুধের 
মূল্য কত? 
দেড় মণ = 60 সের, 6 টাকা 2 আনা-6& টা. = টাকা 
14 £ 60 : £ 42 £ facta মূল্য (টাকায় ) 


Z _ 60x4% 5, _6০১49 7 = 105 
+ ft মূল্য= ৰু টান টা. দু টা. 


=26 টাক! 4 আন! | 


[ দ্ৰষ্টব্য £_এখানে facta রাশিকে সমাহুপাতের চতুৰ্থ স্থানে বসান হইল 
উহা মূল্য বলিয়া উহার সমশ্রেণীর হইল 6 টাকা 2 আনা, TON 6 টাকা 
2 আনা তৃতীয় স্থানে বসিবে। দেখ, উহাকে টাকায় পরিণত করিয়| 
68 টা. বা এ টাকাকে তৃতীয় স্থানে বসান হইয়াছে। উহাকে আনায় পরিণত 
করিয়া 98 আনাকেও এ স্থানে বসান যাইত, তখন উত্তর আনায় হইত। 
অবশিষ্ট রাশি দুইটি 14 সের ও দেড় মণকে একই এককে পরিণত করার জন্য 
1 মণ 20 সেরের স্থানে 60 সের করা হইল। এইবার মনে মনে প্রশ্ন করা 


88 পাটীগণিত 

হইল-.14 সেরের দাম অপেক্ষা 60 সেরের দাম বেশী বা কম হইবে? বুঝা 
গেল, দাম বেশী হইবে | সেইজন্য 14 ও 60 এর মধ্যে যেটি বেশী তাহাকে অর্থাৎ 
60 কে দ্বিতীয় স্থান এবং 14 কে প্রথম স্থানে বসান হইল । ] 


' উদাহরণ 2. 110 জন লোকে 18 দিনে একটি কাজ করিতে 
12 জন লোকে কৃত দিনে Sel করিবে? 
11, 12510 218 + ক (দিন) 
5, কু ও, দিন =15 দিন, 
th নিৰ্ণেয় সময় =15 দিন | 
ber £ লোক c@taton-ate করিতে কম দিন সর লাগে বলিয়া 
10 জন ও 12 জনের মধ্যে কমটিকে অর্থাৎ 10 কে দ্বিতীয় স্থানে বসান 
হইয়াছে। ইহা ব্যস্ত ত্ৈরাশিকের প্রশ্ন। মনে রাখিবে লোক বাড়িলে সময় 
কম লাগিবে, আর লোক কমিয়। গেলে সময় বেশী লাগিবে । ] 
উদাহরণ 3; কোন সম্পত্তির ? অংশের মূল্য, 2100 টাকা হইলে উহার 
এগার 
E: 4i: 2100 : নিৰ্ণের মূল্য ( টাকায় ) 


42100 4x2100x 4 7 
জা টা.= ন টা. = 1600 টাকা | 


অব $ এর মধ্যে কোন্টি বড় তাহা স্থির করার 
প্রয়োজন নাই। যতু অংশের মূল্য নির্ণয় করিতে বলিবে তাহাকেই দ্বিতীয় 
স্বান বসাবে] :. . 

7উদ্দাহরণ। 4. : ফে টাকায়.16 জন লোককে 24 দিন খাওয়ান যায়, তাহাতে 
30 জন লোককে কতদিন খাওয়ান যাইবে? 

H kik BO 410612 £ 24 2 নিৰ্ণেয় রাশি (দিনে ) 

SSD নি রাশি 534 দিন = 12$ দিন | 


ত্ৰৈরাশিক 89 


উদাহরণ 5. 30টি ছাগল বা OB গরুর মূল্য 450 টাক! হইলে, 10টি 
ছাগল ও 5টি গরুর মোট মূল্য কত? 
30টি ছাগল =9টি গরু, 
+, 10টি ছাগল-3টি গরু, -* 10টি ছাগল + 5টি গরু-৪টি গরু; 
সুতরাং 9: 8: 450 নিৰ্ণেয় মূল্য (টাকায় ) 
'* নির্ণে় মূল্য -৪+$০ FY, = 400 টাকা | 
উদাহরণ 6. কোন দুর্গে 550 জন সৈন্যের 30 দিনের খাদ্য আছে। যদি 
6 দিন পরে আরও 50 জন সৈন্য কোন খাদ্য না আনিয়া এ দুর্গে আশ্রয় লয়, 
তবে অবশিষ্ট খাছ্যে সকলের আর কত দিন চলিবে? 
6 দিন পরে 550 জনের ( 30-6 ) বা 24 দিনের খাদ্য অবশিষ্ট ছিল, তখন 
'লোকসংখ্য। হইল ( 5504-50 ) বা 600 F4 | 
স্ৃতরাং 600 : 550 : £ 24 £ facts রাশি ( দিনে) 
৷ নিৰ্ণেয় রাশি = ৮৩২ দিন =22 দিন | 
উদাহরণ 7. যদি 12 জন লোক প্রত্যহ 9 ঘণ্টা খাটিয়া 16 দিনে একটি 
কাজ করিতে পারে, তবে 18 জন লোক প্রত্যহ 8 ঘণ্টা খাটিয়া কত দিনে 
কাজটি করিবে? 
12 জন লোকে 9x16 বা! 144 ঘণ্টায় কাজটি করে। প্রথমে দেখা 
যাউক যে 18 জন লোকে মোট কত ঘণ্টায় উহা! করিবে | j 
18 : 12 : : 144 : নিৰ্ণেয় রাশি (ঘণ্টায়) 
e নিৰ্ণেয় রাশি = ঘ.=96 ঘণ্টা ; 
প্রত্যহ 8 ঘণ্টা খাটিলে মোট (96-8 ) বা 12 দিন লাগিবে । 
প্রশ্নমাল। 54 
1. 120টি আমের মূল্য 15 টাকা হইলে, 225টি আমের মূল্য কত? 
*2.:039 জন লোকের মোট দৈনিক আয় 117 টাকা হইলে, 50 জনের 


মোট দৈনিক আয় কত? 


90 পাটীগণিত [ প্রশ্নয়াল৷ 54 ] 


3. 2 টাকা 4 আনায় এক ডজন কলম পাওয়| গেলে, 3 টাকা 12 আনায় 
কয়টি কলম পাওয়া যাইবে ? 

4. 30 মণ তৈলের পরিবর্তে 12 মণ চিনি পাওয়া গেলে, 55 মণ তৈল 
দিয়া কত চিনি পাওয়া যায় ? 

5. কোন ছাত্রাবাসে 320 জন ছাত্রের জন্য দিন 3 মণ চাউল লাগে ॥ 
ছাত্রসংখ্যা 40 জন কমিয়া গেলে প্রত্যহ কত চাউল লাগিবে? 

6. 50 মাইলের রেলভাড়া 1 টাকা: 4 আনা হইলে, 3 টাকা 8 আনা 
' কত মাইলের ভাড়া? 

7. যে খাদ্যে 18 জনের 12 দিন চলে তাহাতে 27 জনের কত দিন 
চলিবে? 

8. 21 জন লোকে যে কাৰ্য্য 16 দিনে করে, কতজন লোকে তাহা! 
24 দিনে করিবে? 

9. কোন পথের % অংশের দৈর্ঘ্য 25 মাইল হইলে, তাহার 2 অংশের 
দৈর্ঘ্য কত? 

10. কোন সম্পত্তির £ অংশের মূল্য 1260 টাকা হইলে, উহার $ অংশের 
মূল্য কত? 

11. 2 সের 3 ছটাক চিনির মূল্য 4 টাকা 6 আনা হইলে, 3 টাক) 
8 আনায় কত চিনি পাওয়া যাইবে? 

12. টাকায় 4 পাই হিসাবে আয়কর দিয়! এক ব্যক্তির 3760 টাকা থাকে | 
তাহার মোট আয় কত? 

13. মোট আয়ের প্রতি টাকায় 5 আনা 4 পাই খরচ করিয়| 150 টাকা৷ 
10 আনা ৪ পাই খরচ হইলে, মোট আয় কত? 

14. কোন কাজ 12 জন লোকে 30 দিনে করিতে পারে | উহা 20 দিনে 
করিতে হইলে আর কতজন অতিরিক্ত লোক লাগিবে? 


ত্ৰৈরাশিক 91 


15. যখন এক বুশেল গমের মূল্য 12 শিলিং 6 পেন্স তখন 5 পেনি 
মূল্যের পাউরুটির ওজন 4 আউন্স হয়। এক বুশেল গমের মূল্য 10 শিলিং 
হইলে, এ রুটির ওজন কত হইবে? 

16. প্রতি মণ গমের মূল্য 10 টাকা 8 আনা হইলে ছুই আনায় 4 ছটাক 
ওজনের রুটি পাওয়া যায়। ছুই আনায় যখন 33 ছটাক ওজনের রুটি পাওয়া 
যায়, তখন এক মণ গমের মূল্য কত? 

17. চাউলের মূল্য মণ প্রতি, 18 টাকা 12 আনা হইলে 64 জন লোক 
খাওয়াইতে যত টাকা ব্যয় হয়, চাউলের দর 15 টাক! হইলে, সেই ব্যয়ে কত 
জনকে খাওয়ান যাইবে? 

18. একটি দুর্গে 1000 সৈন্যের 70 দিনের রসদ মজুত আছে। যদি 
20 দিন পরে এ দুর্গে আরও 200 সৈনিক আশ্রয় লয়, তবে অবশিষ্ট খান্তে 
সকলের আর কত দিন চলিবে? [ প্রে. ছাত্র, 1930 ] 


19. ক যতক্ষণে 8 গজ দৌড়ায় খ ততক্ষণে 9 গজ দৌড়াইতে পারে । 
উভয়ে একসঙ্গে দৌড়াইতে আরম্ভ করিয়া খ যখন 252 গজ দৌড়ায়, ক 


তখন কত গজ পশ্চাতে থাকিবে? [ ক. প্র. 1913 ] 
20. কোন দুর্গে 2050 জন সৈন্যের 7 সপ্তাহের খাদ্য আছে। কতজন 
সৈন্য চলিয়া গেলে এ খাদ্যে 10 সপ্তাহ চলিবে? 


‘21. 3 জন পুরুষ ও 4 জন বালক একটি কাজ 6 দিনে করিতে পারে । 
9 জন পুরুষ ও 12 জন বালক উহা! কত দিনে করিবে? 
22. 8 জন পুরুষ বা 12 জন স্ত্রীলোক 25 দিনে একটি কাজ করিতে 


পারে | 6 জন পুরুষ এবং 11 জন স্ত্রীলোক কত দিনে Gel করিতে পারিবে? 
[ ক. প্র. 1928 ] 


23. 15 জন লোকে একটি কাজ 20 দিনে করিতে পারে । আরও 
কত জন লোক নিযুক্ত করিলে এ কাজটি এ সময়ের & অংশ সময়ে করা যাইবে? 


92 পাটীগণিত [ প্রশ্নমালা 54 ] 


24. 10 জন পুরুষ অথবা 15 জন স্ত্রীলোক 60 দিনে কোন কাজ সম্পন্ন 
করিতে পারে। 4 জন পুরুষ এবং 14 জন স্ত্রীলোক একত্রে কত দিনে উহা 
সম্পন্ন করিবে? [ cg. ছাত্র. 1938] 

25. যদি 16 জন লোক প্রত্যহ 6 ঘণ্টা খাটিয়া 10 দিনে একটি কাজ 
করিতে পারে, তবে 10 জন লোক প্রত্যহ ৪ ঘণ্টা খাটিয়া কত দিনে উহা 
করিতে পারিবে? 

26. 2 জন পুরুষ ও 3 জন বালকের সমান কাজ করিতে পারে। যদি 
5 জন পুরুষ ও 9 জন বালক একটি কাজ 17 দিনে করিতে পারে, তবে 9 জন 
পুরুষ ও 12 জন বালক কতদিনে এ কাজটি করিতে পারিবে ? [ক. প্র. 1926] 
_ 27. প্রতি টাকায় 9 পাই হিসাবে আয়কর এবং এক আনা! হিসাবে 
প্রভিডেন্ট ফণ্ডে জম! দিয়া এক ব্যক্তি তাহার বেতনের মধ্যে 445 টাকা 
5 আনা পায়। তাহার পুরা বেতন কত? [ক. প্র. 1932] 

28. যদি 8 জন পুরুষ অথবা 15 জন স্ত্রীলোক 30 দিনে 120 টাকা 
উপাৰ্জ্জন করে, তবে 21 জন পুরুষ ও 24 জন স্ত্রীলোক 45 দিনে কত টাকা 
উপায় করিবে? [ক. প্র: 1907] 
- 29. ‘যদি 5টি ষাড় অথবা 7টি ঘোড়া 87 দিনে একটি মাঠের ঘাস 
খায়, তবে 2টি ষাঁড় ও 3টি ঘোড়া কত:দিনে সেই ঘাস খাইবে ? -[ সি. সা.] 

30. কতকগুলি কামান হইতে 4 -খিনিট; অন্তর গোলাবর্ষণ করিলে 
1 ঘণ্টায় 24900 লোক মার! যায়। 3 মিনিট অন্তর সমপরিমাণ গোলা- 
বর্ষণ করিলে ওঁ সময়ে কত লোক মারা যাইবে ? 


চতুৰ্থ অধ্যায় 
পরিমিতি ( Mensuration ) 

79. আয়তক্ষেত্ৰ $ 

আয়তক্ষেত্ৰ ও বৰ্গক্ষেত্ৰ কাহাকে বলে এবং তাহাদের ক্ষেত্রফল প্রভৃতি 
নির্ণয়ের প্রণালী সম্বন্ধে পূৰ্ব্বে আলোচন! করা হইয়াছে। 

আয়তক্ষেত্রের পরিদীম। উহার চারি বাহুর সমষ্টি ; 

== দৈঘ্য ২24 -প্রন্থ *2=2 (দৈৰ্ঘ্য + প্রস্থ) ৷ 

আয়তক্ষেত্রের ক্ষেত্ৰফল = দৈৰ্ঘ্য “প্ৰস্থ ৷ 

5 উহার দৈৰ্ঘ্য = ক্ষেত্ৰফল + প্ৰস্থ, এবং প্রস্থ = ক্ষেত্ৰফল = দৈৰ্ঘ্য | 

আয়তক্ষেত্রের কৰ্ণ--আয়তক্ষেত্ৰের দুইটি বিপরীত কৌণিক বিন্দুর 
সংযোজক সরলরেখাকে উহার কর্ণ বলে। সুতরাং উহার কর্ণ একটি 
সমকোণী ত্রিভুজের অতিভুজ হইল | রি 

A ( কৰ্ণ )*= (দৈৰ্ঘ্য )*+( প্রস্থ )*, 

কর্ণ = দৈৰ্ঘ্য: + AR" 

উদদীহরণ। পার্শ্বের চিত্রে Ty, ৰি 
ও খঘ দুইটি কৰ্ণ। কখঘ একটি 
সমকোণী ত্ৰিভুজ, উহার কখ বাহু= 
4 ইঞ্চি এবং কঘ বাহু=3 ইঞ্চি। 

, (কর্ণ)-4হ বর্গ ইঞ্চি+ 
32 বর্গ ইঞ্চি =25 বর্গ ইঞ্চি ৷ 

; কর্ণ ৮25 ইঞ্চি5 ইঞ্চি। ক 


বর্ক্ষেত্রের পরিসীমা = উহার চারি বাহুর সমষ্ট 
_ বাহু৯4 (4 বর্গক্ষেত্রের সব বাহুই সমান ) 


94 পাটীগণিত 

বর্গক্ষেত্রের ক্ষেত্ৰফল = একটি বাহুর বর্গ = দৈৰ্ঘ্য: প্রস্থ 

"* বৰ্গক্ষেত্ৰের বাহু= / ক্ষেত্রফল 

এবং বর্গক্ষেত্রের কৰ্ণ= 72 (বাহু)? = বাহু ৯ VOI 

দ্রষ্টব্য £_গৃহের মেঝে, ছাদ ও দেওয়ালগুলির প্রত্যেকটি এক একটি 
"আয়তক্ষেত্ৰ | 

অতএব, মেঝের বা ছাদের ক্ষেত্ৰফল = দৈর্ঘ্য প্রস্থ ; 

চারি দেওয়ালের ক্ষেত্রফল--2 ( দৈৰ্ঘ্য--প্রন্থ ) x উচ্চতা | 

আয়ত ও বৰ্গক্ষেত্ৰ সম্বন্ধীয় পূৰ্ব্বে যে প্রশ্নমালাগুলি দেওয়া হইয়াছে তাহা 
দেখ। এখানে সামান্য কয়েকটি মাত্র প্রশ্ন দেওয়| হইল। 


প্রশ্নমাল। 55 


1. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 ফুট ও প্রস্থ 9 ফুট, উহার কর্ণ. 


নির্ণয় কর। 

2. প্রত্যেক ছাত্রের বসিবার জন্য 4 ফুট ১30 ইঞ্চি পরিমাণ স্থান প্রয়োজন 
হইলে, 20 গজ 28 ফুট পরিমাণ গৃহে কত ছাত্রকে বসান যাইবে? [ পা. প্র. ] 

3. একটি আয়তক্ষেত্রের পরিসীমা 700 গজ এবং উহার দৈর্ঘ্য ও প্রস্থের 
অনুপাত 4: 3 হইলে, উহার দৈর্ঘ্য ও প্রস্থ কত? 

4. একটি বর্গক্ষেত্রের পরিমাণ 31 একর 1025 বর্গ পোল হইলে, উহার 
দৈৰ্ঘ্য কত? 

5. একটি আয়তাকার তৃণক্ষেত্রের বাহুগুলির অনুপাত 2:3 এবং প্রতি 
বৰ্গগজে 4 পেন্স হিসাবে উহাতে ঘাস লাগাইতে 14 পাউণ্ড 8 শিলিং ব্যয় হয়। 
Bala দৈৰ্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর। [কু ইন্‌. ] 

6. একটি রাস্তার দুই পার্শ্বে দুইটি অট্টালিকা আছে। রাস্তার কোন 
এক স্থান হইতে একটি 25 ফুট দীর্ঘ মই একদিকের গৃহপ্রাচীরে লাগাইয়| দেখা 
গেল উহার অগ্রভাগ 20 ফুট উপরে প্রাচীর স্পর্শ করিয়াছে। প্ৰস্থান হইতেই 


পরিমিতি 95 
মইটিকে অপর দিকে গৃহপ্রাচীরে লাগাইলে উহার অগ্রভাগ 24 ফুট উপরে 
প্রাচীর স্পৰ্শ করিল। রাস্তাটির পরিসর কত? 

7. একটি জলাশয়ে একটি কমলকলিকার অগ্রভাগ জলের উপর বিতস্তি 
প্রমাণ (4 হাত ) উন্নত ছিল, কিন্তু বাযুচালিত হইয়া Sel ক্ৰমশঃ সরিয়| ঠিক 
2 হাত দূরে জলমগ্ন হইল | জলের গভীরতা কত? [লীলাবতী ] 

8. একটি বৰ্গক্ষেত্ৰ পাকা করিতে প্রতি একর 2 পাউণ্ড 14 শিলিং 
6 পেন্স হিসাবে মোট 27 পাউণ্ড 5 শিলিং ব্যয় হইল। প্রতি গজে 9 পেন্স 
হিসাবে উহাকে তারের বেড়া দিয়! ঘিরিতে কত খরচ হইবে? [ রু. ইউ. সা. ] 

9. প্রত্যেকটি € ইঞ্চি বর্গ মাপের 1539 খানি টালি দিয়া একটি উঠান 
বাধান হইল | উহার 7 গুণ একটি উঠান বাধাইতে? ইঞ্চি x 43 ইঞ্চি মাপের 
কতগুলি ইট লাগিবে? 

10. দুইটি বর্গক্ষেত্রের মোট কালি 12$ একর এবং একটির বাহু অন্যটির 
বাহুর $ হইলে কোন্টির কালি কত? 

11. 42 ফুট দীর্ঘ ও 15 ফুট প্রশস্ত একটি আয়তাকার বারান্দাকে 18 
ইঞ্চি af প্রস্তর ছারা পাকা করা হইল। এক কুড়ি প্রস্তরের মূল্য 15 টাকা 
হইলে মোট কত ব্যয় হইল ? [ ক. গ্র.1866] 

12. 21 ফুট 9 ইঞ্চি দীর্ঘ ও 18 ফুট 8 ইঞ্চি প্রশস্ত একটি মেঝের কত অংশ 
1? ফু. 18 ই. দীর্ঘ ও 16 ফু. 1] ই. প্রশস্ত কার্পেট দিয়া ঢাকা যায় ? [ লণ্ডন ] 

13. 17 ফুট 5 ইঞ্চি দীর্ঘ, 12 ফুট 7 ইঞ্চি প্রশস্ত ও 10 ফুট উচ্চ একটি গৃহের 
চারি দেওয়াল রং করিতে প্রতি বর্গগজ 9 পেন্স হিসাবে কত খরচ হইবে? 

14. একটি বর্গাকার তৃণভূমির ক্ষেত্রফল 10 একর। উহীকে ঘিরিয়া 
চারিধারে 30 ফুট প্রশস্ত রাস্তা আছে। এ রাস্তা বাধাইবার জন্য 1 ফুট %9 ইঞ্চি - 
মাপের কতগুলি ইট লাগিবে? [ ক. প্র. 1907] 

15. 140 ফুট দীর্ঘ ও 120 ফুট প্রশস্ত একটি বাগানের চারিধারে এরূপ 
একটি রাস্তা প্রস্তুত করিতে হইবে যেন তাহার ক্ষেত্রফল বাগানের এক-চতুৰ্থাংশ 
হয়। রান্তাটির পরিসর কত হইবে? LE. ইন্‌. 


96 পাটীগণিত 


ত্রিভুজ (Triangle ) 

77. ত্রিভুজ £--তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ সমতলক্ষেত্ৰকে ত্ৰিভুজ 
বলে। 

ত্রিভুজের তিনটি বাহু সমান হইলে তাহাকে সমবাহু ত্ৰিভূজ ( Equila- 
teral Triangle ) বলে | 

ত্রিভুজের দুইটি বাহু সমান হইলে তাহাকে সমদ্বিবাহু ত্ৰিভূজ (Isosceles 
Triangle ) বলে | 

যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাহাকে সমকোণী ত্ৰিভূজ ( Right- 
angled Triangle) yai ও ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে 
অতিভুজ ( Hypotenuse ) বা কর্ণ বলে৷ অপর দুই বাহুর একটিকে ভূমি 
এবং অন্যটিকে কোটি বা ay বলা হয়। 

ত্রিভুজের শীৰ্ধবিন্দু হইতে ভূমির উপর লম্বকে ত্রিভুজের উচ্চত| ( Height 
বা Altitude ) বলে। 


78. জ্যামিতিতে পিখাগোরাসের উপপাগ্ হইতে সমকোণী ত্রিভুজের 
বাহুগুলির সম্বন্ধ তোমরা জান। 


( অতিতুজ )* = ( ভূমি )৭+-(লঙ্ব) [ অপর বাহুদয়ের বর্গের সমষ্টি] 
* ভূমি =( অতিভূজ )* --( az ) 

=( অতিভূজ+লঙ্ব ) ( অতিভূজ - লম্ব)। 
(কোটি )* =( অতিভূজ )* --( ভূমি )2 

=( অতিভুজ+ভূমি ) ( অতিভুজ - ভূমি ) 


79. ত্রিভুজের ক্ষেত্ৰফল £_চিত্রে কথগঘ একটি আয়তক্ষেত্ৰ এবং চখগ 
একটি ত্ৰিভুজ ৷ ত্রিভুজের উচ্চতা be, স্থতরাং উহ। কখ এর সমান। 
ক্ষেত্ৰ কখগঘ = খগ x কখ | 


ত্ৰিভুজ 97 
জ্যামিতি অনুসারে /চখগ = কখগঘ আয়তের অৰ্দ্ধেক 


=} খগ চছ ৷ ৷ | 
ত্রিভুজের ক্ষেত্রফল ক টা টু 
=4 ভূমি x উচ্চতা ৷ 
= ক্ষেত্রফল , 
ভূমি সকল , 
উচ্চত৷=2 "ক্ষেত্ৰফল 
ত ভূমি || A + ওঁ 
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল =i ভূমি x az ( কোটি ) ৰ 
= %সমকোণ-সংলগ্ন দুই বাহুর গুণফল | 


সমকোণী সমদ্বিবানু ত্ৰিভুজ £- সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 
( অতিভুজ )*=2 ( ভূমি )?=2 ( লঙ্ব )*, 
অতিভুজ 


অতিভূজ- /2 ভূমি = 72 লম্ব, এবং ভূমি বা লম্ব= V2 
80. সমবাহ ত্ৰিভুজ £- সমবাহু জিভুজের উচ্চতা -বাছ%: “>. 


ৰ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল =( বাছ )* ৯47). 

81. সমদ্বিবাহু ত্ৰিভুজ £--সমদ্বিবাহু ত্ৰিভুজের শীৰ্ষবিন্দু হইতে ভূমির 
উপর লম্ব টানিলে উহ! ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। 

সুতরাং, সমদ্ধিবানু ত্রিভুজের উচ্চত| = ৰ 

VA কোন সমান বাহুর বৰ্গ--ভূমির অর্ধেকের বৰ্গ 

82. বাহু দ্বারা যে কোন ত্রিভুজের ক্ষেত্রফল নিৰ্ণয় 

মনে কর, একটি ত্রিভুজের বাহুগুলি যথাক্ৰমে এ, ৮ ও ৫ একক দীর্ঘ এবং 
$ উহাদের পরিসীমার অৰ্দ্ধেক, অর্থাৎ ১: 

4১7 


98 পাটীগণিত 


জ্যামিতির সাহায্যে পাওয়| যায়-- 

যে কোন ত্রিভুজের ক্ষেত্রফল /5_৭)(5_5)(5-0) বর্গ একক 

সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদয়ের প্রত্যেকটি a একক এবং তৃতীয় বাহুটি 
b একক দীর্ঘ হইলে, উহার ক্ষেত্রফল = da বৰ্গ একক । 


উদাহরণ 1. একটি সমকোণী ত্রিভুজের অতিভূজ 15 ইঞ্চি এবং. অপর 
বাহুদ্বয়ের অন্তর 3 ইঞ্চি; এ বাহু দুইটির দৈর্ঘ্য কত? 
মনে কর, এ বাহুদ্বয়ের ছোটটি ৫ ইঞ্চি, স্থতরাং অন্যটি (৫43) ইঞ্চি । 
এখানে অতিভূজ- 15 ইঞ্চি, 
a*+(a+3)? =(15)*, বা, a? +a? F6a+9=225, 
বা, 2a8+6a-216=0, বা, a*+3a—108=0, 
বা, (a+12\(a-9)=0, ^ at12=0, অথবা ৫-9=0, 
a= —12 অথবা 9 ( বাহুর মাপ খণাত্মক হইতে পারে না, স্থতরাং 
এখানে a= - 12 NF নহে )। 
* একটি বাহুর দৈর্ঘ্য =9 ইঞ্চি, এবং অন্য বাহুর দৈর্ঘ্য -9 ইঞ্চি43 ইঞ্চি 
=12 ইঞ্চি | 
উদাহরণ 2. 54 ফুট উচ্চ একটি তালগাছ বড়ে ভাঙ্গিয়া যাওয়ায় উহার 
"অগ্রভাগ বৃক্ষমূল হইতে 18 ফুট দূরে ভূমি স্পর্শ করিল। গাছটি কত উচ্চে 
ভাঙ্গিয়াছিল? S 
কখ বৃক্ষটি 54 ফুট, ARo উহ ভাঙ্গিয়া 
ঘ বিন্দুতে উহার খ অগ্রভাগ ভূমি স্পৰ্শ করিয়াছে ৷ 
কঘ-18 ফুট। কগ নিৰ্ণয় করিতে হইবে। 
(কষ): =(গঘ)* — (কণ) 
' =(গঘ + কগ)(গঘ - কগ) 
(18)? = 54 গ্রঘ- কগ), 
Le কগ-+গঘ=কথ=54}] ক T 


ত্ৰিভুজ 99 
বা, 54 (গৃথ-- কগ)=324, 
গঘ-কগ =324+54=6 ; 
এক্ষণে গাঘ+ কগ = 54 
এবং গঘ-কগ= 6 
(যোগ) *. 2 গঘ=০60, © গাঘ =30, < কগ=54-30=24. 
অতএব, বৃক্ষটি 24 ফুট উঁচুতে ভাঙ্গিয়াছিল। 
[ অন্ত প্রণালী ] মনে কর, গঘ = ফুট, সুতরাং কগ =(54--%) ফুট । 
এক্ষণে, x? _(54-2)2 =18?, 
বা, x? —2916+108x — x? = 324, 
বা, 108x=324+2916=3240, ~ x=30; 
fafa উচ্চতা =54 ফুট 30 ফুট =24 ফুট | 
উদ্নাহরণ 3. কোন সমকোণী ত্রিভুজের সমকোণ-সংলগ্ন বাহুদয় 4 ইঞ্চি ও 
3 ইঞ্চি। সমকোণ হইতে অতিভূজের উপর লম্বের দৈৰ্ঘ্য নির্ণয় কর। 
মনে কর, সমকোণ হইতে অতিভূজের উপর লম্ব=! ইঞ্চি 
এখানে, অতিভূজ = / গুঃ4 35 ইঞ্চি =5 ইঞ্চি। 
.", ত্ৰিভুজটির ক্ষেত্রফল =$ % 5 ই. সমকোণ হইতে অতিভূজের উপর লম্ব 
= $1 বর্গ ইঞ্চি। 
আবার, সমকোণী ত্রিভুজের ক্ষেত্ৰফল ₹$ X সমকোণধারক বাহুদ্বয়ের গুণফল ; 
এখানে ত্ৰিভূজটির ক্ষেত্ৰফল =$ ১ 4x3 বৰ্গ ইঞ্চি =6 বর্গ ইঞ্চি, 
§l=6, s 1285 ইঞ্চি =2'4 ইঞ্চি 
উদাহরণ 4. একটি বর্গক্ষেত্রের কৰ্ণ 10%3 ফুট এবং একটি সমবাহু 
ত্রিভুজের ক্ষেত্রফল ওঁ বর্গক্ষেত্রের সমান ৷ ত্ৰিভুজটর কোন বাহুর উপর বৰ্গক্ষেত্ৰ 
অঙ্কিত করিলে তাহার ক্ষেত্রফল কত হইবে? 
এখানে মনে কর, বৰ্গক্ষেত্ৰের বাহু=এ ফুট 
2%% = ( Ff)? =(10 73)? বৰ্গফুট, 
বা, 2a7=300 বৰ্গফুট, < ৫150 বর্গফুট 


100 পাটীগণিত 
অতএব, বরগক্ষেত্রের কালি=150 বর্গফুট ৷ 
আবার, সমবাহু ত্রিভুজের কালি= “3 ( বাহ )* 


এখানে 4 (ৰাহু )* = 150 বর্গফুট, 
1504. 600 _ 600x V3 _600X %3 
বা (বাহ) = 795073737 98933 যাত 
ওঁ সমবাহু ত্রিভুজের বাহুর উপর বৰ্গক্ষেত্ৰ আকিলে তাহার ক্ষেত্রফল 
হইবে 200 /3 বৰ্গফুট | 


উদাহরণ 5. একটি সমবাহু ত্রিভুজের অন্তঃস্থ কোন বিন্দু হইতে উহার 
বাহুগুলির উপর লম্বপাত কর! হইল । এ লম্বগুলি যথাক্ৰমে 1 ইঞ্চি, 2 ইঞ্চি ও 
3 ইঞ্চি হইলে ত্ৰিভুজটির ক্ষেত্রফল কত? 

এখানে অন্তঃস্থ বিন্দুটির সহিত ত্রিভুজের কৌণিক বিন্দুগুলি যোগ করিলে 
তিনটি ত্ৰিভুজ পাওয়া যায় এবং এ ত্রিভূজব্রয়ের উচ্চতা যথাক্রমে 1 ইঞ্চি 
2 ইঞ্চি ও 3 ইঞ্চি | 

সমগ্র সমবাহু ত্রিভূজটি = এ উৎপন্ন ত্ৰিভূজ তিনটির সমষ্টি । 

এক্ষণে মনে কর, সমবাহু ত্রিভুজের বাহু ৫ ইঞ্চি ৷ 


'* সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = "3 at বৰ্গ ইঞ্চি । 
আবার, উৎপন্ন ত্রিভুজ তিনটির ক্ষেত্রফলের সমষ্টি 
= (কুত্ৰ %1.4- ৫X 243৭ x3) বৰ্গ ইঞ্চি =3% বৰ্গ ইঞ্চি | 


লী 514 A ১3১৫4 
4 এ =3a, বা 4 a=3, its a=" 7g ৯৫%3 


T জিতুজটির fats ক্ষেত্ৰফল = V3 xa? ব্‌. ই.= 8 443), ব্‌. ই. 


=200 ৮3 ব. ফু, 


= "8x43 বৰ্গ ইঞ্চি = 12+/3 aise 


ত্ৰিভুজ 101 


উদ্দাহুরণ 6. কোন ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে 6 ইঞ্চি ও৪ ইঞ্চি এবং 
উহার পরিসীম। 24 ইঞ্চি হইলে, উহার ক্ষেত্রফল কত? 
এখানে তৃতীয় বাহু =24 ইঞ্চি -(6 2.482. )=10 ইঞ্চি 
এবং পরিসীমার অৰ্দ্ধেক = EX 24 ই.= 12 ইঞ্চি, 
| ‘"* ত্রিভুজের ক্ষেত্ৰফল= / sas bse) 
[ 5= অ্দ্ধ-পরিসীমা এবং a, b, ০ বাহুত্ৰয় ] 
=V 12™(12—6) x (12-8) x (12 — 10) বর্গ ইঞ্চি 
= VI2x6x4x2 বৰ্গ ইঞ্চি=24 বৰ্গ ইঞ্চি। 
উদাহরণ 7. কোন ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 6:7:8 
এবং উহার পরিসীমা 462 ফুট ৷ উহার ক্ষেত্রফল নির্ণয় কর। [#2] 
6+7+8=21 
. একটি বাহু ৫ = ফু X 462 ফুট = 132 ফুট, 
দ্বিতীয় বাহু 0 3 x 462 ফুট = 154 ফুট, 
তৃতীয় বাহু c= X 462 ফুট = 176 ফুট, 
এবং 5 (অর্ধ-পরিসীমা )= x 462 ফুট =231 ফুট'; 


=v 23131 — 132231 — 154)(231 -- 176) বৰ্গফুট 
= / 231 ১২99 নন X55 বর্গফুট 
254] / 15 বৰ্গফুট =9841'3 বর্গফুট ( আসন্ন )। 
eat 56 
1. মুখে মুখে উত্তর কর £_ 
(1) একটি সমকোণের tea 4” ও 3', এ বাহুঘয়ের প্রাস্তবিন্দু দুইটি 
যোগ করিয়া যে ত্ৰিভূজ উৎপন্ন হয় তাহার কালি কত? 
(2) যে সমকোণী ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে 12 ও 9 ইঞ্চি তাহার 
অতিভূজ কত ইঞ্চি ? 


102 পাটীগণিত [ প্ৰশ্নমালা 56 ] 


'_ (3) একই স্থান হইতে রওনা হইয়া একখানি জাহাজ ঠিক উত্তর দিকে 
30 মাইল এবং আর একখানি জাহাজ ঠিক পূৰ্ব্ব দিকে 40 মাইল গিয়াছে। 
এখন জাহাজ দুইটির মধ্যে দূরত্ব কত? 

(4) কোন সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু 6 ইঞ্চি, উহার উচ্চতা কত? 

(5) কোন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভূজ 10 ইঞ্চি হইলে, উহার 
অপর বাহুদ্বয়ের মাপ কত? 

(6) একটি ত্রিভুজের বাহুগুলি যথাক্রমে 5, 6 ও 7 ইঞ্চি; উহার 
ক্ষেত্রফল কত? 

2. একটি সমকোণী ত্রিভুজের সমকোণধারক বাহুদ্বয় যথাক্ৰমে 15 ইঞ্চি ও 
20 ইঞ্চি; উহার অতিভূজ ও কালি নির্ণয় কর। 

3. একই বন্দর হইতে রওনা হইয়া একখানি জাহাজ উত্তর-পূর্ব দিক 
অভিমুখে 20 মাইল এবং আর একখানি জাহাজ উত্তর-পশ্চিম দিক অভিমুখে 
4] মাইল গেল ৷ এখন উভয় জাহাজের মধ্যে দূরত্ব কত? 

4. 13 ফুট দীর্ঘ একটি মই কোন রাস্তার এক পার্শ্ব হইতে অপর 
পাৰ্শ্ব স্থিত একটি প্রাচীরগাত্রে 12 ফুট উপরে Geta ছিল। রাস্তাটির পরিসর 
কত? 

5. একটি বেলুন কোন ছাদ হইতে 240 ফুট উপরে উঠিল এবং তখন 
বায়ুচালিত হইয়া 70 ফুট দূরে সরিয়া গেল। এখন এ ছাদ হইতে বেলুনটির 
দুরত্ব কত? 

6. 6 ফুট উচ্চ এক ব্যক্তি 126 ফুট উচ্চ পর্বতের পাদদেশ হইতে 90 ফুট 
দূরে সরিয়া গেল। এ ব্যক্তির মস্তক হইতে পৰ্ব্বত-চূড়ার দূরত্ব কত? 

7. একটি সমকোণী ত্রিভুজের একটি বাহু 36 ইঞ্চি এবং অতিভূজ ও অন্ত 
বাহুটির সমষ্টি 54 ইঞ্চি; অতিভূজ ও অপর বাহুর দৈৰ্ঘ্য নির্ণয় কর। 

' 8. একটি সমকোণী ত্রিভুজের অতিভূজ 26 ইঞ্চি এবং অপর বাহুদবয়ের 
অন্তর 14 ইঞ্চি। বাহু দুইটির দৈর্ঘ্য নিৰ্ণয় কর। 


ত্ৰিভূজ 103 


9. 32 ফুট উচ্চ একটি তালগাছ বড়ে ভাঙ্গিয়া যাওয়ায় উহার অগ্রভাগ 
আসিয়া গাছের মূল হইতে 8 ফুট দূরে ভূমি স্পর্শ করিল। গাছটি কতটা 
উচুতে ভাঙ্গিয়াছিল? 

10. কোন সমকোণী ত্রিভুজের একটি বাহু 588 ফুট এবং অতিভূজ ও 
অন্য বাহুর সমষ্টি 882 ফুট হইলে, অতিভূজ ও এ বাহুর দৈৰ্ঘ্য কত? [রু. ই.] 
11, 24 ফুট দীর্ঘ একটি মই কোন প্রাচীর-গাত্রে সোজা দাড় করান 
আছে। উহার fete প্রাচীর-গাত্র হইতে কতটা টানিয়া লইলে উহার 
অপর প্রান্ত পূৰ্ব্বাপেক্ষ৷ 3 ফুট নামিয়া পড়িবে ? [এন প্র] 


1. 12. কোন হ্রদে একটি কমলকলিকার অগ্রভাগ জলতল হইতে 1 ফুট 


উপরে ছিল এবং বায়ুচালিত হইয়া উহা ক্রমশঃ সরিয় গিয়া জলতলের পূৰ্ববস্থান 
হইতে 4 ফুট দূরে জলের সঙ্গে মিশিল। জলের গভীরতা নির্ণয় কর। 
[ পা. প্র. 1921 ] 

13. একটি গম্বুজ হইতে 160 ফুট দূরে কৌন বিন্দুতে গম্থগটির যে সম্মুখ- 
কোণ ছিল, গম্ুজের দিকে সমরেখায় আরও 100 ফুট অগ্রবর্তী বিন্দুতে গম্বুজের 
সন্মুখ-কোণ তাহার দ্বিগুণ হইল। গম্ুজটির উচ্চতা কত? [aa] 

14. একটি সমকোণী ত্রিভুজের পরিসীমা 60 ইঞ্চি এবং অতিভূজটি 26 
ইঞ্চি হইলে, অপর বাহু দুইটির দৈর্ঘ্য কত? 

15. একটি দীর্ঘ সরল তৃণশ্রেণী হইতে ৪ ফুট দূরে 17 ফুট দীর্ঘ দড়ি দিয়া 
একটি গরু বাধা ছিল। গরুটি এ তৃণশ্রেণীর কতটা দৈর্ঘ্য পর্য্যন্ত ঘাস খাইতে 
পারিবে? 

16. একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা /2+1 ফুট হইলে, 


উহার অতিভুজ কত? [পা. প্র] 
17. একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু ৪ ইঞ্চি হইলে, উহার 
উচ্চতা কত? 


18. ue ddan AA RE RTT 
প্রত্যেকটি 10 ইঞ্চি হইলে উহার উচ্চতা কত? 


104 পাটাগণিত[[প্রশ্নমালা 56] 


19. ঘণ্টায় 18 মাইল বেগে সাইকেল চালাইয়া এক ব্যক্তি 10 মিনিটে 
একটি সমবাহু ত্ৰিভুজাকার মাঠের পরিসীমা থুরিয়া আদিল । এ মাঠের এক 
কোণ হইতে বিপরীত বাহুর মধ্যবিন্দুতে যাইতে তাহার কত সময় লাগিবে? 

20. একটি সমকোণী ত্রিভুজের অতিভূজ 3 ফুট 3 ইঞ্চি এবং একটি বাহু 
1 ফুট 3 ইঞ্চি হইলে, ত্ৰিভুজটির ক্ষেত্রফল কত? 

21. একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু 8 ফুট হইলে, উহার ক্ষেত্রফল 
কত? 

22. একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 25 বর্গইঞ্চি; উহার পরিসীমা 
নির্ণয় কর। [aa] 
23. কোন সমবাহু ত্ৰিভুজের উচ্চতা 18 ফুট ; উহার ক্ষেত্রফল কত? 
24. একটি ত্ৰিভুজাকার ক্ষেত্রের একটি বাহু 150 গজ এবং উহার উপর 
বিপরীত কৌণিক বিন্দু হইতে লক্ষের দৈর্ঘ্য 80 গজ। ক্ষেত্রটির কালি কত? 
25. একটি আয়তক্ষেত্রের দৈৰ্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 40 ইঞ্চি ও 30 ইঞ্চি | 
উহার একটি কর্ণ ক্ষেত্রটকে সমদ্বিখণ্ডিত করিল। প্রত্যেক খণ্ডের ক্ষেত্রফল ও 

কর্ণের দৈৰ্ঘ্য নির্ণয় কর। 

26. একটি বর্গক্ষেত্রের কর্ণ 120 ফুট । উহার সহিত সমান আয়তন 
বিশিষ্ট সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহুর পরিমাণ কত? [কু.ই.] 

27. কোন সমকোণী ত্রিভুজের সমকোণধারক বাহুদয় যথাক্রমে 9 ইঞ্চি ও 
12 ইঞ্চি। সমকোণ হইতে অতিভুজের উপর লম্বের দৈৰ্ঘ্য কত হইবে? 

28. ত্রিভুজের দুইটি বাহু যথাক্ৰমে 85 ফুট ও 154 ফুট এবং পরিসীমা 
324 ফুট হইলে, উহার ক্ষেত্রফল কত? [পা.প্র-] 

29. একটি সমদিবাহু ত্রিভুজের ভূমি 16 ফুট এবং অপর দুই বাহুর 
প্রত্যেকটি 17 ফুট । উহার ক্ষেত্রফল কত? 

30. একটি ত্রিভুজের বাহুগুলি যথাক্রমে 13 ফুট, 14 ফুট ও 15 ফুট; 
দ্বিতীয় বাহুটির উপর বিপরীত কৌণিক বিন্দু হইতে লম্বের দৈৰ্ঘ্য কত? 

ত [ পা.প্র.] 


সামান্তরিক 105 


31. কোন সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 ফুট এবং প্রত্যেক: সমান 
বাহু ভূমির &; ত্ৰিভুজটির ক্ষেত্রফল কত? 

32. একটি ত্ৰিভুজাকার প্রাঙ্গণ পাকা করিবার খরচ 100 পাউণ্ড। প্রতি 
বর্গফুটের খরচ 1 শি. 3 পে. এবং একটি বাহু 24 গজ হইলে, অপর দুই সমান 
বাহুর দৈৰ্ঘ্য কত? Cem] 

33. একটি ত্ৰিভুজের বাহুগুলি যথাক্ৰমে 156 ই., 168 ই. ও 180 ইঞ্চি 
হইলে, উহার ক্ষেত্ৰফল কত? 

34. একটি ত্রিভুজের বাহুগুলি যথাক্ৰমে 35, 39 ও 56 ফুট । উহার 
বৃহত্তম বাহুর উপর বিপরীত শীৰ্ষবিন্দু হইতে ay টানিলে ষে দুইটি ত্ৰিভুজ হইবে, 
তাহাদের ক্ষেত্রফল কত? EF. আ. সা. ] 

35. কোন ত্রিভুজের বাহু তিনটির অন্থপাত 3 £435 এবং পরিসীমা 
432 ফুট ; ত্ৰিভুজটির ক্ষেত্রফল নির্ণয় কর | 

36. কোন সমবাহু ত্রিভুজের অন্তঃস্থ কোন বিন্দু হইতে বাহুগুলির উপর 
aa টানা হইল | লশ্বত্রয়ের দৈর্ঘ্য যথাক্রমে 8, 10 ও 12 ফুট হইলে, Baty 
বাহুর দৈৰ্ঘ্য ও ক্ষেত্রফল কত? 


সামান্তরিক (Parallel ogram 


83. জামান্তরিক ঃ--যে চতুৰ্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল 
তাহাকে সামান্তরিক বলে। 
.সামান্তরিকের যে কোন দুইটি বিপরীত কৌণিক বিন্দু সংযোজক সরল 
রেখাকে উহার কর্ণ ( Diagonal ) aa | 
সামান্তরিকের ভুমি ও উচ্চতা ৪_সামান্তরিকটি যে বাহুর উপর দণ্ডায়মান 
থাকে তাহাকে উহার ভুমি (Base) বলে। ভূমি হইতে ভূমির বিপরীত বাহুর 
লক্ষ-দূরত্বকে সামান্তরিকের উচ্চত| (Height বা Altitude) বলে | 


106 পাটীগণিত 


84. রন্ধন (Rhombus) $_য়ে সামান্তরিকের বাহুগুলি সব সমান, 
কিন্তু কোণগুলি সমকোণ নহে তাহাকে ব্হ্বস বলে l 

সামান্তরিক ও রম্বসের বাহু ও কোণগুলি সম্বন্ধে জ্ঞাতব্য বিষয় s— 

জ্যামিতিতে প্রমাণিত হইয়াছে যে,-- 

(1) সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান | 

(2) সামান্তরিকের বিপরীত কোণগুলি পরস্পর সমান | 

(3) সামান্তরিকের প্রত্যেক কর্ণ সামান্তরিককে দুইটি সৰ্ব্বসম ত্ৰিভূজে 
বিভক্ত করে, স্থতরাং এ ত্ৰিভুজদ্বয়ের ক্ষেত্রফলও সমান | 

(4) সামান্তরিকের কৰ্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত হয় | 

(5). araa কৰ্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত হয় | 

(6) সামান্তরিক বা রম্বসের কোন কর্ণের উপর অপর ছুই কৌণিক বিন্দু 
হইতে লম্বপাত করিলে TIT সমান হয়। 


85. জামান্তরিকের ক্ষেত্রফল ৷ 

(ক) একই ভূমির উপর ও একই সমান্তরাল রেখাদয়ের মধ্যে অবস্থিত 
সামান্তরিক ও আয়তক্ষেত্ৰ সমান | 

“ সামান্তরিকের ক্ষেত্রফল -ভূমি x উচ্চতা; 


সুতরাং ড্‌মি= E এবং উজ্চতা= ভূমি ! 


খে) (অন্য প্রকারে) সামান্তরিকের ক্ষেত্রফল- কর্ণ % বিপরীত 
কৌণিক বিন্দু হইতে ওঁ কর্ণের TETAS | 
উদাহরণ 1. একটি সামাস্তরিকের ভূমি 4 ফুট 2 ইঞ্চি এবং উচ্চতা 
1 ফুট 6 ইঞ্চি; উহার ক্ষেত্রফল কত? 
ভূমি-4 ফুট 2 ইঞ্চি=50 ইঞ্চি, উচ্চত1-] ফুট 6 ইঞ্চি-18 ইঞ্চি, 
n নির্ণে ক্ষেত্রফল = ভূমি x উচ্চতা =50 ই. x18 ই.-900 বর্গ ই. 
=6 বর্গফুট 36 ব্গইঞ্চি। 


সামান্তরিক 107 


উদাহরণ 2. একটি সামান্তরিক ক্ষেত্রের পরিমাণ 3 একর এবং উহার 
একটি কর্ণ 242 গজ হইলে, বিপরীত কোণ হইতে এ কর্ণের দূরত্ব কত? 
ক্ষেত্রফল-3 একর = 3 x 4840 বর্গগজ, 


নিৰ্ণের দূরত= কর ০৩১৫ গজ=60 গজ | 


(গ) আমরা জানি কর্ণ সামান্তরিককে দুই সমান ত্ৰিভুজে বিভক্ত করে। 
যদি সামান্তরিকের দুই সংলগ্ন বাহু যথাক্ৰমে ৫ ও & দৈর্ঘ্য একক এবং 
একটি কৰ্ণ ৫ দৈর্ঘ্য একক হয়, তবে প্রত্যেক ত্রিভুজের ক্ষেত্রফল হইবে 
V5(s—a)(s—=b)(s=d) [এখানে ৬৯০৮৫], 

জামান্তরিকের ক্ষেত্ৰফল =2/ s(s—a)(s—b)s—d). 

উদাহরণ 3. কখগঘ সামাস্তরিকের কখ-৪ ইঞ্চি, খগ=6 ইঞ্চি এবং 
কগ-10 ইঞ্চি হইলে, উহার ক্ষেত্রফল কত? 

এখানে কখন ত্রিভুজের পক্ষে s=4 (8 ই.4+-6 ই.+10 ই.) =12 ইঞ্চি, 
a=8 ইঞ্চি, b=6 ইঞ্চি এবং d=10 ইঞ্চি 

সামান্তরিকের ক্ষেত্ৰফল =2%* ABUT 
=2Vs(s—a)(s—b)(s—d) 
-2/12012-8)02-6)012-10) ব. ই. 
=ঠ2 ৮]2 44462 বর্গ ইঞ্চি 
=2x12x2 ব. ই.=48 বৰ্গ ইঞ্চি। 


86. TACHA ক্ষেত্ৰফল ৷ 
বন্বসের কৰ্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। আবার প্রত্যেক 
কর্ণ রম্বপকে সমদ্বিখণ্ডিত করে। 
বন্ধসের ক্ষেত্ৰফল -$  কৰ্ণদ্বয়ের গুণফল 
=4d, da (dy ও da THA কণদ্বয় ) 


108 পাটীগণিত 


* WOM প্রত্যেক বাহু= / প্রত্যেক কর্ণের অদ্ধাংশের বর্গের সমষ্টি 
= Ma, Hd) 
LG $--পূৰ্ব্ব-এ্ৰদণশিত সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের প্রণালীতেও 
রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। ] 


উদাহরণ 1. একটি রম্বসের কৰ্ণদ্বয় যথাক্ৰমে 18 ফুট ও 24 ফুট ; উহার 
(1) ক্ষেত্ৰফল, (2) প্রত্যেক বাহুর দৈৰ্ঘ্য এবং (3) উচ্চতা নিৰ্ণয় কর। 
(1) রম্বসের ক্ষেত্রফল = ১ কৰ্ণদ্বয়ের গুণফল, 
*"* নিৰ্ণয় ক্ষেত্ৰফল $ X18 ফুট % 24 ফুট =216 বৰ্গফুট | 
(2) + রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত হয়, < 
“ (প্রত্যেক বাহু ) = প্ৰত্যেক কর্ণের অৰ্দ্ধেকের বর্গের সমষ্টি 
=(9 ফু.)* +(12 ফু.) 
ৰ নির্ণে প্রত্যেক বাহু = / (9)* + ({2)* ফুট 
= ৮225 ফুট 15 ফুট | 
(3) ‘৬ ক্ষেত্ৰফল=216 বৰ্গফুট এবং প্রত্যেক বাহু =15 ফুট, 
"* নি উচ্চতা = এচ ফুট = 14'4 ফুট | 


উদ্দাহরণ 2. কোন রসের প্রত্যেক বাহু 36 ফুট এবং উহার একটি কর্ণ 
18 ফুট; উহার অপর কর্ণ ও ক্ষেত্রফল নিৰ্ণয় কর। [রুই.] 

একটি কর্ণ -18 ফুট এবং প্রত্যেক বাহু_36 ফুট ; 

w প্রত্যেক বাহু)* =(একটি কর্ণের অর্দ্ধেক)* + (অপর কর্ণের অৰ্দ্ধেক)* 

** এখানে 362 = খ্ে)*+-(অপর কর্ণের অৰ্দ্ধেক)” 

"* (অপর কর্ণের EHF)? = 362 — 92 = (364-936 - 9) 

= 45১27 = 1215 
2 অপর কর্ণের অৰ্দ্ধেক = TRIS ফুট 
"* নিৰ্ণেয় অপর কর্ণ-21/1215 ফুট = 69'71 ফুট (প্রায়) | 


সামান্তরিক 109 


আবার, রম্বসের ক্ষেত্রফল -$৯% কর্ণদ্বয়ের গুণফল 
= %18% 69:71 বর্গফুট 
=627'39 বর্গফুট = 6274 বর্গফুট (প্ৰায় )। 


. eiai 57 

1. মুখে মুখে Ger কর ঃ-- 

(1) সামান্তরিকের ভূমি 18 ইঞ্চি এবং উচ্চতা 8 ইঞ্চি; উহার ক্ষেত্রফল 
কত? ; 
(2) সামান্তরিকের ক্ষেত্ৰফল 104 বর্গফুট ও ভূমি 13 ফুট ; উচ্চতা কত? 

(3) সামান্তরিকের একটি কৰ্ণ 4 ফুট 3 ইঞ্চি এবং বিপরীত কৌণিক বিন্দু 
হইতে এ কর্ণের দূরত্ব 2 ইঞ্চি; উহার ক্ষেত্রফল কত? 

(4) রহ্বসের say যথাক্ৰমে 10 ফুট ও ৪ ফুট ; উহার ক্ষেত্রফল কত? 

(5) রম্বসের প্রত্যেক বাহু '5 ইঞ্চি এবং একটি কর্ণ 8 ইঞ্চি উহার 
ক্ষেত্রফল এবং অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় কর | 

2. একটি সামান্তরিকের ভূমি 7 ফুট 6 ইঞ্চি এবং উচ্চতা 1 ফুট 6 ইঞ্চি 
হইলে, উহার ক্ষেত্রফল কত? 

3. একটি সামান্তরিকের দুইটি বৃহত্তর সমান্তরাল বাহুর প্রত্যেকটি 18 
ফুট এবং উহাদের ব্যবধান 6 ফুট ; উহার ক্ষেত্রফল কত? 

4, কোন সামান্তরিকের ভূমি 7 গজ ] ফুট এবং উচ্চতা 18 ইঞ্চি; 


উহার কালি কত? 

5. কোন সামান্তরিকের ক্ষেত্রফল 216 বর্গফুট এবং উচ্চতা 24 ফুট ; 
উহার ভূমি নির্ণয় কর। 

6. একটি সামান্তরিকের ক্ষেত্রফল 2 একর এবং ভূমি 605 গজ ; উহার 
উচ্চতা কত? 


7. সামান্তরিকের একটি কর্ণ 14 ফুট 8 ইঞ্চি এবং উহার উপর বিপরীত 
কৌণিক বিন্দু হইতে লম্বের দৈৰ্ঘ্য 6 ফুট হইলে, উহার ক্ষেত্রফল কত? 


110 পাটীগণিত [ প্ৰশ্নমালা 57 ] 


8. কোন সামান্তরিকের একটি কৰ্ণ 18 ফুট এবং বিপরীত কৌণিক বিন্দু 
হইতে কণটির দূরত্ব 4 ফুট, সামান্তরিকের ক্ষেত্রফল কত? 

9. একটি সামান্তরিকের ক্ষেত্রফল 4 বর্গগজ 4 বর্গফুট এবং উহার একটি 
কর্ণ 10 ফুট ; বিপরীত কোণ হইতে কর্ণটির দূরত্ব কত? 

10. কোন সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় যথাক্ৰমে 2 ফুট 6 ইঞ্চি ও 
2 ফুট 4 ইঞ্চি এবং একটি কর্ণ 2 ফুট 2 ইঞ্চি হইলে, উহার কালি কত? 

11. কোন রম্বসের কৰ্ণদ্বয় 6 ফুট ও 8 ফুট; উহার" বাহু ও উচ্চত| 
নিৰ্ণয় কর। [এ.প্র.] 
12. কোন রম্বসের fa 2 ফুট ও ইঞ্চি ও 3 ফুট 4 ইঞ্চি হইলে, উহার 
ক্ষেত্রফল কত? 

13. একটি রম্বসের sfa 72 ফুট ও 96 ফুট, উহার ক্ষেত্রফল এবং 
প্রত্যেক বাহুর দৈৰ্ঘ্য কত? [ক. প্র.) 
14, একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু যথাক্রমে 78 ফুট 84 ফুট 
এবং একটি কর্ণ 90 ফুট ; উহার কালি কত? 

15. একটি বঙ্বসের কর্ণ 40 গজ ও 16 গজ; উহার কালি, পরিসীমা 
ও উচ্চতা নিৰ্ণয় কর। [কু ই.] 
16. কোন রম্বসের একটি বাহু 20 ফুট এবং উহার একটি কর্ণ অপরটির 
£ হইলে, উহার ক্ষেত্রফল কত? 

17. একটি রহ্বসের ক্ষেত্রফল 71$ বর্গফুট এবং একটি কর্ণ 19 ফুট 
6 ইঞ্চি; উহার অপর কর্ণের এবং প্রত্যেক বাহুর দৈৰ্ঘ্য কত? 

18. একটি র্ষসের ক্ষেত্রফল 150 বর্গফুট এবং উহার একটি কর্ণ অপরটির 
ত; (1) উহার কৰ্ণদবয়, (2) প্রত্যেক বাহু এবং (3) উচ্চতা নির্ণয় কর। 

19. একটি র্বসের ক্ষেত্রফল 354144 বর্গফুট এবং একটি কর্ণ 672 ফুট ; 
(৫) উহার অপর কর্ণ, (2) প্রত্যেক বাহু এবং (3) উচ্চতা নিৰ্ণয় কর। m. ই] 


20. একটি রম্বসের পরিসীমা 1 মাইল এবং দুইটি সমান্তরাল বাহুর দূরত্ব 
88 গজ; উহার ক্ষেত্রফল কত? 


ট্রাপিজিয়াম 111 


21. একটি সামান্তরিক আকৃতির উদ্যানের দীর্ঘতর বাহুদ্ধয়ের প্রত্যেকটি 
140 গজ 2 ফুট এবং উহাদের ব্যবধান 81 গজ । উদ্যানের ক্ষেত্রফল একর ও 
বর্গগজে নির্ণয় কর। 

22. একটি রশ্বসের ক্ষেত্রফল 16 বর্গগজ এবং পরিসীমা 72 ফুট; উহার 
উচ্চতা কত? 

23. একটি সামান্তরিকাকার ক্ষেত্রের দুইটি দীর্ঘতর বাহুর ব্যবধান 22 গজ 
এবং দুই সন্নিহিত বাহুর অনুপাত 5 £ 111 প্রতি বর্গগজ 10 আনা| হিসাবে 
Sel পাকা করিতে 3025 টাকা ব্যয় হইল। উহার বাহুগুলির দৈৰ্ঘ্য কত? 

24. একটি বালক মিনিটে 10 গজ হিসাবে 8 মিনিটে একটি রদ্বসাকার 
পার্কের চারিধারে ঘুরিয়া আসিল, কিন্তু একবার কৌণাকোণি যাইতে তাহার 
2 মিনিট 24 সেকেণ্ড সময় লাগিল | পার্কটির ক্ষেত্রফল কত ? 


ট্রাপিজিয়াম ( Trapezium or Trapeziod ) 


যে চতুভূজের কেবল দুইটি বিপরীত বাহু সমান্তরাল তাহাকে ট্রাপিজিয়াম 
বলে। ট্রাপিজিয়ামের অপর বাহুদ্বয় তিধ্যক ( Oblique ) | 

ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদয়ের লম্বদূরত্বকে ট্রাপিজিয়ামের উচ্চতা! 
( Height ) বলে | 

87. ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল £--মনে কর, কখগঘ একটি ট্রাপিজিয়াম, 
খঘ একটি কণ এবং ঘচ ও গছ, কখ এর উপর লম্ব। গঘ ও কখ সমান্তরাল 
বলিয়| ঘচ-গছ। & কখঘ ও ANAT এর Cowl ঘচ বা গছ ৷ 


n প্ৰদত্ত ট্রীপিজিয়ামের ক্ষেত্রফল 3 N 
iia [টি 
=} কখ * ঘচ+$ গঘ এগছ 


=i কখ এ Hi গঘ এ ঘচ 
= ঘচ ( কখ--গঘ)। 


112 পাটীগণিত 


অতএব, ট্ৰাপিজিয়ামের ক্ষেত্রফল 
=} x Boel X সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি = (a+) 
[ এখানে SHUI =A, এবং সমান্তরাল বাহুদ্বয় যথাক্রমে a, b] 


=2 ক্ষেত্ৰফল | 
উচ্চতা বা = ৰ 3271 


উদাহরণ 1. একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় 6 ফুট ও 10 ফুট 
এবং উহার উচ্চতা 1 ফুট 6 ইঞ্চি; উহার ক্ষেত্রফল কত? 
নির্ণয় ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = উচ্চতা সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি 
=X ফুট (6 ফুট 410 ফুট) 
= } 16 বৰ্গফুট = 12 বর্গফুট | 
উদাহরণ 2. একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্ৰফল 171 বর্গ ইঞ্চি, উচ্চতা 
6 ইঞ্চি এবং সমাস্তরাল বাহুদয়ের অনুপাত 9:10 এ বাহুদ্বয়ের দৈৰ্ঘ্য 
নিৰ্ণয় কর | 
ট্রাপিজিয়ামটির ক্ষেত্ৰফল = F x উচ্চতা সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি । 
ওঁ বাহুদয়ের অনুপাত 9 £10; মনে কর, সমান্তরাল বাহুদ্বয় যথাক্ৰমে 
9% ও 10a ইঞ্চি, স্থতরাং উহাদের সমষ্টি 192 ইঞ্চি ৷ 
$X6x19a=171, বা 57a=171, 0 Ce i fo) 
“অতএব, একটি বাহু 94 বা27. ইঞ্চি এবং অন্য বাহুটি 10% বা 30 ইঞ্চি । 
উদাহরণ 3. কোন ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদয়ের সমষ্টি 312 ফুট 
এবং ক্ষেত্রফল 1872 বর্গফুট হইলে, উহার উচ্চতা কত? 


si 2 ক্ষেত্ৰফল 2X1872 _ 
নিৰ্ণেয় উচ্চতা ; নিট ফুট -12 ফুট। 


উদাহরণ 4. একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল tiger যথাক্রমে 16 ফুট 
ও 25 ফুট, একটি তিধ্যকৰাহু 15 ফুট এবং অন্ত বাহুটি সমান্তরাল বাহুগুলির 
উপর লম্ব। উহার ক্ষেত্রফল কত? 


ট্রাপিজিয়াম 113) 


মনে কর, কখগঘ ট্রাপিজিয়ামের কখ ও গঘ সমান্তরাল বাহদ্বয় যথাক্রমে 
25 ফুট ও 16 ফুট, PY তিধ্যকবাহু 15 ফুট এবং খগ বাহ কখ ও গঘ এর' 
উপর az [ চিত্র জাকিয়া লও ]। 
কখ এর উপর ঘচ লম্ব টান এক্ষণে চখ-গ্নঘ = 16 ফুট, 
স্মতরাং কচ- কখ -- চখ -25 ফু. - 16 ফু.=9 ফুট | 
কচঘ সমকোণী ত্রিভুজে (ঘচ)* = (FX)? - (কচ) ) 
= v 15% --95 বর্গফুট =144 বৰ্গফুট । 
ঘচ-12 ফুট; সুতরাং ট্রাপিজিয়ামের উচ্চতা -12 ফুট ৷ 
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল-$ x12 ফুট (16 ফু.7-25 ফু. ) 
=6 ফু. ১৫4] ফু.=246 বর্গফুট | 


উদাহরণ 5. একটি ট্রাপিজিয়ামের তিধ্যক বাহুদয়ের মধ্যবিন্দু সংযোজক 
রেখা 8 ইঞ্চি এবং সমান্তরাল বাহুছয়ের ব্যবধান 4 ইঞ্চি। উহার ক্ষেত্রফল 
নির্ণয় কর। 
জ্যামিতিতে প্রমাণিত হইয়াছে যে, তিধ্যক বাহুদ্বয়ের মধ্যবিন্দু সংযোজক 
সরলরেখা- সমান্তরাল বাহুদ্বয়ের WALA অৰ্দ্ধেক | 
এখানে সমান্তরাল বাহুদয়ের সমষ্টির অৰ্দ্ধেক =8 ইঞ্চি 
সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি =16 ইঞ্চি 
নির্ণের ক্ষেত্রফল = 4x 4 ই. % 16 ই.-32 বৰ্গ ইঞ্চি । 
উদাহরণ 6. একটি পরিখার উপরিভাগ 30 ফুট এবং তলদেশ 18 ফুট 
প্রশস্ত। Gel হইতে যে মাটি উঠিয়াছে তাহা দ্বারা একটি 10 ফুট উচ্চ বাধ 
প্রস্তুত করা হইল। যদি এও বাধের উপরিতল 28 ফুট এবং নিয়তল 38 ফুট 
প্রশস্ত হয়, তবে পরিখাটির গভীরতা নিৰ্ণয় কর। [#2] 
এখানে বুঝা যায় যে, পরিখাটির একদিকের কণ্ডিত-তল আকারে একটি 
ট্রাপিজিয়াম যাহার দুইটি সমান্তরাল বাহু যথাক্ৰমে 30 ফুট ও 18 ফুট । . 
ওঁ তলের ক্ষেত্রফল - (30 ফু. +18 ফু. )% উচ্চতা ৷ 
A—8 


114 পাটীগণিত 


আবার, dba একদিকের কর্তিত তলও আকারে একটি ট্রাপিজিয়াম 
যাহার সমান্তরাল বাহুদ্ধয় যথাক্ৰমে 28 ফুট ও 38 ফুট এবং উচ্চতা 10 ফুট ৷ 
ওঁ তলের ক্ষেত্রফল = $ (284-38) x 10 বর্গফুট = 330 বর্গফুট ৷ 
এক্ষণে, ও পরিখার মাটি দ্বারাই বীধটি প্রস্তুত হওয়ায় ও দুই তলের 
ক্ষেত্রফল সমান। 
4 (30 ফুট 418 ফুট ) x উচ্চতা =330 বর্গফুট, 
বা 24 ফুট x উচ্চতা _ 330 বর্গফুট, 
উচ্চতা -38%০ ফুট = 13 ফুট 9 ইঞ্চি। 
উদাহরণ 7. কথগঘ ট্রাপিজিয়ামের কথ, খগ, গঘ এবং ঘক যথাক্রমে 
30, 13, 16 ও 15 গজ হইলে, উহার ক্ষেত্রফল কত? 
[ চিত্র আকিয়া লও ] ঘক এর সমান্তরাল করিয়া Wo টানা হইল, উহা 
যেন কখ-কে চ বিন্দুতে ছেদ করিল। গছ 4 চখ টানা হইল। 
কচগঘ একটি সামান্তরিক বলিয়া! গচ- কঘ-15 গজ; 
এবং খচ-কখ-কচ-কখ-গঘ-(30-16) গজ = 14 গজ; 
এক্ষণে, খগচ ত্রিভুজের বাহগুলি 14, 13 ও 15 গজ হইল ৷ 
উহার পরিসীমার kF =} (14+13+15) গজ =2] গজ) 
নি ক্ষেত্ৰফল /21 x (21 — 14)(21. - 13)(21. _15) বর্গগজ 
= V21X7X8X6 বর্গগজ 
= J3X7X7X2X4x2x3 ব. গ- 
=3xX7x2x2 বর্গগজ = 84 বৰ্গগজ 


-", ত্রিতুজটির উচ্চত|= aaa? ox ot a= 12 গজ 


< ট্রাপিজিয়ামের উচ্চতা = ত্ৰিভুজটির উচ্চতা = 12 গজ 
©. ট্রীপিজিয়ামের ক্ষেত্রফল = (16 গ.+30 গ.)>*12 গজ 
i - =276 বৰ্গগজ | 


উ্রীপিজিয়াম 115 
প্রশ্নমাল! 58 


1. মুখে মুখে উত্তর কর £_ 

(1) ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদয় 12" ও 8’ এবং উহাদের ae ETE 
7% ইঞ্চি; উহার ক্ষেত্রফল কত? 

(2) ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদয় 7 ফুট 5 ইঞ্চি এবং 5 ফুট 7 ইঞ্চি 
এবং এ দুই বাহুর ব্যবধান 4 ইঞ্চি; উহার কালি কত? 

(3) কোন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 140 বর্গফুট এবং সমান্তরাল বাহদ্বয় 
16 ফুট ও 12 ফুট ; এ দুই বাহুর মধ্যে লম্ব-দূরত্ব কত? 

(4) একটি ট্রাপিজিয়ামের কালি 450 বর্গগজ এবং সমান্তরাল বাহুদ্বয়ের 
সমষ্টি 28 গজ, এ বাহুদয়ের ব্যবধান কত? 

(5) কোন ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে একটি অপরটির 
feed! ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল 72 বর্গফুট এবং উচ্চতা! 8 ফুট হইলে, ও 
বাহুদ্বয় নিৰ্ণয় কর। 

2. ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় যথাক্রমে 3 গজ 2 ফুট এবং 4 গজ 
1 ফুট এবং উহাদের লক্ব-দূরত্ব 1% ফুট; উহার ক্ষেত্রফল কত? 

3. ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটি 8 ফুট 4 ইঞ্চি এবং 3 ফুট 
8 ইঞ্চি এবং উহাদের ব্যবধান 7 ফুট হইলে, উহার ক্ষেত্রফল কত? 

4. কোন ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ও লঙ্ব-দূরত্ব 
যথাক্রমে 17 গজ 2 ফুট 4 ইঞ্চি ও 1 ফুট 6 ইঞ্চি; উহার কালি কত? 

5. কোন ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় যথাক্ৰমে 10 চেন ও 4 চেন 
দীর্ঘ এবং উহাদের মধ্যে লশ্ব-দূরত্ব 12 গজ; উহার ক্ষেত্রফল নিৰ্ণয় কর। 
[1 চেন-22 গজ] 

6. একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 135 বর্গফুট । উহার সমান্তরাল 
বাহুদ্বয় যথাক্রমে 18 ফুট ও 12 ফুট হইলে, È বাহুদয়ের লম্ব-দূরত্ব কত? ` 


116 পাটীগণিত [ প্রশ্নমালা 58 ] 


7. একটি ট্রাপিজিয়াম-আকারের: মাঠের কালি 4$ একর ; সমান্তরাল 
বাহু দুইটির লক্ব-দূরত্ব 120 গজ এবং উহাদের মধ্যে একটি বাহু 10 চেন দীর্ঘ। 
অন্য সমান্তরাল বাহুটির দৈৰ্ঘ্য কত? ; 

8. একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুছয়ের সমষ্টি 146 ফুট এবং 
ক্ষেত্রফল 365 বৰ্গফুট ; সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব-দূরত্ব কত? ৰ 

9. একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 90 বর্গফুট এবং উহার সমান্তরাল 
বাহুদ্বয় যথাক্রমে 12 ফুট ৪ ইঞ্চি ও 17. ফুট 4 ইঞ্চি এ বাহুদ্বয়ের মধ্যে 
ব্যবধান কত? 

10. কোন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 1445 qiia; উহার সমান্তরাল 
বাহুদ্বয়ের মধ্যে একটি অন্যটি অপেক্ষা 1:2 গজ ক্ষুদ্ৰতর এবং এ বাহুদ্বয়ের T- 
দূরত্ব 8'5 গজ। এ বাহুদ্বয়ের দৈৰ্ঘ্য কত? 

11. একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 1866 বর্গগজ 6 বর্গফুট এবং 
সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে ব্যবধান 26 গজ 2 ফুট । উহাদের মধ্যে একটি বাহু 
অন্যটি অপেক্ষা 6 গজ 2 ফুট দীর্ঘতর হইলে, উহাদের দৈর্ঘ্য কত? [ পা. প্র.) 

12. একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদয়ের দৈৰ্ঘ্যের অনুপাত 5: 4, 
এবং উহাদের মধ্যে লঙব-দুরত্ব 10 ফুট । উহার ক্ষেত্রফল যদি 225 বর্গফুট হয়, 
তবে এ বাহুদয়ের দৈৰ্ঘ্য কত? 

13. একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় যথাক্রমে 150 গজ ও. 
110 গজ, উহার একটি তিথ্যক বাহু 50 গজ এবং অন্যটি সমান্তরাল . বাহুদ্বয়ের 
উপর লম্ব। উহার ক্ষেত্রফল কত? 

14. কোন ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় যথাক্রমে 17 ও 29 ইঞ্চি, 
উহার একটি তিথ্যক বাহু সমান্তরাল বাহুদ্ধয়ের উপর ay এবং অন্যটি 1 ফুট 
1 ইঞ্চি হইলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত? 

15. 12x2 আয়তনের কোন আয়তক্ষেত্ৰ হইতে একটি ট্রাপিজিয়াম- 
ক্ষেত্র কাটিয়া লওয়ায় উহার ক্ষেত্রফল আয়তক্ষেত্রের এক-তৃতীয়াংশ হইল । 
ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্ধয়ের অনুপাত 3 3 4; উহাদের দৈৰ্ঘ্য কত? 


ট্রাপিজিয়াম 117 


16. কোন ট্রাপিজিয়ামের তিধ্যক বাহুদ্বয়ের মধাবিন্দু সংযোজক সরল 
রেখার দৈৰ্ঘ্য 7 ফুট 6 ইঞ্চি এব সমান্তরাল বাহুদয়ের লঙগ-দূরত্ব 6 ফুট ; উহার 
ক্ষেত্রফল কত? 

17. কোন ট্রাপিজিয়ামের fete বাহু দুইটির মধ্য-বিন্দুদ্বয়ের দূরত্ব 
11 ফুট এবং সমান্তরাল বাহুদয়ের লম্ব-দূরত্ব 8 ফুট | উহার ক্ষেত্রফল কত? 

18. একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ঠ একর এবং সমান্তরাল বানুদ্বয়ের 
ব্যবধান 44 গজ; উহার তিধ্যক বাহু দুইটির মধ্য-বিন্দুদ্ধয়ের দূরত্ব কত? 

19. কোন ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় যথাক্রমে 14 ফুট ও 35 ফুট 
এবং অপর বাহুদয় 13 ফুট ও 20 ফুট ৷ উহার ক্ষেত্রফল নির্ণয় কর। 

20. কোন ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় 14 ফুট ও 30 ফুট এবং 
অপর বাহুদ্বয় 12 ফুট ও 19 ফুট; উহার ক্ষেত্রফল কত? [কু ই, ] 

21. কখগঘ ট্রাপিজিয়ামের কখ, খগ, গঘ, ঘক ও কগ যথাক্রমে 14, 
13, 9, 12 ও 15 ইঞ্চি হইলে, উহার ক্ষেত্রফল কত? 

22. একটি খালের উপরিতল 16 ফুট এবং নিয়তল 12 ফুট প্রশস্ত । উহা! 
হইতে যে মাটি উঠিয়াছে তাহা দ্বারা 8 ফুট উচ্চ বাধ প্রস্তুত করা হইল | এ 
বাঁধের উপরিতল 20 ফুট ও নিয়তল 15 ফুট প্রশস্ত ; খালের গভীরতা কত? 

, 23. 16 ফুট১৫4 ফুট আয়তনের একটি আয়তক্ষেত্ৰ হইতে একটি 
ট্রাপিজিয়াম কাটিয়া লওয়ায় উহার ক্ষেত্রফল আয়তক্ষেত্রের এক-চতুৰ্থাংশ 'হইল | 
ট্রাপিজিয়ামটির সমান্তরাল বাহুদ্বয়ের অনুপাত 3:5 হইলে, উহাদের দৈৰ্ঘ্য কত? 

24. একটি ট্রাপিজিয়াম-আকারের প্রাঙ্গণের সমাগ্তরাল পাৰ্শ্বদ্বয়ের দৈর্ঘ্য 
40 গজ ও 48 গজ এবং উহাদের লঙ্ব-দুরত্ব 10 গজ। প্রতি বর্গগজ 4 টাকা 
8 আন! হিসাবে উহা! পাকা করিতে কত বায় হইবে ? 

25. কোন ট্রাপিজিয়ামাকার ক্ষেত্রের চারিধারে বেড়া দিতে প্রতিগজ 
6 আনা হিসাবে 300 টাকা এবং প্রতি বর্গগজে 5 আনা 4 পাই হিমাবে উহাতে 
ঘাস বসাইতে 800 টাকা খরচ হইল | উহার তিধ্যাক বাহুগুলি 177 গল্প ও 
223 গজ হইলে, এ ক্ষেত্রের সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব কত? re 


118 পাটীগণিত 


বৃত্ত ( Circle ) 

88. জ্যামিতিতে তোমরা বৃত্ত, কেন্দ্র, ব্যাস, ব্যাসার্ধ, পরিধি, চাপ (Arc), 
জ্যা (Chord) প্রভৃতি কাহাকে বলে তাহা পড়িয়াছ ৷ 

কোন চাপের দুই প্ৰান্তবিন্দু সংযোজক সরল রেখাকে ওঁ চাপের জ্যা 
(Chord of the arc) বলে। 

কোন চাপের একটি প্রান্তবিন্দুর সহিত ওঁ চাপের মধ্যবিন্দুর সংযোজক 
সরল রেখাকে অর্দচাপের জ্যা ( Chord 
of half an arc ) বল! হয়। 

চিত্রে কগখ চাপের মধ্যবিন্দু গ 
এবং কখ এ চাপের জ্যা। WIL কখ 
হইলে, গঘ-কে এ কগখ চাপের 
উচ্চতা বলে। আর কগ সরল রেখা 
উহার অর্দচাপের জ্যা হইবে ৷ 


[WRG $- জ্যামিতি হইতে জান! যায় যে কগখ চাপের মধ্যবিন্দু গ 
হইতে FY জ্যা-এর উপর We ay বলিয়! কখ-কে গীঘ সমদ্বিধণ্ডিত করে এবং 
গঘ-কে পরিধি পর্যন্ত afew করিলে গফ ওঁ বৃত্তের ব্যাস হইবে । ] 

89. বৃত্তাংশ £_ বৃত্তের কোন চাপ ও ওঁ চাপের জ্যা দ্বার! সীমাবদ্ধ 
অংশকে বৃত্তাংশ (Segment of a circle) wa! চিত্রে কগখ চাপ ও SY 
জ্যা দ্বারা সীমাবদ্ধ কগখক অংশ অথবা জঝফজ অংশ এক একটি বৃত্তাংশ | 
__90, ৰৃত্তকল| £_বৃত্তের যে কোন ছুই ব্যাসার্ধ ও উহাদের মধ্যবর্তী 
চাপের দ্বার! সীমাবদ্ধ ক্ষেত্রকে JEFA (Sector) aa | 

এ দুই ব্যাসার্ধের অন্তভূতি কোণকে ও ৰৃত্তকল|-কোণ বলে | 

উপরের চিত্রে বক ও ৰপ ব্যাসার্ধদ্য় এবং কপ চাপ দ্বারা সীমাবদ্ধ 
বকপব ক্ষেত্রকে Fora] বলে এবং 4 কবপ এ বৃত্তকলার কোণ (Angle 


of the sector) | 


বৃত্ত 119 


৷ দুইটি সমান্তরাল জ্যা ও তাহাদের মধ্যবর্তী দুই পারের চাপদ্বয় দ্বারা 

সীমাবদ্ধ ক্ষেত্রকে Zone of the circle বলে। 

উপরের চিত্রে চছঝজচ একটি Zone. 

91. বৃত্তের পরিধি ( Circumference ) ' 3 

যে কোন বৃত্তের পরিধি ও ব্যাসকে মাপিলে 25. 
ব্যাসের প্রায় পরই গুণ | 
| পরিধি_ 
টি এখানে গ একটি গ্রীক অক্ষর পাই (Pi), উহার মান সাধারণতঃ 
32 ধরা হয়। প্রতি অথবা t= 3'1415926:-- | 

যে কোন বৃত্তে পরিধি =? x ব্যাস =?” x GHG, 

অৰ্থাৎ C= 2ar ( এখানে ০ বৃত্তের পরিধি এবং ? ব্যাসার্ধ), i 
c 


m =’ 
উদাহরণ 1. একটি বৃত্তের ব্যসাঞ্ধ 1 ফুট 2 ইঞ্চি হইলে উহার পরিধি 
কত হইবে? [r=4] ৰ 
এখানে ব্যাসার্ধ-] ফুট 2 ইঞ্চি= 14 ইঞ্চি, 
পরিধি = 277 2১১14 ইঞ্চি= 88 ইঞ্চি-7 ফুট 4 ইঞ্চি। 
উদাহরণ 2. একটি চক্রের পরিধি 1 গজ 2 ফুট 6 ইঞ্চি হইলে উহার 
ব্যাস কত? [r=] 
এখানে পরিধি_]. ‘tal 
নির্ণের ব্যাস=এরিখি_66 ইঞি=€&ুঠ7ই.=21 ই.= 1. 9ই.। 


উদাহরণ 3. একটি বৃত্তাকার পার্কের ব্যাসাৰ্দ্ধ 21 ফুট; প্রতি গজে 
1 শি. 3 পে. হিসাবে উহাকে বেড়া দিয়| ঘিরিতে কত ব্যয় হইবে ? [=] 
পার্কের পরিধি-2%7- 2১১৫ 21 ফুট = 44 গজ, 
নিৰ্ণেয় খরচ] শিলিং 3 পেন্স ৫442 পাউণ্ড 15 শিলিং। 


120 পাটীগণিত 


! Brigad 4. একটি গাড়ীর চাকার ব্যাস 63 ইঞ্চি; উহা! প্রতি 6 মিনিটে 
960 বার ঘুরিলে গাড়ীটির গতিবেগ কত ? [পরল] 
চাকার পরিধি = rx ব্যাস =ঞ্‌*১২63 ই.= $ঃ$£& গজ = 3. গজ 
বার চাকা ঘুরিলে গাড়িটি ১ গজ যায়, 
79601৮৮৮3৮০ গজ যায়, 
স্থতরাং 6 মিনিটে গাড়ীটি 12,259 গজ যায়, 
1 ঘণ্টায় ৮ .--*৮৫৩+,০ গজ বা! 4858০ মাইল বা 
30 মাইল যায়। 
নির্ণেয় গতিবেগ = ঘণ্টায় 30 মাইল। 


উদাহরণ 5. একটি চক্রের পরিধি ও ব্যাসের অন্তর 45 ইঞ্চি হইলে, 
উহার ব্যাসার্ধ কত? [7=32] 
পরিধি= ২ ব্যাস, 
স্থতরাং এখানে গ ২ ব্যাস- ব্যাস = 45 ইঞ্চি, 
বা, ব্যাস (॥-1)=45 ইঞ্চি, 
বা, ব্যাস AA ])= 45 ইঞ্চি বা, ব্যাস 48 = 45 ইঞ্চি, 


ব্যাস = 454 ই.=21 ইঞ্চি | 
নিৰ্ণেয় ব্যাসাৰ্ধ = 103 ইঞ্চি | 


10418 একটি বৃত্তাকার উদ্যানকে ঘিরিয়া একটি পথ আছে। ওঁ 
পথটির বাহিরের পরিধি 912 ফুট এবং ভিতরের পরিধি 868 ফুট হইলে 
পথটির পরিসর কত? [=] 

‘মনে কর, বৃত্তাকার পথটির বাহিরের দিকের বৃত্তের পরিধি ০ ও ব্যাসার্ধ R 
এবং ভিতরের দিকের বৃত্তের পরিধি ০ এবং ব্যাসার্ধ ৮। goa পথের 
পরিসর R= r হইবে। 

এক্ষণে, ০৯2৭১ এবং c= 2? 
৷ 2mR— 2nr=C —¢=912 ফুট - 868 ফুট = 44 ফুট, 


বৃত্ত 121 


বা, 2n(R—1)= 44 ফুট বা; 2x22 (8--7)44 ফুট 
ন. R-r= 435 ফুট =7 ফুট। 
অতএব, পথটির নির্ণেয় পরিসর? ফুট । 
উদাহরণ 7. কোন ঘড়ির কাটা দুইটির দৈর্ঘ্য যথাক্রমে 4 ইঞ্চি ও 
3 ইঞ্চি। 1 দিন 6 ঘণ্টায় একটি কাটার প্রান্তবিন্দু অন্তটির প্রান্তবিন্দু অপেক্ষা 
কত অধিক দুরত্ব ঘুরিবে? 
ঘড়ির মিনিটের কাটার প্রান্তভাগ 1 ঘণ্টায় 4 ইঞ্চি ব্যাসা্দবিশিষ্ট. বৃত্তের 
পরিধির সমান দূরত্ব ঘুরিবে। 
1 ঘণ্টায় মিনিটের কাটা! ঘুরিবে 2১৫4 ইঞ্চি 
1 দিন 6 ঘ. বা! 30 ঘণ্টায় উহা ঘুরিবে 2 ১ 22K 4x30 ইঞ্চি | 
আবার, 12 ঘণ্টায় ঘণ্টার কাটার প্ৰান্তবিন্দু 3 ইঞ্চি ব্যাসার্দবিশিষ্ট বৃত্তের 
[ৰ 


রি Oa pened দা z2 pe 
= 3240-15) ইঞ্চি = 34x225 ই. 
=4950 ইঞ্চি=19 গজ 1 ফুট 114 ইঞ্চি | 
প্রশ্থমাল। 59 

[ 7=22 ধরিয়া নিয়ের প্রশ্নগুলির সমাধান করিবে ] 
1. নিন্দে বৃত্তের ব্যাস দেওয়া আছে, মুখে মুখে পরিধি নির্ণয় 
করঃ- 
(1) 7 ইঞ্চি; (2) 1 ফুট 9 ইঞ্চি; (3) 4 ফুট 8 ইঞ্চি; (4) 7 গজ। 
2. নিন্দে বৃত্তের ব্যাসার্দ দেওয়া আছে, মুখে মুখে পরিধি 


নিৰ্ণয় কর ৪ 
(1) 14 ইঞ্চি; (2) 2 গজ ] ফুট; (3) 2% 4%; (4). 3.5631 


122 পাটীগণিত [ প্রশ্নমালা 59 ] 


3. নিন্গে বৃত্তের পরিধি দেওয়া! আছে, ব্যাস নিৰ্ণয় কর £-- 

(1) 88 ইঞ্চি; (2) 7 গজ 1 ফুট ; (3) 7 ফুট 4 ই. ; (4) 39 গ-2 ফু. ৷ 
ae একটি চাকার ব্যাস 5 ফুট 3 ইঞ্চি, উহা 120 বার ঘুরিলে কতদূর 

? 
ie যে চক্রের ব্যাসার্ধ 2] ফুট, তাহা 43 মাইল পথ যাইতে কতবার 
? 

6. একটি চাকা 2 মাইল যাইতে 128 বার ঘোরে, উহার ব্যাস কত? 

7. ] মাইল যাইতে একটি চাকা 32 বার এবং আর একটি চাকা 48 
বার ঘুরিলে, উভয় চাকার ব্যাসার্দের অন্তর কত? 

8. একটি বৃত্তাকার প্রাঙ্গণের ব্যাস 10 ফুট 6 ইঞ্চি, উহার প্রতি গজ 
1 শিলিং 6 পেন্স হিসাবে লৌহতার দিয়া ঘিরিতে কত ব্যয় হইবে? 

9. একটি গোলাকার তৃণভূমিকে বেড়া দিতে 16 টাকা 8 আনা খরচ 
হইল। প্রতি গজে 6 আনা খরচ হইলে ওঁ ভূমির ব্যাসার্ধ. কত? 

10. দুইটি বৃত্তের পরিধির অন্তর 22 ফুট এবং উহাদের ব্যাসার্ধ দুইটির 
সমষ্টি 10 ফুট 6 ইঞ্চি। উহাদের পরিধি নিৰ্ণয় কর। 

11. দুইটি বৃত্তের ব্যাসার্ধদ্য়ের অন্তর 4 ফুট এবং উহাদের পরিধি দুইটির 
সমষ্টি 58 গজ 2 ফুট৷ উহাদের পরিধি নির্ণয় কর। 

12. একটি বৃত্তের পরিধি অপর বৃত্তের পরিধির দেড়গুণ এবং উহাদের 
_ ব্যাসাৰ্দদয়ের অন্তর 1 ফুট 9 ইঞ্চি হইলে, ব্যাসার্ধ দুইটি কত হইবে? 

13. একটি গাড়ীর চাকার ব্যাস 2 ফুট 1] ইঞ্চি; উহা প্রতি মিনিটে 
96 বার ঘুরিলে, ঘণ্টায় উহার গতিবেগ কত? 

14. একটি গাড়ীর চাকা 10 মিনিটে 5760 বার ঘোরে; গাড়ীর 
গতিবেগ ঘণ্টায় 30 মাইল হইলে, উহার চাকার ব্যাস কত? 

15. একটি বৃত্তের ব্যাস ও পরিধির সমষ্টি 87 ইঞ্চি হইলে, উহার ব্যাসার্ধ 
ও পরিধি কত? 


16. কোন বৃত্তের পরিধি ও ব্যাসার্দের অন্তর 74 ফুট; উহার ব্যাস ও 
পরিধি নির্ণয় কর । 


বৃত্ত 123 


17. পরিধি ও ব্যাসের অন্তর 60 ফুট, বৃত্তটির ব্যাসার্ধ কত? l. টে.] 

18. একটি বৃত্তাকার তৃণক্ষেত্র বেষ্টন করিয়া যে পথ আছে তাহার বাহিরের 
প্রান্তের পরিধি 500 গজ ও ভিতরের প্রান্তের পরিধি 300 গজ । পথটির 
পরিসর কত? ; [পা.বি.] 

19. প্রতি সেকেণ্ডে 66 ফুট বেগে l} সেকেণ্ডে একটি ঘোড়া কোন 
বৃত্তাকার মাঠ ঘুরিয়া আসিল | এ মাঠের ব্যাসার্ধ কত? 

20. এক ব্যক্তি দেখিল যে, কোন বৃত্তাকার মাঠ প্রদক্ষিণ করিতে তাহার 
যে সময় লাগে, মাঠটিকে সোজাস্থজি মধ্যস্থল দিয়! পার হইতে তাহা! অপেক্ষা 
45 সেকেণ্ড কম সময় লাগে | তাহার গতি মিনিটে 80 গজ হইলে, এ মাঠের 
ব্যাস কত? [ ক. প্র-] 

21. একটি গোলাকার পথকে বাহিরের প্রান্ত দিয়া এবং ভিতর দিকের 
প্রান্ত far পরিভ্রমণ করিতে যথাক্রমে 46 ও 44 সেকেণ্ড সময় লাগে। 
পথটির পরিসর 7 ফুট 6 ইঞ্চি হইলে, উহার ভিতরের প্রান্ত দ্বার৷ গঠিত বৃত্তের 
ব্যাস কত? 

22. একটি তারকে বৃত্তাকারে পরিণত করিলে তাহার ব্যাস 4 ফুট 8 ইঞ্চি 
হয়| উহাকে বর্গাকারে পরিণত করিলে সে বর্গের বাহুর দৈৰ্ঘ্য কত হইবে? 

23. একটি ঘড়ির কাটা দুইটি যথাক্রমে 5 ও 4 ইঞ্চি দীর্ঘ। 2 দিন 
6 ঘণ্টায় একটি কাটার অগ্রভাগ অপর কাটার অগ্রভাগ অপেক্ষা কত বেশী 
দূরত্ব ঘুরিবে ? 

24. একটি ট্রেণ.2 মাইল ব্যাসাৰ্দ্ধবিশিষ্ট বৃত্তাকার পথ 42 মিনিটে ঘুরিয়| 
আসিল। রেললাইন দুইটির ব্যবধান 5 ফুট 6 ইঞ্চি হইলে, ট্রেণখানির বাহিরের 
দিকের চাকা অন্ত দিকের চাকা অপেক্ষা ঘণ্টায় কত মাইল দ্রুততর 
ঘুরিয়াছে ? [রু. ই.] 

25. গ্রীরামচন্ত্রের অর্দবৃত্তাকার waa ও তাহার ছিলার দৈর্ঘ্যের সমষ্টি ছিল 
108 ইঞ্চি ছিলাটির দৈৰ্ঘ্য কত ছিল? 


124 পাটীগণ্তি 
বৃত্তের ক্ষেত্রফল 


92. বৃত্তের ক্ষেত্ৰফল =? x ( ব্যাসার্ধ )*= mr? (r বৃত্তের TNG ) 
72 = বৃত্তের ক্ষেত্রফল 


যে বৃত্তাকার সমতল ক্ষেত্র দুইটি এককেন্দ্ৰীয় বৃত্তদ্বারা সীমাবদ্ধ তাহার 
ক্ষেত্ৰফল = প্(৪০-/2)-প(84-7)08-7), দি ও ৮ যথাক্ৰমে বৃত্ত দুইটির 
ব্যাসাৰ্দ্ধ। 
উদাহরণ 1. একটি বৃত্তের ব্যাস 14 ইঞ্চি, উহার ক্ষেত্রফল কত? [= গু] 
ব্যাস-14 ইঞ্চি, ১ ব্যাসার্ধ-7 ইঞ্চি । 
বৃত্তটির ক্ষেত্রফল = ar? = 3272 বৰ্গ ইঞ্চি= 154 বর্গ ইঞ্চি। 
৷ উদাহরণ 2. একটি বৃত্তের ক্ষেত্রফল 4 বর্গফুট 40 বর্গ ইঞ্চি, উহার 
ব্যাসার্ধ নিৰ্ণয় কর। [=] 
4 বৰ্গফুট 40 বগ ইঞ্চি = ?? বর্গফুট, 


"= নি ব্যাধ J S/T Ba ITT 


= ৬ £ ₹.-7 ফুট=] ফট 2 ইঞ্চি 


| উদাহারণ 3. একটি বৃত্তের ক্ষেত্ৰফল 1 বর্গফুট 10 বৰ্গ ইঞ্চি; উহার 
পরিধি নির্ণয় কর। [=] 
বৃত্তটির ক্ষেত্রফল = 1 বৰ্গফুট 10 বৰ্গ ইঞ্চি = 154 বর্গ ইঞ্চি; 


Ta ব্যাসা্দ y ফন _ V =T ইঞ্চি; 


বৃত্তটির পরিধি 20 x ব্যাসাৰ্ধ =2 ১২৯ ১২7 ই. =44 ইঞ্চি 
=3 ফুট 8 ইঞ্চি। 


বৃত্ত 125 


উদাহৰণ 4. একটি বৃত্তের পরিধি 66 ইঞ্চি, উহার ক্ষেত্রফল কত? 
[==] 
বৃত্তের পরিধি-2% ব্যাসার্ধ, 
2 x ব্যাসাৰ্ধ =66 ইঞ্চি 


66 ঢ় 42. 
আন ই. ই.=এ ইঞ্চি 


*"* নিৰ্ণেয় ক্ষেত্রফল = না’? = 22 x 21) বৰ্গ ইঞ্চি 
১5285 =. নানি =2 ব. ফু. 588 ৰ. ইঞ্চি। 
উদাহরণ 5. 35 ইঞ্চি ও 2].ইঞ্চিব্যাসার্দবিশিষ্ট দুইটি সমকেন্দ্রীয় বৃত্তের 

পরিধি দ্বার! সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের কালি কত? [গ=ঞ্্‌* ] 
এ ক্ষেত্রের কালি-(8477) (৭-7), [Rer ছুই বৃত্তের ব্যাসার্ধ] 
=34( 35 ই.+21 ই.) (35 3.—21 ই.) 
= ১ 56 14 ব. 3. =2464 ব. ই.=17 ব. ফু. 16 ব. ই. | 


উদাহরণ 6. একর প্রতি 2 পাউণ্ড হিসাবে একটি বৃত্তাকার মাঠের খাজনা! 
3080 পাউণ্ড হইলে, এ মাঠের ব্যাসার্ধ কত? [ ন= 
বৃত্তাকার মাঠের কালি- (3080 পা. +2 পা. )একর= 1540 একর 
= 1540 x 4840 বর্গগজ 
mr? =1540 x 4840 বর্গগজ [/লব্যাসার্দ] 


1540 x 4840 x7 
চা Sic rap 


q. গ.= 70% 4840 x 7 বর্গগজ 
=7? X22? x 10? বৰ্গগজ 
s.o r=7x22x 10 গজ = 1540 গজ, 
Sa নির্ণেয় ব্যাসাদ্ধ = 1540 গজ। 
উদাহরণ 7. একটি গরুকে কত গজ দীর্ঘ রজ্জুদ্বার কোন তৃপক্ষেত্রে 
বাধিয়া রাখিলে সে 616 বর্গগজ স্থানের তৃণ ভক্ষণ করিতে পারিবে? 
Prasa] 


126 পাটীগণিত 


এখানে গুটি বত্তাকারে পরিভ্রমণ করিতে পারিবে এবং সেই বৃত্তের ব্যাসার্ধ 
হইবে রজ্জুটির দৈৰ্ঘ্য ৷ 
বৃত্তের প্রদত্ত ক্ষেত্রফল616 বর্গগজ, 
“mx (ব্যাসার্ধ )?=616 বর্গগজ, 
*'* (ব্যাসার্ধ )* =" ব, গ.=28 ২7 বর্গগজ, 
* ব্যাসার্- ৮257 গজ= 14 গজ | 
অতএব, নিৰ্ণেয় রজ্জুর দৈৰ্ঘ্য 14 গজ | 


প্রশ্নমাল! 60 
[r= ধরিবে ] 
T PCH বৃত্তের TIE দেওয়া! আছে, ক্ষেত্রফল নিৰ্ণয় কর £_ 
(1) 18.2%; (2) 2 ফু. 1] ই.; (3) 42 ই. ; (4)1 গ.6 ই, 
2. নিঙ্গে বৃত্তের ব্যাস দেওয়া আছে, ক্ষেত্রফল নিৰ্ণয় কর £_ 
(এ) 7%; (2) 3 গ. 2 ফু. 8 ই.; (3) 126 ই. (4) 2 ফু. 4 ই. 
eh নিন্দে বৃত্তের ক্ষেত্ৰফল দেওয়া আছে, ব্যাসার্ছ নিৰ্ণয় কর £_ 
(1) 616 বর্গফুট; (2) 2 বর্গগজ 8 ব. ফু. 106 ব. ই. 
(3) 1232 বৰ্গগজ; (4) 201-76 বৰ্গ ইঞ্চি ৷ 
4. বৃত্তের ক্ষেত্ৰফল 1386 বৰ্গফুট হইলে, উহার পরিধি কত? [এ. প্রন 
5. একটি বৃত্তের ক্ষেত্রফল 385 একর, উহার পরিধি কত? [পা. প্র] 
6. অর্ধ একর আয়তনের একটি বৃত্তাকার পুঞ্করিণী খনন করিতে 
হইবে। কত বড় রজ্ছুদ্বার| উহার পরিধি চিহ্নিত করা যাইবে? [রু. আ. সা.] 
7. 8ফুট ও 6 ফুট ব্যাসার্দবিশিষ্ট দুইটি সমকেন্রীয বৃত্ত দ্বারা সীমাবদ্ধ 
ক্ষেত্রের কালি কত? 
৪. 1 ফুট 1] ইঞ্চি ও 1 ফুট ব্যাসাৰ্দ্ধের দুইটি এক-কেনদী় বৃত্ত আকিলে 
উহাদের মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল কত হইবে? 


বৃত্ত ন 127 

9. একটি বৃত্তাকার ক্ষেত্রের বহির্বৃত্তের ব্যাসাৰ্দ্ধ 342 ফুট এবং অন্তৰ্বৃতের 

ব্যাসার্ধ উহার অৰ্দ্ধেক হইলে, ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? [পা. প্র. ] 

10. একটি বৃত্তাকার বলয়ের ক্ষেত্রফল 352 বর্গফুট এবং উহার বহিব ত্তের 
ব্যাসার্ধ 16 ফুট হইলে, উহার অন্তব্বত্তের ব্যাসার্ধ কত হইবে? 

1], একটি গোলাকার তৃণক্ষেত্ৰকে বেষ্টন করিয়া যে পথ আছে তাহার 

বাহিরের সীমারেখা ও ভিতরের সীমারেখা যথাক্রমে 500 ও 300 গজ হইলে, 


পথটির ক্ষেত্রফল কত হইবে? [পা.প্র-] 
12. যে বৃত্তাকার প্রাঙ্গণের ব্যাস 37 গজ 1 ফুট, তাহা প্রতি বর্গগজে 
43 শিলিং হিসাবে পাকা করিতে কত ব্যয় হইবে? 


13. একটি বৃত্তাকার পার্কের ব্যাস 26 গজ। উহাকে বেষ্টন করিয়া 
2 গজ প্রশস্ত একটি পথ আছে । পথটির ক্ষেত্রফল নিৰ্ণয় কর । 

14. একটি বৃত্তাকার রৌপ্যপাতের মূল্য 13 পাউণ্ড 15 শিলিং এবং 
উহার প্রতি বর্গইঞ্চির মূল্য 3% শিলিং হইলে, পাতটির ব্যাসার্দ কত ? 

15. 40 ফুট ব্যাসার্দের একটি বৃত্তাকার তৃণক্ষেত্রকে বেষ্টন করিয়া একটি 
পথ আছে। ক্ষেত্র ও পথের ক্ষেত্রফল সমান হইলে, পথটির পরিসর কত 
হইবে? [4.4] 

16. একটি বৃত্তাকার মাঠকে বেষ্টন করিয়া একটি পথ আছে। পথটির 
বাহিরের সীমারেখা ভিতরের সীমারেখা অপেক্ষা 44 গজ অধিক হইলে, উহার 


পরিসর কত? [রু. আ. সা.] 
17. যে বৃত্তের ব্যাসার্ধ 4 ফুট ৪ ইঞ্চি তাহার সম-আয়তনের ব্ক্ষেত্রের 
বাহুর দৈৰ্ঘ্য কত? 


18. একটি আয়তক্ষেত্রের দৈৰ্ঘ্য প্রস্থ যথাক্রমে 5 ফুট 3 ইঞ্চি ও 1 ফুট 
10 ইঞ্চি; উহার সমান আয়তনের বৃত্তের ব্যাসার্ধ কত হইবে? 

19. একটি তৃণক্ষেত্রের 38 বর্গফুট 72 বর্গ ইঞ্চি পরিমাণ স্থানের ঘাস 
খাইতে পারে এরূপভাবে একটি গরুকে দড়ি দিয়া বাধা আছে। এ দড়িটির 
দৈৰ্ঘ্য কত? 


128 পাটীগণিত [ প্রশ্নমাল! 60] 


20. একটি বৃত্তাকার গৃহের ব্যাস 68 ফুট 10 ইঞ্চি এবং উহার দেওয়াল 
22 ইঞ্চি পুরু। দেওয়ালটি কত বৰ্গফুট ভূমির উপর অবস্থিত? [e আ. সা.] 
21. একটি গোলাকার তৃণক্ষেত্রের ব্যাস 40 গজ এবং উহার শেষপ্রান্ত 
হইতে 1 গজ দূরে উহার ভিতরে 1 গজ বিস্তৃত একটি বৃত্তাকার পথ আছে। 
প্রতি বর্গগজে 4 পেন্স হিসাবে ওঁ পথে ঘাস লাগাইতে কত ব্যয় হইবে? [রুই.] 


বৃত্তের জ্য। ও চাপ 
93. 88 অনুচ্ছেদ ও উহার চিত্র দেখ। এখানে কগখ চাপের জ্যা কখ, 
গঘ + কখ বলিয় এ চাপের উচ্চতা গঘ এবং গফ বৃত্তের ব্যাস। 
00:07 হইতে জান যায় বেং ক্ৰ খ্যন গঘ x ঘফ 
কঘ’ =গঘ %ঘফ [ :." ঘ, কখ-এর মধ্যবিন্দু ] 
=V (গফ- NT) 
কঘ = V oq (গ্রফ_ গঘ) 
কখ-2কঘ-2/গঘ গফ -গঘ) 
কোন বৃত্াপের জ্য| =2 * উচ্চতা ব্যাস-উচ্চজী)। 
এখন যদি অর্ধ-জ্যাকে ০ চাপের উচ্চতাকে h এবং ব্যাসকে d ধর! হয়, তবে 


০2 ৮%(৫- %) হইবে, এবং উহা হইতে পাওয়া যায় ৭=%+% 
dt vdi =A, 
2 
94. অৰ্দ্ধচাপের জ্যা ( Chord of half an arc ). 
88নং অনুচ্ছেদ দেখ। এ অনুচ্ছেদের চিত্রে কগ ও কফ যোগ করিলে 
< গিকফ ATE বলিয়া সমকোণ হইবে। এক্ষণে, গকফ সমকোণী ত্ৰিভুজের 
(লী ৰিব লন Sa Shell 


এবং h= 


বৃত্তের জ্যা ও চাপ 129 
< L= Vid [ 1; = অর্ধচাপের জ্যা, h চাপের উচ্চতা এবং d বৃত্তের 
ব্যাস ধরিয়া ]; 
lee 647 
সুতরাং ৫-:%, এবং ॥ ৫ 
95. বৃত্ত-চাপের দৈর্ঘ্য | 
কোন বৃত্তচাপ কেন্দ্রে যে সন্মুখ-কোণ উৎপন্ন করে 4 সমকোণের সহিত সেই 
কোণের অনুপাতকে পরিধি দ্বার! গুণ করিলে ওঁ চাপের দৈৰ্ঘ্য পাওয়া যায়। 
ইহা! জ্যামিতি হইতে প্রমাণ করা যায়। 
অতএব, চাপের দৈৰ্ঘ্য =চাপের কেন্দ্ৰস্থ কোণ» পরিধি 


360° 
অর্থাৎ 1= 2৭: [1-চাপের দৈৰ্ঘ্য, এ+ চাপের কেস 
সম্মুখকোণ এবং £-ব্যাসার্দ ধরিয়া ] 


360°x1 _ 180°x1 180° x1 
= = ১ এবং r= bs 
ar mr XX 


উদাহরণ 1. একটি বৃত্তচাপের উচ্চতা 9 ইঞ্চি এবং ব্যাসার্ধ 8 ইঞ্চি 
হইলে, উহার জ্যা-এর দৈৰ্ঘ্য কত? 
জ্যা-2/7(2-7) 
এখানে h=9 ইঞ্চি, ৫ =2/=2 ১8 ইঞ্চি =16 ইঞ্চি 
facta জ্যা =2 / 916-5) ইঞ্চি 
-2%9৯৭ ইঞ্চি =2 3 / ইঞ্চি =6>€2:645 ইঞ্চি 
=15'87 ইঞ্চি ( আসন্ন ) | 
উদাহরণ 2. কোন বৃত্তচাপের জ্য| 24 ফুট এবং উচ্চতা 16 ফুট, উহার 
ব্যাস কত? 
: ৫-/4+%. 


130 পাটীগণিত 
এখানে ৫-ব্যাস, h =চাপের উচ্চতা =16 F., এবং ০=অদ্ধ জ্যা = 12ফু., 
> fiche ব্যাস= (16418) ছ.=25 ফুট৷ 


উদারহণ 3. একটি বৃত্তের ব্যাস 17 ইঞ্চি এবং একটি চাপের জ্যা 8 ইঞ্চি 
হইলে, এ চাপের উচ্চতা কত? 


peek এ (এখানে /£-উচ্চতা,৫-ব্যাস এবং ০-অর্ধ জ্যা ) 
fef উচ্চতা! 5125 %175-4%4ই.-173/175-85 ই 
7 ; eer '} 


= 17772 ই.=16 ইঞ্চি বা 1 ইঞ্চি। 


[ দ্রষ্টব্য $--উচ্চত| 1 ইঞ্চি ব| 16 ইঞ্চি দুইটি উত্তর পাইবার কারণ এই যে, 
বৃত্তের কোন জ্যা বৃত্তের পরিধিকে দুইটি চাপে fase করে। স্থতরাং এ 
জ্যা-এর পক্ষে দুই চাপের দুইটি উচ্চতা হইবে | ] 

[ অন্য প্রণালী ] সুত্র সাহায্য না লইয়া এ প্রশ্নের সমাধান করা যায়। 

1 iain জ্যামিতি হইতে জানা যায় যে AEX TS 

; এখানে গ্রঘ a ঘফ নিৰ্ণয় করিতে হইবে। কথ +ঘফ = ব্যাস 
বে ত কখ=4 ইঞ্চি। 

মনে কর, গঘ নঘ= > ইঞ্চি; 

x(17 — x)=4?, বা 17x- x? = 16, 

বা *-17%+16=0, বা (x-16)(x-1)=0, 

%=1 ব! 16. অতএব, নিৰ্ণেয় উচ্চতা =] ইঞ্চি বা! 16 ইঞ্চি। 
উদাহরণ 4. একটি বৃত্তচাপের জ্যা 10 ইঞ্চি এবং কেন্দ্র হইতে উহার 
দুরত্ব 12 ইঞ্চি। এ চাপের উচ্চত| নির্ণয় কর। 

88 অনুচ্ছেদের চিত্র দেখ । মনে কর, কখ জ্যা-এর দৈৰ্ঘ্য 10 ইঞ্চি, এবং 
কেন্দ্ৰ ব হইতে উহার লম্বদূরত্ত বঘ=12 ইঞ্চি; গাঘথ-র দৈৰ্ঘ্য নির্ণয় করিতে 
হইবে। £কঘৰ সমকোণ বলিয়া বক কঘৎ+বঘ*- 54725] = 169, 


বৃত্তের জ্যা ও চাপ 131 
বক= ৮ 169 = 13. অতএব বগ =বক -13 ইঞ্চি | 
নিৰ্ণেয় উচ্চতা গৃথ =বগ -বঘ = 13 ই.-12 ই.=1 ইঞ্চি। 


[ WB £__অন্বন্ধী চাপের উচ্চতা হইবে 12 ই.+13 ই. বা 25 ইঞ্চি। 
উপরে +/165 = + 13 ধরিলে ০০ =]. ইঞ্চি বা 25 ইঞ্চি পাওয়| যায়। ] 


উদাহরণ 5. কেন্দ্রের একই পাৰ্শ্বের দুইটি সমান্তরাল জ্যা-এর দুরত্ব 3 ফুট 
এবং উহাদের দৈর্ঘ্য 24 ফুট ও 18 ফুট | Fea ব্যাসাদ্ধ এবং কেন্দ্ৰ হইতে 
জ্যাদ্বয়ের দূরত্ব নির্ণয় কর। 
চিত্রে FY ও গঘ দুইটি সমান্তরাল জ্যা 
যথাক্রমে 24 ফুট ও 18 ফুট দীর্ঘ এবং কেন্দ্র চ 
হইতে চছজ উহাদের উপর লম্ব। ছজ=3 ফুট। 
চছজ কেন্দ্র হইতে লম্ব বলিয়া উহা কখ ও গঘ-কে 
ছ ও জঁ বিন্দুতে সমদ্বিখণ্ডিত করিয়াছে | 
খছ-12 ফুট এবং ঘজ _9 ফুট ৷ 
মনে কর, ব্যাসার্ধ ? ফুট এবং চছ-% ফুট, স্থতরাং চজ = 4-3 ফুট ॥ 
£ চছখ সমকোণ বলিয়া খচ* = চছ* + খছ*, অর্থাৎ r? =€* +12; আবার, 
/ চজঘ সমকোণ বলিয়| ঘচ*-চজ+-জঘণ, অর্থাৎ r? = (x +3)? +9. 
(%4-3)4-95-৮54-125, 
বা, 6x+9+81=144, বা, 6x=144-10=54, 
%=9. ৮. চছ=9 ফুট এবং চজ -(94-3) ফুট = 12 ফুট ৷ 
এক্ষণে 7+: = ৯& 4-12%* =9* + 12% 5225) 4. r= 15. 
অতএব, Atha ব্যাসাৰ্দ্ধ=15 ফুট, এবং কেন্দ্র হইতে জ্যাদয়ের দূরত্ব 
যথাক্রমে 9 ফুট ও 12 ফুট | 
উদাহরণ 6. একটি বৃত্তের ব্যাস 16 ইঞ্চি এবং কোন চাপের উচ্চতা 
9 ইঞ্চি; উহার অর্দচাপের জ্যা-এর দৈৰ্ঘ্য কত? 


132 ‘পাটীগণিত 

অর্ধচাপের জ্যা = 4 ৰু ইঞ্চি ৷ 

এখানে ॥ =চাপের উচ্চতা =9 ই., এবং ৫ =ব্যাস =]16 ইঞ্চি ৷ 

n নিৰ্ণে় অর্ধচাপের জ্যা = 79x 16 2.=12 ইঞ্চি। 

উদাহরণ 7. একটি বৃত্তচাপের উচ্চত| 4 ফুট এবং উহার অর্ধচাপের জ্যা 
6 ফুট; ৰৃত্তটির ব্যাস নিৰ্ণয় কর। 
; re" ফুট এখানে L= অৰ্দচাপের জ্যা =6 ফুট এবং 

= উচ্চত|=4 ফুট ৷ 

+ নির্ ব্যাস = ফুট =9 ফুট । 

উদাহরণ ৪. একটি বৃত্তের ব্যাসাৰ্দ্ধ 12 ফুট 6 ইঞ্চি এবং কোন অর্ধচাপের 
জ্যা 15 ফুট হইলে, ও চাপের উচ্চতা কত ? 

চাপের উচ্চতা ; এখানে, [= অর্দচাপের জ্য/=15 ফুট এবং 
৫লব্যাস= 12 ফু. 6 3.x2=25 ফুট ৷ 

+ নিৰ্ণের উচ্চত|= 5" ফুট =9 ফুট ৷ , 

উদাহরণ 9. কোন চাপের উচ্চতা 9 ইঞ্চি এবং উহার অৰ্দ্ধচাপের জ্যা 
15 ইঞ্চি, ও চাপের জ্যা নিৰ্ণয় কর। 

88 অনুচ্ছেদের চিত্র দেখ। কগখ চাপ, কখ উহার জ্যা এবং NI 
উচ্চত৷ ৷ কগ যোগ কর, কগ অর্ধচাপের জ্যা হইল। 

এক্ষণে, PY? =H? NE [কারণ 4 ঘ সমকোণ ] 

=15? -9° 144. 
কঘ-./544 ইঞ্চি =12 ইঞ্চি; .. কখ =2কঘ =24 ইঞ্চি ৷ 
n নির্ণেয় জ্য| =24 ইঞ্চি | 


বৃত্তের জ্যা ও চাপ 133 


উদাহরণ 10. কোন চক্রের পরপর দুইটি নেমিপ্রান্তের ক্ষুদ্ৰতম দূরত্ব 
4 ইঞ্চি এবং চক্রের ব্যাস 12 ইঞ্চি । উহার দুইটি একান্তর নেমির প্রাস্তবিন্দু- 


ঘয়ের দূরত্ব কত? 
98 অনুচ্ছেদের চিত্র দেখ । মনে কর বক, বগ, বখ পরপর তিনটি নেমি, 
তন্মধ্যে বক ও বখ দুইটি একান্তর নেমি হইল | 


এখানে ক ₹4 ইঞ্চি এবং চক্রের ব্যাস-12 ইঞ্চি, কখ দূরত্ব নির্ণয় 
করিতে হইবে | 


এক্ষণে চাপের উচ্চতা aa" ই.=3$ ই.=$ ইঞ্চি, 


", নিৰ্ণের দূরত্ব =কখ=2/ ॥(=॥)=2/ 412-3) ইঞ্চি 
=2/ ক ই.=2% $ V2 ই.=7'54 ইঞ্চি ( আসন্ন ) । 


প্রশ্নমাল। 61 
[ প্রয়োজন হইলে =; ধৰিবে ] 

1. একটি বৃত্তের ব্যাস 25 ফুট এবং উহার কোন চাপের উচ্চতা 16 ফুট; 
ওঁ চাপের জ্যা নির্ণয় কর। 

2. একটি বৃত্তের ব্যাসাৰ্ধ 198 ইঞ্চি এবং উহার একটি চাপের awl 
9 ইঞ্চি হইলে, এ চাপের জ্যা-এর দৈৰ্ঘ্য কত? 

3. কোন বৃত্তচাপের উচ্চতা 4 ইঞ্চি এবং এ চাপের জ্যা 6 ইঞ্চি; বৃত্তের 
ব্যাস নির্ণয় কর। 

4. একটি বৃত্বচাপের উচ্চতা ও জ্যা যথাক্রমে ৪ ফুট ও 10 ফুট হইলে, 
বৃত্তটির ব্যাসাৰ্ধ কত? 

5. “একটি বৃত্তচাপের জ্য| 10 ফুট ও উচ্চতা 2 গজ; বৃত্তটর ব্যাস নিয় 
কর। [পা প্র, ] 

6. কোন বৃত্তের ব্যাস 4 ফুট 4 ইঞ্চি এবং উহার একটি চাপের জ্যা 
4 ফুট হইলে, Å চাপের উচ্চতা কত হইবে? 


134 পাটীগণিত [ প্রশ্নমালা 611] 
7, একটি বৃত্তচাপের জ্যা 5 ফুট এবং বৃত্তের ব্যাস 7 ফুট; ওঁ চাপের 


উচ্চত| দশমিক 3 অঙ্ক পর্যন্ত ইঞ্চিতে প্রকাশ কর। [ পা, প্র.] 
8. জ্যা 20 ফুট এবং উহার চাপের উচ্চতা 4 ফুট হইলে বৃত্তট্র ব্যাস 
কত? [রু. ই.] 


9. একটি বৃত্তাকার হুদের তীরস্থ কোন স্থান হইতে উহার ব্যাস বরাবর 
একটি নৌকা 1 মাইল যাইবার পর বাত্যাচালিত হইয়া উহার গতিপথের সহিত 
লম্ব-বেখায় 2 মাইল গিয়া তীরে পৌছিল। ও হদের পরিসর কত? 

10. কোন বৃত্তের ব্যাসার্ধ 7 ফুট। কেন্দ্র হইতে উহার ৪ ফুট দীর্ঘ 
জ্যা-এর দূরত্ব কত হইবে? [রু. আ. সা.] 

11. কোন বৃত্চাপের জ্যা 24 ইঞ্চি এবং কেন্দ্ৰ হইতে জ্যা-এর দূরত্ব 
9 ইঞ্চি, এ চাপের উচ্চতা নিৰ্ণয় কর। 

12. দুইটি সমান্তরাল জ্যা-এর দৈর্ঘ্য 6 ইঞ্চি ও 8 ইঞ্চি এবং উহাদের 
ব্যবধান 1 ইঞ্চি। বৃত্তটির ব্যাস নিৰ্ণয় কর। [রু. ই.] 

13. একটি বৃত্তের কেন্দ্রের একই পার্খের দুইটি সমান্তরাল জ্যা-এর দৈর্ঘ্য 
যথাক্রমে 40 ইঞ্চি ও 34 ইঞ্চি এবং উভয়ের ব্যবধান 4 ইঞ্চি। বৃত্তটির ব্যাসার্ধ 
এবং কেন্দ্র হইতে বৃহত্তর জ্যা-এর দূরত্ব নিৰ্ণয় কর। 

14. কোন বৃত্তচাপের জ্যা ও উচ্চতার সমষ্টি ব্যাসের সমান এবং উহাদের 
অস্তর 6 ইঞ্চি; ও চাপের উচ্চতা কত হইবে? 

15. চাপের আকারে নিম্মিত কোন সেতুর দৈর্ঘ্য 96 ফুট এবং উচ্চতা 
12 ফুট হইলে, উহার ব্যাসার্ধ কত? [কু. আ. সা.] 

16. বৃত্চাপের আকারবিশিষ্ট একটি সেতুর দৈৰ্ঘ্য 100 গজ এবং উচ্চতা 
5 গজ; উহার ব্যাসার্ধ কত? 

17. কোন বৃত্চাপের উচ্চতা 3 ইঞ্চি এবং বৃত্তের ব্যাস 12 ইঞ্চি; উহার 
অর্ধচাপের জ্যা নিৰ্ণয় কর। 

18. কোন চাপের উচ্চতা 9 ইঞ্চি এবং বৃত্তের ব্যাসার্ধ 8 ইঞ্চি; উহার 
অর্ধচাপের জ্যা-এর দৈৰ্ঘ্য কত? 


বৃত্তের জ্য৷ ও চাপ 135 


19. কোন অৰ্দ্ধচাপের জ্যা 10 ইঞ্চি এবং বৃত্তের ব্যাস 16 ইঞ্চি হইলে, 
চাপটির উচ্চতা কত? _ 

20. কোন চাপের অর্দচাপের জ্যা 8 ইঞ্চি এবং ব্যাসার্দ 6 ইঞ্চি; চাপটির 
উচ্চত| কত? 

21. কোন চাপের উচ্চতা 4 ইঞ্চি এবং উহার অর্ধচাপের জ্যা 6 ইঞ্চি 
হইলে, বৃত্তের ব্যাস কত ইঞ্চি হইবে? 

22. কোন চাপের উচ্চত| 7 ফুট 9% ইঞ্চি এবং উহার অর্ধচাপের জ্যা-এর 
দৈৰ্ঘ্য 15 ফুট 7 ইঞ্চি; কত ব্যাসার্ধ লইয়া চাপটি অঙ্কিত করা হইয়াছিল ? 
23. কোন চাপের অঞ্ধাংশের জ্যা 26" এবং বৃত্তের ব্যাস 42’; 
এ চাপের জ্যা নিৰ্ণয় কর। | 

24. কোন চাপের জ্যা 49 ফুট এবং উহার অর্ধচাপের জ্যা 25 ফুট; 
বৃত্তটর ব্যাস নির্ণয় কর। [রু. আ. সা. ] 
25. কোন চাপের জ্যা 8৪ গজ এবং উহার অর্দাংশের জ্যা 13 ফুট; 
বৃত্তটির ব্যাস কত? [ পা. ইউ. ] 
26. কোন চাপের জা 24 ফুট এবং উহার অর্দচাপের জ্যা 15 ফুট হইলে, 
কত ব্যাসার্ধ লইয়া চাপটি অঙ্কিত করা হইয়াছে? 

27. কোন বৃত্তের ব্যাসার্ধ 12 ইঞ্চি ৷ উহার একটি চাপের CFAR সম্মুখ 
কোণ 35° হইলে, এ চাপের দৈৰ্ঘ্য কত? 

28. একটি বৃত্তের ব্যাস 3 ফুট এবং উহার একটি চাপের দৈর্ঘা 22 ইঞ্চি; 
ওঁ চাপের বেন্দ্রস্থ সম্মুখ-কোণের পরিমাণ নির্ণয় কর। 

29. কোন বৃত্তচাপের দৈর্ঘ্য 3 ফুট 8 ইঞ্চি এবং উহা কেন্দ্রে 22'30' 
সন্মুখ-কোণ উৎপন্ন করিলে, বৃত্তটির ব্যাসার্ধ কত হইবে? 

30. কোন চাপের দৈর্ঘ্য 5 ফুট 6 ইঞ্চি এবং উহার কেন্দ্ৰস্থ সম্মুখকোণ 
20"; এ চাপের ব্যাসার্ধ কত? 

31. কোন ঘড়ির মিনিটের কাক! 3} মিনিটে 5 ইঞ্চি দৈর্ঘ্যের চাপ 
অতিক্রম করে। কীটাটির দৈৰ্ঘ্য কত? [রু. আ. সা. ] 


136 পাটীগণিত [ প্রশ্নমালা 61. ] 

32. একটি ঘড়ির মিনিটের কীটার অগ্রপ্রান্ত 10 মিনিটে 11 ইঞ্চি চাপ 
অতিক্রম করে! কীটাটির দৈৰ্ঘ্য কত? 

33. কোন ঘড়ির দোলক ( pendulum ) 30° কোণে দোলে এবং 13, 
ইঞ্চি চাপ অতিক্রম করে? ওঁ দোলকের দৈৰ্ঘ্য কত? [ অক্সফোর্ড] 
34. একটি ঘড়ির দৌলকের দৈৰ্ঘ্য 5 ফুট এবং অছল অবস্থায় উহার নিয়প্রান্ত 
ভূমি হইতে ৪ ফুট উচ্চে অবস্থিত । ইহার দোলনের শেষ দুই প্রান্তের দূরত্ব 
6 ফুট; দৌলকের নিম্প্রান্তটির সর্বাধিক উচ্চতা কত হইতে পারে? 


ese ও বৃতাংশের ক্ষেত্রফল 
96. বৃত্তকলা-কোণ হইতে বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় | 


চিত্রে চখগ বৃত্তের খকগঘখ একটি বৃত্তকলা, | 

কোণ ০ বা/খকগ ও বৃত্তকলার. কোণ এবং 

খগঘখ একটি বৃত্তাংশ | 
আবার, কখচগক একটি বৃত্তকলা এবং খগচখ > 

একটি বৃত্তাংশ ৷ ৬৫৮০৯ 
জ্যামিতি হইতে জানা আছে যে, 


বৃত্তকলা ও বৃত্তাংশের ক্ষেত্রফল 137 
97. চাপ ও ব্যাসার্ধ হইতে বৃত্তকলার ক্ষেত্রফল নিৰ্ণয়। : 


কেন্ত্ৰস্থ কোণগুলি উহাদের চাপগুলির সহিত সমান্ুপাতী | 
চাপ খঘগ _ 6" কি বৃত্তকলার ক্ষেত্রফল 6” 
বৃত্তের পরিধি 360” বৃত্তের ক্ষেত্রফল 360° 


. বৃত্তকলার ক্ষেত্ৰফল -চাপ 2 3 চাপ DANG ৷ 


98. 96 অনুচ্ছেদের চিত্রে খগঘ বৃত্তাংশ =কখঘণগ Geral _ APA, 
এবং খচগখ বৃত্তাংশ =কখচগ Fora + AGA ; 

** বৃত্তাংশের ক্ষেত্ৰফল -বৃত্তকলার ক্ষেত্রফল + ত্রিভুজের ক্ষেত্ৰফল | 

উদ্াহরণ 1. একটি বৃত্তের ব্যাসাৰ্ধ 6 ইঞ্চি এবং একটি বৃত্তকলার কোণ 
35"; এ বৃত্কলার ক্ষেত্রফল কত ? [r=] 
9 
~ 360° 


X mr? = x 32x (6)? বর্গ ইঞ্চি 
=11 বর্গ ইঞ্চি। 
উদাহরণ 2. একটি বৃত্তকলার ক্ষেত্রফল 330 বর্গ ইঞ্চি এবং উহার কোণ 
42 বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় কর | [গ=ঞ্া* ] 


360১ at টু 
facta aime / ১ x x না কালি ইকি al গু স ই 


=30 ইঞ্চি। 


138 | পাটীগণিত 


উদাহরণ 3. একটি বৃত্তকলার কালি 198 বৰ্গ ইঞ্চি এবং বৃত্তের ব্যাস 
3 ফুট ; এ বৃত্তকলার কোণের পরিমাণ কত? [r=] 
এখানে বুত্তকলার কালি_198 ব. ই. এবং ব্যাসাদ্ধ-$ ফুট = 18 ইঞ্চি 
কালি x 360° 
$ ete ৰৃত্তকল|-কোণ= ই লার কাল 260 
= 198x 360° _ 198x 360° X 7.70" ৷ 
22x (18)? 22x18x18 
উদাহরণ 4. কোন বৃত্তকলার ব্যাসার্ধ 8 ইঞ্চি এবং চাপ 6 ইঞ্চি হইলে, 
উহার ক্ষেত্রফল কত? 
বৃত্তকলার ক্ষেত্রফল =$ চাপের দৈর্ঘ্য x ব্যাসাদ্ধ 
=4X8x6 বর্গ ইঞ্চি =24 বর্গ ইঞ্চি। 
উদাহরণ 5. একটি বৃত্তকলার ক্ষেত্ৰফল 56 বর্গ ইঞ্চি এবং বৃত্তটির 
ক্ষেত্ৰফল 336 বর্গ ইঞ্চি; এ বুত্তকলার কোণ নির্ণয় কর। 


'বৃত্তকলার ভন 


"facta কোণ = 360° x 3 = 60" | 
উদাহরণ 6. একটি বৃত্ত ও বৃত্বলার ক্ষেত্রফল যথাক্রমে 616 ও 84 বর্গ 
ইঞ্চি । এ বৃত্কলার চাপ নির্ণয় কর। [r=] 
বৃত্তের ক্ষেত্রফল = wr? 
** এখানে ar? =616 বৰ্গ ইঞ্চি, বা, 4272 = 616 ব. ই. 
বা, 7 = ব. ই.=!196 ব. ইঞ্চি, 
r= %196 ই.=14 ইঞ্চি। 
আবার, বৃত্তকলার ক্ষেত্ৰফল = ষ& > চাপ ব্যাসার্ধ 
এখানে $ * চাপ x14 ই.=84 বৰ্গ ইঞ্চি, 
বা, চাপ ৮7 ই.=84 বর্গ ইঞ্চি, 
* : নির্ণেয় চাপ ই.= 12 ইঞ্চি ৷ 


বৃত্তকল! ও বৃতাংশের ক্ষেত্রফল 139 


উদাহরণ 7. একটি বর্ণক্ষেত্রের বাহু 4 ইঞ্চি, উহার কৌণিক বিন্দুগুলিকে 
কেন্দ্ৰ করিয়া এরূপ চারিটি বৃত্ত অঙ্কিত করা হইল যেন দুই দুইটি বৃত্ত পরস্পর 
স্পর্শ করে। এ বৃত্গুলি ছারা সীমাবদ্ধ বক্ররৈখিক ক্ষেত্রটির কালি কত হইবে? 
[ ন=3]416] 
এখানে চিত্র অঙ্কন করিলে দেখ যাইবে যে-- 
(1) বক্ররৈথিক ক্ষেত্রটি চারিটি বৃত্তকলার দ্বারা সীমাবদ্ধ; 
(2) প্রত্যেক বৃত্তের ব্যাসার্ধ বর্গক্ষেত্রের বাহুর অর্ধেক অর্থাৎ 2 ইঞ্চি 
স্থুতরাং বৃত্তগুলি সমান; 
(3) প্রত্যেক বৃত্তকলা বৃত্তের এক-চতুথাংশ = gar? 
(4) বক্ররৈখিক ক্ষেত্রটির কালি = বৰ্গক্ষেত্ৰের কালি-চারিটি বৃত্তকলার 
কালির সমষ্টি | 
*, নিৰ্ণে বক্ৰৱৈখিক ক্ষেত্রের ক্ষেত্ৰফল = (4)* ব.ই.- 4 (ফুগ' x22) বই, 
=16 ব. 3.— 4r ব. ই.=16 ব. ই.-4%3'1416 বর্গ ইঞ্চি 
=(16- 125664) ব. ই.=3'4336 বর্গ ইঞ্চি ৷ 
উদাহরণ 8. একটি বৃত্তের ব্যাসার্ধ 7 ইঞ্চি এবং ইহার একটি বৃত্তকলার 
কোণ 60°; এ কলার অন্তর্গত বৃত্তাংশের ক্ষেত্ৰফল কত? 
96নং সচ্ছেদের চিত্র দেখ। এখানে r= কথখ =? ইঞ্চি; ৪ =বৃত্তকলার 
কোণ = 60" সুতরাং /খ = / গা =60* হইবে, **.. A PNA সমবাহু। 
এক্ষণে, বৃত্তাংশ খঘগখ = FINA বৃত্তকলার কালি- Aকখগ এর কালি। 


= fox? Vra [৮ একখগ সমবাহু ] 
টি ডে য়) বর্গ ইঞ্চি 


= (ঞ্জু 42/3) ব. ই.= (দৰ) বৰ্গ ইঞ্চি 
= 4'45 বর্গ ইঞ্চি ( আসন্ন )। 


140 পাটীগণিত 


প্রশ্নমাল৷ 62 
[পপ ধৰিবে ] 


1. একটি বৃত্তের ব্যাসার্ধ 8 ইঞ্চি, উহার মধ্যে একটি বৃত্তকলার কোণ 
45° হইলে, এ বৃত্তকলার ক্ষেত্রফল কত? 

2. কোন বৃত্তকলার কোণ 15° এবং বৃত্তের ব্যাসার্ধ 35 ফুট, এ 
বৃত্তকলার ক্ষেত্রফল কত? [ক.বি.] 

3. একটি বৃত্তের ব্যাস 1 গজ 6 ইঞ্চি, উহাতে যে বৃত্তকলার কোণ 120° 
তাহার ক্ষেত্রফল নির্ণয় কর | 

4. একট বৃত্তকলার ক্ষেত্রফল 55 বর্গ ইঞ্চি এবং ব্যাসার্ধ 1 ফুট 3 ইঞ্চি; 
এ বৃত্তকলার কোণের পরিমাণ নিৰ্ণয় কর। 

‘15. কোন বৃত্তকলার ক্ষেত্রফল :66 বর্গফুট এবং ব্যাসার্ধ 6 ফুট; এ 
বৃত্তকলার কোণের পরিমাণ কত? 

6. একটি বৃত্তকলার ক্ষেত্রফল 88 বর্গ ইঞ্চি ও কোণ 70°; বৃত্তটির 
ব্যাসার্ধ কত? 

7. কৌন বৃত্তকলার কোণ 28° এবং ক্ষেত্রফল 55 বৰ্গফুট; উহার 
ব্যাসার্ধ কত? 

8. একটি বৃত্তকলার ক্ষেত্রফল 44 বর্গ ইঞ্চি এবং কোণ 536 হইলে, 
উহার ব্যাসার্ধ কত হইবে? 

9. কোন বৃত্তকলার চাপ 30 ইঞ্চি এবং ব্যাসাদ্ধ 10 ইঞ্চি, উহার 
ক্ষেত্রফল কত? = 

10. ব্যাসার্ধ 50 ফুট ও চাপ 16 ফুট হইলে, বৃত্তকলার ক্ষেত্রফল কত? 
11. যে বৃত্তকলার ক্ষেত্রফল 200 বর্গ ইঞ্চি এবং ব্যাসার্ধ 3 ফুট ৪ ইঞ্চি 
তাহার চাপের দৈৰ্ঘ্য কত? 

12. একটি বৃত্তকলার ক্ষেত্রফল 70 বর্গফুট এবং ব্যাসার্ধ 10 ফুট; উহার 
চাপের দৈৰ্ঘ্য কত? 


বৃত্তকলার ক্ষেত্ৰফল 141 


13. কোন বৃত্তকলার ক্ষেত্রফল 72 বর্গ ইঞ্চি এবং চাপের দৈৰ্ঘ্য 1 ফুট 
6 ইঞ্চি হইলে, উহার ব্যাসার্ধ কত হইবে ? 

14. একটি বৃত্তকলার ক্ষেত্রফল 2 বর্গফুট 12 বর্গ ইঞ্চি এবং উহার চাপ 
2 ফুট 6 ইঞ্চি হইলে, উহার ব্যাসার্ধ কত হইবে? 

15. এক বৃত্তকলার ক্ষেত্রফল 66 বর্গফুট এবং চাপ 18 ফুট হইলে, উহার 
ব্যাসার্ধ কত হইবে? 

16. কোন বৃত্ত ও বৃত্তকলার ক্ষেত্রফল যথাক্রমে 108 বর্গ ইঞ্চি ও 45 বর্গ 
ইঞ্চি হইলে, বৃত্তকলার কোণের পরিমাণ কত হইবে? } 
17. একটি বৃত্তের ক্ষেত্রফল 120 বৰ্গফুট; উহার যে বৃত্বকলার পরিমাণ 
36 বর্গফুট তাহার কোণের পরিমাণ কত? 

18. কোন বৃত্তকলার ও বৃত্তের ক্ষেত্রফল যথাক্রমে 91 ও 154 বর্গ ইঞ্চি 
হইলে, ওঁ বৃত্তকলার চাপের দৈৰ্ঘ্য কত হইবে? 

19. একটি বৃত্ত ও তাহার একটি বৃত্তকলার পরিমাণ যথাক্ৰমে 616 বর্গ 
ইঞ্চি ও 42 বৰ্গ ইঞ্চি হইলে, ওঁ বৃত্তকলার চাপ কত হইবে? . 

20. একটি বৃত্তের ক্ষেত্রফল 81 বর্গ ইঞ্চি; উহার যে বৃত্তকলার কোণ 
40° তাহার ক্ষেত্রফল কত ? 

21. কোন বৃত্তের ক্ষেত্রফল 120 বর্গফুট এবং একটি বৃত্তকলার কোণ 54° 
হইলে, ওঁ বৃত্তকলার ক্ষেত্রফল কত? 

22. কোন বৃত্তকলার চাপ 10 ফুট ও কোণ 24° হইলে উহার ক্ষেত্রফল 
কত? [ রু. আ. সা. ] 
23. 2 ফুট বর্গ ক্ষেত্রের চারিটি কৌণিক বিন্দুকে কেন্দ্র করিয়া এরূপ 
চারিটি বৃত্ত অঙ্কিত কর! হইল যে দুই দুইটি করিয়া বৃত্ত পরম্পর স্পর্শ করিয়াছে। 
উহাদের দ্বারা সীমাবদ্ধ বক্ররৈথিক ক্ষেত্রের ক্ষেত্রফল কত? [31416] 
24. 1 ফুট ব্যাসার্-বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পর স্পর্শ করিয়াছে । উহাদের 
মধ্যবর্তী বক্ররৈথিক ক্ষেত্রটির কালি কত? [7=314159] [4a fe] 


142 পাটীগণিত [ প্রশ্নমালা 621 


25. একটি বৃত্তের ব্যাসার্ধ 7 ইঞ্চি এবং উহার একটি বুত্তকলার কোণ, 60 
হইলে, ওঁ বৃত্তকলার অন্তর্গত বৃত্তাংশের ক্ষেত্রফল কত? 

26. কোন : বৃত্তকলার কোণ 45° এবং রানা কাট ধার 
অন্তর্গত বৃত্তাংশের ক্ষেত্রফল নিৰ্ণয় কর। 


চতুৰ্থ খণ্ড 


(দেশম শ্রেণীর পান্য ১ 
গ্রথম অধ্যায় 
| বিবিধ প্রশ্নমাল। 63 
1. তৈলের মূল্য 65% বেশী হওয়ায় গৃহস্থকে সংসার খরচ না বাড়াইয়া 
তৈলের খরচের পরিমাণ শতকরা কত কমাইতে হইবে? 
2. 5 অনোয় 6টি করিয়া আম কিনিয়া 6 আনায় 5টি করিয়া বিক্রয় 
করিলে শতকরা কত লাভ হইবে? [ এ, প্র. 1909] 
3. বাধিক 53% স্থদে কত সময়ে 2125 টাকা স্থদেমূলে 2943 টাকা 
2 আনা হইবে? [ ক. @ 1944] 


4. 25 জন লোকের 16 দিনের আয় 766 টাক! 10 আন| ৪ পাই; 
আয়ের হার অর্ধেক হইলে 24 দিনে কতজনের আয় 1035 টাকা হইবে? 

5. এক অশ্বারোহী মিনিটে 352 গজ বেগে যায় এবং প্রতি 6 মাইল 
অন্তর ঘোড়া বদলাইবার জন্তু 6 মিনিট থামে; এই ভাবে 108 মাইল যাইতে 
তাহার কত সময় লাগিবে? [ ক. প্র. 1925 ] 

6. একটি ঘরে 2304 ঘনফুট বায়ু ধরে এবং ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থের 
অন্থপাত 4 £ 33 প্ৰতি বর্গফুটে 5 আন] 4 পাই হিসাবে ঘরের মেঝে কার্পেট 
দিয়া টাঁকিতে 64 টাকা খরচ হয়। ঘরটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা কত? 

[ এ. প্র. 1923 ] 

7. বাম, হরি অপেক্ষ। 10% কম দরে এবং যদু অপেক্ষা 10% বেশী দরে 
জিনিস বিক্রয় করিল। যদুর দর হরির দর অপেক্ষা শতকরা! কত কম ? 


144 পাটীগণিত [ বিবিধ প্রশ্নমালা 63] 


8. ক ও খ একই সময়ে বালী ও মগরা হইতে রওনা হইয়| ঘণ্টায় 
ও মাইল ও 5 মাইল বেগে পরস্পরের অভিমুখে অগ্রসর হইতে লাগিল। 
খ যখন ক অপেক্ষা 6 মাইল অধিক চলিয়াছে তখন উভয়ের সাক্ষাৎ হইল। 
বালী হইতে মগরা কত দূর? 

9. 11 জন ব্যক্তির বয়সের গড় 40 বৎসর; প্রথম 6 জনের বয়সের গড় 
35 বৎসর এবং শেষ 6 জনের বয়সের গড় 46 বৎসর | যষ্ঠ ব্যক্তির বয়স কত? 
* 10. 600 টাকায় একটি ঘোড়| বিক্রয় কৰিলে, বিক্রয়মূল্যের $ অংশ লাভ 
হয়, উহা কত মূল্যে বিক্রয় করিলে পূৰ্ব্ব বিক্রয়মূলোর ঠ ক্ষতি হইত? 

11. এক ব্যক্তি ঘণ্টায় 3% মাইল বেগে হাটিয়া 4 ঘণ্টা 30 মিনিটে কোন 
স্থানে গেল। : ঘণ্টায় 3£ মাইল হাটিলে এ স্থানে গিয়া ফিরিয়া আসিতে কত 
সময় লাগে? 

12. 18টি waa বিক্রয়মূল্য 21টি দ্রব্যের ক্রয়মূল্যের সমান হইলে, 
ASFA কত লাভ হয়? [পঃ প্র, 1931 ] 

13. 15 মাইল একটি বৃত্তাকার পথের চারিদিকে পরিভ্রমণ করিবার জন্য 
5 জন লোক একই স্থান হইতে একই সময়ে রওন| হইল এবং ঘণ্টায় যথাক্রমে 
3, 38, 4, 4$ ও 5 মাইল বেগে চলিতে লাগিল। কত সময় পরে তাহারা 
পুনরায় রওনা হওয়ার স্থানে একত্র হইবে? « 

14. নদীর এক তীরে দণ্ডায়মান এক ব্যক্তি দেখিল যে 20 ফুট দীর্ঘ মই- 
এর এক প্রান্ত সেই তীরে রাখিয়া অপর তীরস্থ একটি বৃক্ষের গায়ে উহা 
ঠেকাইলে মইটির অপর প্রান্ত 12 ফুট উচ্চে বৃক্ষটিকে স্পর্শ করে। নদীটির 
পরিসর কত? [ক.প্র.] 

15. যদি 7 জন পুরুষ ও 5 জন বালক 18 দিনে 168 একর জমির শস্য 
কাটিতে পারে, তবে 15 জন পুরুষ ও 5 জন বালক কত দিনে 700 একর জমির 
শস্য কাটিতে পারিবে? (একজন পুরুষ তিনজন বালকের সমান কাজ করে। ) 

[ ক. প্র. 1877 


পুর্বপাঠের পুনরালোচনা 145 

16. 6,8,7¢ 1] হইতে কোন্‌ সংখ্যা বিয়োগ করিলে বিয়োগফলগুলি 
সমানুপাতিক হইবে? 

17. কোন সহরে 27 সেকেণ্ড অন্তর কামান দাগ! হইতেছে। যদি শব্দের 
বেগ সেকেণ্ডে 1144 ফুট হয়, তবে এ সহরের দিকে সেকেণ্ডে 44 ফুট বেগে 
ধাবমান একখানি ট্রেণের আরোহিগণ কত সময় অস্তর কামানধ্বনি শুনিবে ? 
₹| 18. কোন তহবিলে 18 জন লোক চাদা দিল । 16 জনের প্রত্যেকে 
10 টাক! করিয়৷ দিল এবং 18 জনের প্রত্যেকে গড়ে যে চীদ| দিল অবশিষ্ট 
দুইজনের একজন তাহা! অপেক্ষা 14 টাকা! ও অন্যজন 18 টাকা বেণী দিল। 
শেষের দুই ব্যক্তি কত করিয়া চাদা দিল? 

79. 460 টাকায় দুইটি গরু ক্রয় করিয়া একটিকে 10% লাভে এবং 
অন্যটিকে 13% ক্ষতিতে বিক্রয় করা হইল। মোটের উপর যদি লাভ বা ক্ষতি 
না হইয়া থাকে, তবে প্রত্যেক গরুর ক্রয়মূল্য কত? 

20. 3 জন পুরুষ বা 4 জন বালক দৈনিক 8 ঘণ্টা. কাজ করিয়া! 65 দিনে 
একটি কাজ সম্পন্ন করে; 7 জন পুরুষ ও ৪ জন বালক প্রত্যহ 10 ঘণ্টা খাটিয়। 
কত দিনে উহার দ্বিগুণ কাজ করিবে? [ প. প্র, 1932] 

21. মাটি হইতে 72 ছুট উচ্চে একটি বাড়ীর ছাদ আছে। বাড়ীর ভিতর 
. 54 ফুট তফাৎ হইতে একখানি মই ওঁ ছাদে লাগাইতে হইলে মইখানি কত 
aal হওয়া চাই ? 

22. দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত 3 £ 4 এবং উহাদের ক্ষেত্রফলের সমষ্ট 
30" ব্যাঘ-বিশিষ্ট আর একটি বৃত্তের ক্ষেত্রফলের সমান । প্রথম goria 
ব্যাস দুইটির দৈর্ঘ্য নির্ণয় কর। 

23. ক ওখ এর গতিবেগের age 8:9; ক যদি 12 মিনিটে 
1} মাইল যায়, তবে খ 16 মিনিটে কত মাইল যাইবে ? 

24. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য: প্রস্থ=6:5,; প্রতি বৰ্গগজে 5 পেন্স 
হিমাবে উহার মেঝে বাধাইতে 17 পাউণ্ড 15 শিলিং 68 পেন্স ব্যয় হয়। 
উহার দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর। [ol প্র. 19481 

A—10 


146 পাটীগণিত [ প্রশ্নমালা 63 ] 


25. একটি বৃত্তের পরিধি উহার ব্যাসের 3} গুণ। একটি ইঞ্জিন aot 
40 মাইল বেগে গমনকালে উহার চাকা প্রতি সেকেণ্ডে 3 বার ঘুরে। চাকার 
ব্যাস নির্ণয় কর। টি 

26. এক বাক্তি 130 গজ কাপড় ক্রয় করিয়া $ অংশ 20% লাভে এবং 
অবশিষ্টাংশ 15% লাভে বিক্রয় করিল । ইহাতে সে মোট 95 পাউণ্ড 9 শিলিং 


44 পেন্স পাইল প্রতি গজের ক্রয়মূল্য কত? [বো. প্র. 1932] 
27. একটি সমবাহু ত্রিভুজের আয়তন এক একর $ উহার বাহুর দৈৰ্ঘ্য 
কত ফুট ? 


28. একটি আয়তাকার প্রাঙ্গণের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:11; 
প্রতি বর্গগজে 10 আনা 6 পাই হিসাবে উহাতে পাথর বসাইতে মোট 
144 টাক! 6 আনা বায় হয়। উহার দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর । 

[ পা. প্ৰ, 1900 ] 

29. এক ইঞ্চি পুরু তক্তা দ্বারা নিশ্মিত একটি কাঠের বাক্সের দৈর্ঘ্য 3 ফুট 
8 ইঞ্চি, প্ৰস্থ 2 ফুট 4 ইঞ্চি ও উচ্চতা 2 ফুট 3 ইঞ্চি | বাক্সটি নিৰ্ম্মাণ করিতে 
কত কাঠ লাগিয়াছে এবং উহাতে কত ঘনফল ধরিতে পারে? 

[ ক. প্র. 1874] 

30. একটি বৃত্তাকার তৃণক্ষেত্রকে ঘিরিয়া যে পথ আছে তাহার বহির্ভাগের 
পরিধি 325 গজ এবং অন্তর্ভাগের পরিধি 259 গজ । পথটির পরিসর কত? 

[r=] 

31. aff এক একর জমির উপর এক ইঞ্চি বৃষ্টিপাত হয় এবং এক ঘনফুট 
জলের ওজন 1000 আউন্ন হয়, তবে জমির এ জলের ওজন কত ? 

32. 14, 09 এবং Yo, ইহাদের চতুর্থ সমানুপাতিক নির্ণয় কর ৷ 

33. প্রতি পাউণ্ড চা 1 টাকা 3 আনা দরে বিক্রয় করিলে 6% ক্ষতি হয় ; 
174% লাভ করিতে হইলে প্রতি পাউণ্ড চা কি দরে বিক্রয় করিতে হইবে? 
34. একটি নদীর স্রোতের বেগ ঘণ্টায় 2 মাইল, উহাতে এক ব্যক্তি 
শ্রোতের প্রতিকুলে সাতার দিয়! যে সময়ে. যতদূর যাইতে পারে সেই সমস্তে 


পূৰ্ব্বপাঠের পুনরালোচনা 147 


স্রোতের অঙ্গকুলে তাহার তিনগুণ দূরত্ব যাইতে পারে। সে কত বেগে সীতার 
কাটে? { 

35. এক ব্যক্তি কতকগুলি আম টাকায় 12টি হিসাবে এবং সমানসংখ্যক 
আম টাকায় ৪টি হিসাবে কিনিয়| মিশাইয়া লইল এবং সমস্ত আম টাকায় 9টি 
হিসাবে বিক্রয় করিল। ইহাতে তাহার শতকরা কত লাভ বা ক্ষতি হইল? 

36. ক,খ ওগ যথাক্রমে ঘণ্টায় 3, 4 ও 5 মাইল পথ চলে। তাহারা 
একই স্থান হইতে একই দিকে এক ঘণ্টা অন্তর যাত্রা করিল। ক প্রথমে যাত্রা 
করিল এবং খ যখন তাহাকে ধরিল তখন খ ফিরিয়া আসিল। গী এর সহিত 
খ এর কোন্‌ স্থানে সাক্ষাৎ হইল? = 

37. একটি ঘরের চারি দেওয়ালের ক্ষেত্রফল 360 বর্গফুট, মেঝের ক্ষেত্ৰফল 
270 বর্গফুট এবং প্রস্থ 15 ফুট ; ঘরটির উচ্চতা কত? 

38. 480 গজ কাপড় 225 টাকায় বিক্রয় করায় 72 গজের করয়মূল্য লাভ 
হইল। শতকরা কত লাভ হইল? 

39. একটি ত্ৰিভুজাকার জমির বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে 143, 407 ও 
440 গজ। প্রতি একর 2 পাউণ্ড EMO abe aos খাজনা কত 
হইবে? 

40. 3 মাসে 3138 পাউণ্ড 3 শিলিং 6 পেন্স এর স্থদ 2762 পাউণ্ড 13 
শিলিং 6 পেন্স এর সুদ অপেক্ষা 7 পাউণ্ড 94 পেন্স বেশি হইলে, শতকরা 
সুদের হার কত? [ সি. সা.] 

41. একটি হাটে পর পর তিন দিন যথাক্রমে 56, 64 ও 80টি ঘোড়া 
বিক্রয়ার্থে আনা হয় এবং উহাদের মধ্যে শতকর| 75, 8715 ও 93°75 ঘোড়া 
বিক্রয় করা হয়। এ তিন দিনে গড়ে শতকরা কয়টি ঘোড়া বিক্রয় করা হইল ? 

42. ক, খ-কে 4 বৎসরের জন্য 500 টাকা এবং ICH 5 বৎসরের জন্তু 
600 টাকা ধার দিয়া মোট 150 টাকা সুদ পাইল । সুদের হার কত? 

43. শতকরা যে হারে 1000 টাকার 5 বসরে 250 টাকা সুদ হয়, সেই 
হারে 3500 টাকার 1 বংসর 6 মাসে কত সুদ হইবে? [ ক. প্র. 1872] 


148 পাটীগণিত [ প্রশ্নমালা 63 ] 


44. একটি বৃত্তকলার চাপের দৈর্ঘ্য 14 ফুট এবং ব্যাসাদ্ধ 10 ফুট হইলে, 
উহার ক্ষেত্রফল কত? [ মা. টে. ] 
, 45. ক একটি war খ-কে 224% লাভে এবং খ Gel গকে 78% 
লাভে বিক্রয় করিল । গা যদি উহ] 5267 টাক! 8 আনায় ক্রয় করিয়া থাকে, 
তবে ক উহা কত মূল্যে কিনিয়াছিল ? 

46. 30 দিনে একটি 5 মাইল দীৰ্ঘ খাল কাটিবার জন্য 270 জন লোক 
নিযুক্ত করা হইল, কিন্তু 12 দিন পরে দেখা গেল মাত্র 1% মাইল খাল কাটা 
হইয়াছে। 'আর কত জন লোক নিযুক্ত করিলে নির্দিষ্ট সময়ে কাজটি শেষ 
হইবে? i ৰু 

47. এক ব্যক্তি রেলপথের ধার দিয়া ঘণ্টায় 4 মাইল বেগে চলিতেছিল ? 
88 গজ দীর্ঘ একখানি cha পিছন হইতে আসিয়া লোকটিকে 10 মেকেণ্ডে 
অতিক্রম করিল এবং অপর একটি লোককে:9 সেকেণ্ডে অতিক্রম ক্রিল। 
দ্বিতীয় ব্যক্তি ঘণ্টায় কত মাইল বেগে চলিতেছিল ? [প. প্র. 1924] 

48. একটি রম্বসের ক্ষেত্রফল 8 বর্গগজ এবং পরিসীমা 12 গজ ; উহার 
লঙ্ব-প্রস্থ কত? { মা: টে.) 

49. 1 শিলিং 3 পেন্স ডজন দরে ডিম ক্রয় করিয়া প্রতিশত 11 শিলিং 
8 পেন্স দরে বিক্রয় করিলে শতকরা! কত লাভ হইবে ? [ প.প্র- 1901] 

50. একখানি গাড়ি 5 ঘণ্টার কিছুদূর গেল। অর্ধেক পথ ঘণ্টায় 21 
মাইল হিসাবে এবং বাকি পথ ঘণ্টায় 24 মাইল হিসাবে গেল। গাঁড়িখানি 
কত পথ গেল? [ প. প্র. 1933 ] 

51. কোন সমকোণী ত্রিভুজের একটি বাহু 3925 ফুট এবং অতিভূজ ও 
তৃতীয় বাহুর অন্তর 625 ফুট ; অতিতুজ ও তৃতীয় বাহুর দৈৰ্ঘ্য কত? 

52.. কোন পরীক্ষায় 75% ইংরাজীতে ও 80% Bex পাস করিল। , যদি 
70% উভয় বিষয়ে পাস করিয়া থাকে, তবে শতকরা৷ কতজন উভয় বিষয়েই 
ফেল হইয়াছে ? 


পূর্বপাঠের পুনরালোচনা ৰ 149 


53. ক ওখ এর টাকার অনুপাত 3:4 এবং উভয়ের টাকার সমষ্টি 
+ 161 টাক! হইলে, কাহার কত টাকা আছে? 

54. একটি গ্রামের লোকসংখ্যা প্রতি বৎসর 5% বুদ্ধি পাইয়া তৃতীয় 
বৎসর অন্তে লোকসংখ্যা 9261 হইল | প্রথমে লোকসংখ্যা কত ছিল? 

55. একটি বৃত্তের ব্যাসার্ধ 13 ফুট এবং উহার একটি চাপের জ্যা 10 ফুট 
হইলে, এ চাপের উচ্চতা কত? 

56. এক ব্যবসায়ী ক্রয়মূল্যের উপর 25% বেশী করিয়া মালের মূল্য ধাখ্য 
করে, কিন্ত সে ক্রেতাকে 10% কমিশন দেয়। ইহাতে তাহার শতকরা কত 
লাভ হয়? i [যু. প্র, 1918] 

57. 5টি ঘোড়া ঘণ্টায় যথাক্ৰমে 18, 16, 15, 12 ও 10 মাইল বেগে 
2 মাইল পরিধিবিশিষ্ট কোন বৃত্তাকার দৌড়-পথে দৌড়াইতে লাগিল । তাহারা 
পুনরায় কখন রওন! হওয়ার স্থানে মিলিত হইবে? [সি. সা.] 

58. একটি জলাশয় 300 গজ দীর্ঘ ও 150 গজ প্রশস্ত। 2 ফুট প্রশস্ত ও 
1$ ফুট গভীর এক ফাটলের ভিতর দিয়া সেকেণ্ডে কত বেগে জল প্রবেশ 


করিলে 9 ঘণ্টায় 1 ফুট জল বাড়িবে ? [ মা. প্র, 1827] 
59. একটি রম্বসের কৰ্ণদ্বয় 16 ইঞ্চি ও 32 ইঞ্চি ; রম্বসের ক্ষেত্রফল ও বাহুর 
দৈর্ঘ্য নিৰ্ণয় কর। 


60. পিতা ও চারি পুত্রের বয়সের গড় অপেক্ষা মাতা ও পুত্রগণের বয়সের 
গড় 2 বৎসর কম। মাতার বয়স 40 বৎসর হইলে পিতার বয়স কত? 

61. তিন ভরি ওজনের একটি অলঙ্কারে রৌপ্য ও স্বর্ণ 2:5 অনুপাতে 
মিশ্রিত থাকায় উহার মূল্য 192 টাকা হইল। যদি এ ধাতুদ্বয় উহার ব্যস্ত 
অনুপাতে মিশ্রিত থাকিত তবে অলঙ্কারটির মূল্য 102 টাকা হইত। প্রতি 
ভরি রৌপা ও বর্ণের মূল্য কত? 

62... একটি বৃত্তে কেন্দ্রের একই পার্শ্বে অবস্থিত দুইটি সমান্তরাল জ্যা-এর 
দূরত্ব 14 ফুট এবং উহাদের দৈর্ঘ্য যথাক্রমে 120 ও 104 ফুট; qefa 


ব্যাম কত? 


150 * পাটীগণিত [ প্রশ্নমালা 63] 


63. ডিমের দর 20% কমিয়া গেলে 21 শিলিংএ 54টি অধিক ডিম পাওয়া 
ষায়। ডিমের বর্তমান দর কত? [প.প্র-1925] , 

64. কোন দ্রব্যের বিক্ৰয়মূল্য 23375 পাউণ্ড কম হইলে বিক্রেতার 
54% লাভের স্থলে প্রতি পাউণ্ডে 5$ পেন্স ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয়মূল্য 
কত? [ সি. সা.) 

65. একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় যথাক্ৰমে 14 ও 20 ফুট এবং 
উহাদের লম্বদূরত্ব 12 ফুট হইলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত? 

66. একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 13:225 একর ৷ প্রতি গজে 1 টাকা 
12 আনা হারে উহার চারিদিকে বেড়া দিতে কত বায় হইবে? 

[ ক. প্র. 18901 

67: চালের মূল্য 123% বৃদ্ধি পাইলে এক ব্যক্তি চালের পরিমাণ এরূপ 
কমাইলে' যে তাহার ব্যয় বৃদ্ধি হইল না। তিনি চালের পরিমাণ শতকরা কত 
কমাইলেন? 

68. এক ব্যক্তিকে কোন নিদ্দিষ্ট সময়ে একটি স্থানে পৌছিতে হইবে । 
, সে ঘণ্টায় 8 মাইল করিয়া! যাইলে 4 মিনিট বিলম্ব হয়, কিন্তু ঘণ্টায় 10 মাইল 
- বেগে যাইলে 2 মিনিট আগে পৌছায় । এ স্থানের দূরত্ব কত? 

69. এক বুশেল গমের মূল্য যখন 18 শিলিং 8 পেন্স তখন 6 পেনি মূল্যের 
একটি রুটির ওজন 3 পাউণ্ড 9 আউন্স। এক বুশেল গমের মূল্য 1'পা. 2 শিনিং 
2 পেন্স হইলে 9 পেনি মূল্যের রুটির ওজন কত হইবে? [ ক. প্র. 1901] 

70. শতকরা বাধিক 43 টাকা হার স্থদে কত টাকার দৈনিক 1 টাক 


সুদ হয়? [ ক. প্র. 1935 ] 
71. 550 টাকায় একটি ঘোড়া বিক্ৰয় করিলে 12% ক্ষতি হয়; উহা! কত 
টাকায় বিক্ৰয় করিলে 12% লাভ হইবে? 


72. বাধিক আয় 150 পাউণ্ডের কম হইলে প্রতি পাউণ্ডে 5 পেন্স এবং 
উহার বেশী আয় হইলে প্রতি পাউণ্ডে 7 পেন্স হিসাবে আয়কর দিতে হয়। 
এক ব্যক্তির বাধিক মোট আয় 149 পাউণ্ড 10 শিলিং এবং অন্য 


পুর্বপাঠের পুনরালোচন| 151 
এক ব্যক্তির আয় 150 পা.এর বেশি, কিন্তু আয়কর দিয়া প্রথম ব্যক্তি অপেক্ষা 
, তাহার 72 পেন্স কম থাকে । দ্বিতীয় ব্যক্তির বাধিক আয় কত? 

73. একটি বম্বসের পরিসীমা 440 গজ এবং দুইটি সমান্তরাল বাহুর 
বাবধান 22 গজ ; উহার ক্ষেত্রফল কত একর ? 

74. দুইখানি cd সমান্তরাল পথে পরস্পর বিপরীত দিকে যথাক্ৰমে ঘণ্টায় 
35 মাইল ও 25 মাইল বেগে যাইতেছিল। প্রথম ট্রেণ 6? সেকেণ্ডে দ্বিতীয় 
ট্রেণকে অতিক্রম করিল। ট্রেণ দুইটি যদি একই দিকে যাইত তবে প্রথম 
ট্রেপের একজন আরোহী 18 সেকেণ্ডে দ্বিতীয় ace অতিক্রম করিত। ট্রেণ 


হুইটির দৈর্ঘ্য কত ? 
75. 10 জন লোক 10 দিনে 10 খানি মাদুর বুনিতে পারে; কতজন 
GNF 100 দিনে 100 খানি মাদুর বুনিতে পারিবে? [ সি. সা.] 


76. একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 475 বর্গফুট এবং সমান্তরাল বাহুদয়ের 
দূরত্ব 19 ফুট ৷ সমান্তরাল বাহ্দয়ের অস্তর 4 ফুট হইলে উহাদের দৈৰ্ঘ্য কত? 
77. 330 ফুট দীর্ঘ ও 440 ফুট দীর্ঘ ছুইথানি ট্রেণ সমান্তরাল পথে একই 
দিকে চলিলে 35 সেকেণ্ডে এবং পরস্পর বিপরীত দিকে চলিলে 7 সেকেণ্ডে 
একে অন্যকে অতিক্রম করে। ট্রেণ দুইটির ঘণ্টায় গতিবেগ কত? 

[যু. প্র. 1919] 
78. একটি বৃত্তের পরিধি ও ব্যাসার্দের অন্তর 18$ ইঞ্চি; উহার ব্যাস ও 
পরিধি নির্ণয় কর | 
79. ক একটি দ্রব্য 20% লাভে খ-কে বিক্রয় করিল। খ উহা 5% 
লাভে গী-এর নিকট বিক্রয় করিল। গা উহ! 70 শিলিং-এ ক্রয় করিয়া থাকিলে 
ক উহা কত মূলো ক্ৰয় করিয়াছিল? [ এ, প্র. 1914] 
80. একটি বাক্সের বহির্ভাগের দৈৰ্ঘ্য 3 ফুট, প্রস্থ 2 ফুট এবং উচ্চতা 
13 ফুট ; 1 ইঞ্চি পুরু তক্তা দারা এ বাক্স প্রস্তুত করিতে কত বর্গফুট তক্তা 
লাগিয়াছে ? প্রতি ঘনফুট তক্তার মূল্য 3 টাকা হইলে কত মূল্যের তক্তা 
লাগিয়াছে? [ মা. প্র. 1935 } 


152 পাটীগণিত [ প্রশ্নয়ালা 63 | 


81. ক্রয়মূল্য অপেক্ষা বিক্ৰয়মূল্য শতকরা কত বেশী ধাধ্য হইলে 20% 
ছাড় দিয়াও 10% লাভ থাকিবে? 


82. প্রতাহ 8 ঘণ্টা খাটিয়| 50 জন লোক 12 দিনে একটি কাজ করিতে 
' পারে; প্রত্যহ কত ঘণ্টা খাটিয়| 60 জন লোক উহার দ্বিগুণ একটি কাজ 16 
দিনে সম্পন্ন করিবে ? [ঢা. প্রা, 1930 ] 


83. 490 পাউণ্ডে একটি বাড়ী বিক্রয় করায় 128% ক্ষতি হইল ; উহা 
596 পাউণ্ড 8 শিলিং-এ বিক্ৰয় করিলে শতকরা কত লাভ বা! ক্ষতি হইবে ? 
[ ক. প্র. 1925 ] 
84. একখানি ট্রেণ প্রাতে 7টায় হাওড়া হইতে রওনা হইয়। বর্দমানে 
প্রাতে 9টায় পৌছিল এবং আর একটি ট্রেণ পরাতে ৪টায় বৰ্ধমান হইতে রওনা 
হইয়। প্রাতে 10টা 30 মিনিটে হাওড়ায় পৌছিল। কখন উহাদের সাক্ষাৎ 
হইয়াছিল? 


85. একটি ঘড়ির কাটা দুইটি যথাক্রমে 5" ও 4" দীর্ঘ; 27 ঘণ্টায় বড় 
কাটার প্রান্ত ছোট কাটার প্রান্ত অপেক্ষা কতটা বেশী ঘুরিবে ? r=] 

86. দুইটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্ৰমে 6 ফুট ও 8 ফুট ; যে বৃত্তের ক্ষেত্রফল 
এ ছুই বৃত্তের ক্েত্রফলের সমষ্টির সমান তাহার ব্যাসার্ধ কক? . [পা. প্র.] 
87 একটি qenta জ্যা 36 ফুট এবং উহার অদ্ধচাপের জ্যা 19$ ফুট ; 
বৃত্তটির ব্যাস কত ? 

88. এক বাক্তি একখানা পুস্তক বিক্রয় করায় 13% ক্ষতি হইল । সে যদি 
9 টাকা 12 আনা অধিক মূল্যে, উহা বিক্ৰয় করিত, তবে তাহার 26% লাভ 
হইত। পুস্তকটির ক্রয়মূল্য কত? [প. প্র. 1933 ] 

89. বাধিক 4% হার স্থদে 800 টাকার কোন সময়ের সদ এবং 5% হার 
সুদে 1000 টাকার আরও 2 বংসর অধিক সময়ের স্থদ একত্রে 346 টাকা ৷ 
সময়ের পরিমাণ কত ? [ পা. প্ৰ. 1947 ] 


= 


পূৰ্ব্বপাঠের পুনরালোচন! 153 

90. 13টি গরুর মধ্যে 80 টাকা মূল্যের একটি গরুকে সরাইয়| একটি 
ঘোড়া আন| হইল ৷ ইহাতে যদি উহাদের মূল্যের গড় 5 টাকা বৃদ্ধি পায়, তবে 
ঘোড়াটির মূল্য কত? 

91. এক ব্যক্তির দৈনিক বেতন 1 টাকা 4 আনা স্থলে 1 টাক] 10 আন! 
হইল ; খাদ্য ও অন্যান্য দ্রব্যের মূলা শতকরা কত বাড়িলে তাহার অবস্থার কোন 
"পরিবর্তন হইবে না? 

92. একটি বর্গাকার গৃহের উচ্চতা প্রস্থের $ এবং এ গৃহে 256 ঘনগজ 
বায়ু আছে। গৃহটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা! নির্ণয় কর ! 

93. একটি ট্রেণ ঘণ্টায় 15 মাইল বেগে যাইতেছে; এ cha হইতে 
বন্দুকের আওয়াজ করা হইল | যদি শব্দ প্রতি সেকেণ্ডে 1140 ফুট যায়, তবে 
এ বন্দুকের শব্দ যে সময়ে 9% মাইল দূরে পৌছিবে, সেই সময়ে ট্রেণটি কতদূর 
যাইবে ? 

94. এক ব্যক্তি আনায় 3টি দরে যতগুলি লেবু কিনিল, আনায় 2টি 
করিয়া ততগুলি কিনিল। প্রতি ডজন কি দরে বিক্রয় করিলে তাহার 20% 
লাভ হইবে? 

95. যদি 9টি গরু ও 15টি মেষের মূলা ওটি মেষ ও 13টি গরুর মূলোর 
সমান হয়; তবে একটি গরুর মূলা ও একটি মেষের মূল্যের ARNG কত? 

96. একটি সমদ্ধিবাহু ত্রিভুজের পরিসীম| 306 ফুট এবং সমান বাহুদয়ের 
প্রত্যেকটি ভূমির § হইলে ত্রিভূজটির ক্ষেত্রফল কত? 

97. 200 খানা পুস্তক ক্রম করিয়া 80 খান! 20 টাকা লাভে এবং বাকি 
পুস্তক 1000 টাকায় বিক্ৰয় করা হইল। ইহাতে মোট 60% লাভ হইলে, 
একখানি পুস্তকের ক্রয়মূল্য কত? [ বো: প্র. 1923 ] 

98. 300 টাকা ধার দিয়া 81 টাকা সুদ পাওয়া গেল ৷ শতকরা ACHA 
হার সময়ের বর্ণের সমান হইলে কত সময়ের জন্য ও কত হারে এ টাকা ধার 
'দেওয়| হইয়াছিল ? 


154 tb Berar 63] 


99. একই সময়ে লিভারপুল ও ম্যান্চেষ্টার হইতে রওনা হইয়া পরস্পর 
বিপরীত দিকে দুইখানি ট্রেণ যাইতে লাগিল এবং যথাক্ৰমে 42 ও 56 মিনিটে 
ম্যান্চেষ্টার ও লিভারপুল পৌছিল। যাত্রার কত সময় পরে উভয় ট্রেশের 
সাক্ষাৎ হইয়াছিল? * [সি.সা.] 

100. একটি টাকার ব্যাস 14 ইঞ্চি; এরূপ তিনটি টাকা টেবিলের উপর 
এরপে স্থাপন কর! হইল যে তাহাদের প্রান্তগুলি দুই দুইটি পরস্পর স্পর্শ করিল। 
উহাদের দ্বার! সীমাবদ্ধ শূনা স্থানের ক্ষেত্রফল কত? [*=3'1415] 


অনুপাত 

পূৰ্ব্বে অন্থপাত সম্বন্ধে যে আলোচনা কর! হইয়াছে তাহা দেখ । 

99. বহুরাশিক ত্রৈরাশিকের অন্ুরূপ।  ত্রৈরাশিকে সমান্গপাঁতের 
তিনটি রাশি নির্দিষ্ট থাকে, তাহাদের সাহায্যে চতুর্থ রাশিটি নির্ণয় করিতে হয়। 
আর বহুরাশিকে 5টি , 7টি, 9টি বা ততোধিক অযুগ্-সংখ্যক রাশি প্রদত্ত থাকে 
এবং তাহাদের সাহায্যে অপর একটি রাশি (ষষ্ঠ, অষ্টম, দশম প্রভৃতি ) নিৰ্ণয় 
করিতে হয় ৷ এই নির্ণর-প্রণালীকে বহুরাশিক (Double Rule of Three) 
বলে। 

. বহুৱাশিকে প্রদত্ত রাশির সংখ্যা 5টি হইলে, facta রাশিকে উত্তর রাশি 
ধরিয়া যে অনুপাত হয়, তাহা. অপর চারিটি রাশির দ্বারা গঠিত অনুপাতঘয়ের 
মিশ্র বা যৌগিক অনুপাতের সমান হইবে । এইবূপে প্রদত্ত রাশি 7টি হইলে, 
নিৰ্ণেয় রাশিকে উত্তর রাশি ধরিয়া যে অনুপাত হয়, তাহা অপর ছয়টি রাশি 
দ্বারা গঠিত অন্থপাতত্রয়ের মিশ্র অন্ুপাতের সমান হইবে | 

বহুরাশিকের রাশি স্থাপন প্রণালী £_এই প্রণালী ত্রৈরাশিকের 
রাশি স্থাপন প্রণালীর অনুরূপ । নির্ণেয় রাশিকে চতুর্থ সমাহুপাতীরূপে চতুৰ্থ 
স্থানে বসাইয়া তাহার বামে অন্পাতের চিহ্ন (3) দিয়া উহার সমজাতীয় 
রাশিকে তৃতীয় স্থানে বসাইতে হয়। এই তৃতীয় রাশির বামে 4 £ চিহ্ন দিয়া 


অনুপাত (বহুরাশিক) 155 
ও চিহ্নের বামে দ্বিতীয় বন্ধনী P বসাইতে হয়। তাহার বামে অবশিষ্ট 
অনুপাতগুনির দুই দুইটি করিয়া রাশি লইয়া ব্রৈরাশিকের প্যায় যুক্তি অনুযায়ী 
সাধারণ বা ব্যস্ত অনুপাত হিসাবে একটি, রাশিকে প্রথয় স্থানে ও অপরটিকে 
দ্বিতীয় স্থানে অক্পপাত-চিহ্ননহ বসাইতে হয়। অতঃপর দ্বিতীয় ও তৃতীয় 
স্থানে স্থাপিত সংখ্যাগুলির গুণফলকে প্রথম স্থানে স্থাপিত সংখ্যাগুলির গুণফল 
দ্বারা ভাগ করিলে facta রাশিটি পাওয়া যাইবে ৷. নিম্নের সমাধানগুলি 
লক্ষ্য কর। 
উদাহরণ 1. 40 জন লোক 10 দিনে 360 টাকা উপায় করিলে সমহারে 
30 জন লোক 16 দিনে কত টাকা উপায় করিবে? 


লোক দিন টাকা 
40 10 360 
30 16 নিৰ্ণেয় রাশি 
[ এখানে সমজাতীয় রাশিগুলিকে নীচে নীচে রাখা হইল ] 


40130} : 3605 নিৰ্ণের রাশি (টাকায় ) 


নিৰ্ণেয় রাশি = 22255822 টাকা =432 টাকা ৷ 
Balers 2. যখন 24 টাকায় 1 মণ গম পাওয়া যায় তখন 4 পয়সা 
মূল্যের রুটির ওজন 10 আউন্স : 20 টাকা গমের মণ হইলে, 3 পয়সা মূল্যের 
রুটির ওজন কত হইবে? 


গমের দাম রুটির দাম রুটির ওজন 
24 টাকা 4 পয়সা 10 ( আউন্স ) 
20 টাকা 3 পয়সা নির্ণের রাশি 


20: 24) : 519. নি রাশি ( আউল) 
facta রাশি 24825 আউন্দ-9 আউন্স 


156 পাটীগণিত 


[ দ্রষ্টব্য $- প্রথমে গমের দর দুইটি লইয়া আলোচনা ‘করিলাম--24 টাকা 
যখন গমের দর তখন যে ওজনের রুটি পাই, গমের দর যখন 20 টাকা অর্থাৎ 
আগের চেয়ে কম দর তখন রুটির ওজন বেশী পাওয়া যাইবে ; সুতরাং 20 ও 
24 এর মধ্যে বেশী 24 কে দ্বিতীয় স্থানে এবং 20 কে প্রথম স্থানে বসাইয়াছি। 
ইহাকে ব্যস্ত অনুপাত বলে । গরমের দর কম হইলে রুটির ওজন বেশী 
হইবে, আর গমের দর বেশী হইলে রুটির ওজন কম হইবে । তারপর 
দেখ, 4 পয়সা দিয়া যে ওজনের রুটি পাই, 3 পয়সায় তাহা! অপেক্ষা কম ওজনের 
রুটি পাইব বলিয়া কম 3-কে দ্বিতীয় স্থানে বসান হইয়াছে । দুইটি রাশি লইয়া 
মনে মনে প্রশ্ন করিয়া উত্তর বেশী হইবে মনে হইলে বেশীটিকে দ্বিতীয় স্থানে এবং 
উত্তর কম হইবে মনে হইলে কমটিকে দ্বিতীয় স্থানে বসাইতে হয়। ] 


উদাহরণ 3. যদি 12 জন লোক প্রত্যহ 9 ঘণ্টা খাটিয়া 30 দিনে কোন 
কাজ সম্পন্ন করিতে পারে, তবে কত জন লোক প্রত্যহ 5 ঘণ্টা খাটিয়| 24 দিনে 


উহার দশগুণ কাছ সম্পন্ন করিবে ? [ ক. প্র, 1948 ] 
লোক ঘণ্টা দিন কাজ 
12 9 30 1 
নিৰ্ণেয় রাশি 5 24 10 


[ প্রথম কাজটির 10 গুণ দ্বিতীয় কাজ বলিয়া প্রথম কাজের জন্য 1 এবং 
দ্বিতীয়ের জন্য 10 লেখা হইল ৷ ] 

(কম ঘণ্টা, |, বেশী লোক) 5: 9 . 
(কম দিন, - বেশী লোক ) 24: 30 } 3212: নির্ণেয় রাশি (লোক ) 
1:10 

** নিৰ্ণয় রাশি *=$$ 330342 লোক -270 জন লোক। 
Bates 4. কোন ঠিকাদার 200 দিনে 6 মাইল রেলপথ প্রস্তুত করিয়া 
দিবার চুক্তি করিয়া 140 জন লোক কাজে লাগাইল। 60 দিন পরে সে 


অনুপাত ( বহুরাশিক ) 157 
দেখিল মাত্র 14 মাইল পথ প্রস্তুত হইয়াছে। অতিরিক্ত কয়জন লোক 


লাগাইলে কাজটি নির্দিষ্ট সময়ে সম্পন্ন হইবে ? [ea] 
200 fir- 60 দিন-140 দিন; 6 ম|.--1$ মা-₹4$ মাইল। 
দিন মাইল লোক 
60 l4 ` 140 
140 44 নিৰ্ণেয় রাশি 


[60 দিনে 140 জনে 1 মাইল করিয়াছে, বাকী 140 দিনে কত জনে 
বাকী 4$ মাইল করিবে তাহা দেখিতে হইবে | ] 
(বেশী দিন, |, কম লোক ) 140 £ 60 ২,714, f 
(বেশী পথ, ৮, বেশী লোক ) 1$ : 481 :1510, নিৰ্ণের রাশি ( লোক ) 


60৯4৮ X 140 জন- 
নিৰ্ণেয় রাশি= 140 x 1 জন= 180 জন 


নিৰ্ণেয় অতিরিক্ত লোকসংখ্য| =]180 জন - 140 জন = 40 জন | 


প্রশ্নমাল৷ 64 


1. 9% মণ জিনিশ 80 মাইল দূরে পাঠাইতে 3 টাকা মাশুল লাগিলে, 
130 মণ জিনিস কত মাইল পাঠাইতে 27 টাকা 8 আনা লাগিবে ? 
[ ক. প্র, 1871 ] 
2. 16 জন লোক 12 দিনে 480 টাকা উপার্জন করিলে, 20 জন লোক 
8 দিনে কত উপার্জন করিবে ? 
3. চাউলের দর টাকায় 10 সের হইলে যে টাকায় 9 জন লোককে 
30 দিন খাওয়ান যায়, চাউলের দর টাকার 14 সের হইলে সেই অর্থে 6 জন 
লোককে কত দিন খাওয়ান যাইবে ? , [ ক. প্র-1874] 


158. পাটীগণিত [ প্রশ্নমালা 641 


4. 21 জন লোক প্রত্যহ 7$ ঘণ্টা খাটিয়া 12 দিনে 63 একর জমির 
শস্য কাটিতে পারে। 15 জন লোক প্রত্যহ 10 ঘণ্টা খাটিয়া ৪ দিনে কত 
একর জমির শশ্য কাটবে ? 

5. 25 জন লোকের 16 দিনের বেতন 766 টাকা 10 আনা ৪ পাই। 
বেতনের হার উহার অর্ধেক হইলে কয়জন লোকের 24 দিনের বেতন 1035 
টাকা হইবে? [ ক. প্র. 1865] 

6. 4 জন পুরুষ বা6 জন বালক প্রত্যহ 6 ঘণ্টা খাটিয়া 28 দিনে যে 
কার্য করিতে পারে, 6 জন পুরুষ ও 5 জন বালক প্রত্যহ কত ঘণ্টা খাটিয়া 
8 দিনে তাহা করিতে পারিবে ? A 

7. যদি 50 জন লোক প্রত্যহ 8 ঘণ্টা খাটিয়| 12 দিনে একটি কাজ 
করিতে পারে, তবে প্রত্যহ কত ঘণ্টা খাটিয়া উহার দ্বিগুণ একটি কাজ 60 জন 
লোকে 16 দিনে করিতে পারিবে? .. [ ঢা. প্র. 1930 ] 

8. 10টি ঘোড়া ও 98টি মেষের জন্য 9 দিনে 37 পাউণ্ড 17 শিলিং 
6 পেন্স ব্যয় হইলে, 45টি ঘোড়! ও 216টি মেষের জন্য 40 দিনে কত ব্যয় 
হইবে? (5টি ঘোড়া 76টি মেষের সমান খাদ্য খায় )। 

9. যখন এক বুশেল ময়দার মূল্য 9 শিলিং 4 পেন্স তখন 4 পেনি মূল্যের 
রুটির ওজন 3 পাউণ্ড 9 আউন্স । যখন এক বুশেল ময়দার মূল্য 11 শিলিং 
1 পেন্স তখন 6 পেনি মূলোর রুটির ওজন কত? [ক প্র. 1901] 

10. যখন প্রতি সের ছানার মূল্য 12 আনা তখন 1$ আনা মূল্যের একটি 
সন্দেশের ওজন কু ছটাক হইলে, যখন ছানার সের 10 আনা তখন 1 ছটাক 
ওজনের একটি সন্দেশের মূল্য কত হইবে? 

11. যখন প্রতি বুশেল গমের দর 575 শিলিং তখন 6 পেনি মূল্যের 
কুটির ওজন 435 পাউণ্ড। প্রতি বুশেল গমের দর 9'2 শিলিং হইলে, 493 
পাউণ্ড ওজনের রুটির মূল্য কত? [ পা. প্র. 1919] 

12. কোন ঠিকাদার 350 দিনে 12 মাইল দীর্ঘ একটি খাল কাটিয়া দিবে 
বলিয়া চুক্তি করে। লে 45 জন লোক নিযুক্ত করিয়া 200 দিন পরে দেখিল 


অনুপাত ( বহুরাশিক ) 159 


মাত্ৰ 43 মাইল খাল টাকা হইয়াছে । আরও কতজন লোক নিযুক্ত করিলে 
নিদিষ্ট সময়ে কাজটি সম্পন্ন হইবে? [ পা. প্র. 1924 J 

13. লোকপ্রতি প্রত্যহ 10 ছটাক চাউল দিয়া যে চাউলে 24 জন লোককে 
18 দিন খাওয়ান যায়, প্রত্যেককে দিন কত করিয়া চাউল দিলে মোট সেই 
পরিমাণ চাউলে 30 জন লোককে 16 দিনে খাওয়ান যাইবে ? 

14. প্রতিদিন 9 ঘণ্টা বিশ্রাম করিয়া এক ব্যক্তি 35 দিনে 600 মাইল 
চলিতে পারে। প্রতিদিন 10 ঘণ্ট। বিশ্রাম করিয়া পুর্ববগতির 1$ গুণ গতিতে 
চলিলে সে কত দিনে 375 মাইল চলিবে? = [ ক. প্র. 1888 ] 

15. কোন শিবিরে যে খাদ্য আছে তাহাতে সৈন্তপ্ৰতি প্রত্যহ 13 আউন্স 
হিসাবে দিলে 4500 জনের 15 সপ্তাহ চলে। উহাদের কতজন চলিয়া গেলে 
ওঁ খাচ্ছে প্রত্যহ প্রতি সৈন্যকে 10 আউন্স হিসাবে দিয়! 27 সপ্তাহ চলিবে? 

[সি.সা.] 

16. যদি 45 জন স্ত্রীলোকের 48 দিনের বেতন 207 পাউণ্ড হয়, তবে 
কত জন পুরুষের 16 দিনের বেতন 76 পাউণ্ড 13 শিলিং 4 পেন্স হইবে? 
( একজন পুরুষের দৈনিক বেতন একজন স্ত্রীলোকের দৈনিক বেতনের দ্বিগুণ )। 

[ ক. প্র. 1912] 

17. প্রত্যহ 12 ঘণ্টা কাজ করিয়া 200 জন লোকে 25 দিনে 5 মাইল দীর্ঘ 
একটি বীধ প্রস্তুত করিতে পারে। অতিরিক্ত কয় ঘণ্টা করিয়া কাজ করিলে 
60 জন লোকে 32 দিনে 2 মাইল দীর্ঘ বীধ প্রস্তুত করিতে পারিবে? 

[পা. প্র. 1919] 

18. প্রত্যহ 8h ঘণ্টা খাটিয়| 24 জন লোকে 15 দিনে একটি কাজ 
করিতে পারে। কতজন লোকে প্রত্যহ 6 ঘণ্টা খাটিয়| উহার দ্বিগুণ একটি 
কাজ 17 দিনে করিবে? [ ক. প্র. 1916] 

19. প্রতি 5 মিনিটে 3 বার করিয়া! গোলাবর্ষণ করিয়া যদি 5টি কামানে 
4 ঘণ্টায় 1200 লোক মারা যায়, তবে প্রতি 6 মিনিটে 4 বার করিয়া গোলা- 
বর্ষণ করিয়া 7টি কামানে 3 ঘণ্টায় কত লোক মারা যাইবে? 


160 পাটাগণিত [ প্রশ্নয়াল। 64] 


20. ৪ জন পুরুষ বা 15 জন স্ত্রীলোক 30 দিনে 120 টাকা উপার্জন 
করে। 21 জন পুরুষ ও 24 জন স্ত্রীলোক 45. দিনে কত টাকা উপার্জন 
করিবে? * [ক. প্র. 1907 ] 

21. 5 সেকেণ্ডে 3টি করিয়া অক্ষর বসাইতে পারে এমন 10 জন মুদ্রাকর 
18 ঘণ্টায় 27 পৃষ্ঠ সম্পূৰ্ণ করিলে, 6 সেকেণ্ডে 5টি অক্ষর বসাইতে পারে এরূপ 
কয়জন মুদ্রাকর 1 ঘণ্টায় 50 পৃষ্ঠা সম্পূর্ণ করিবে? [ মা. প্র, 1865] 

22. 10 মিনিটে 3 বার গোলাবর্ষণ করিয়া 6টি কামানে 60 ঘণ্টায় যাহা 
ধ্বংস করিতে পারে, 5 মিনিটে 2 বার গোলাবর্ষণ করিয়া কতগুলি কামানে 
15 ঘণ্টায় তাহা করিবে? [ bY. cal. 1941 ] 

23. যদি 72 জন লোক প্রত্যহ 12 ঘণ্টা পরিশ্রম করিয়া 9 দিনে 
324 গজ দীর্ঘ, 12 গজ বিস্তৃত ও 8 ফুট গভীর একটি পরিখ| খনন করিতে 
পারে, তাহা হইলে কতজন লোক প্রত্যহ 9 ঘণ্টা পরিশ্রম করিয়া 36 দিনে 
1458 গজ দীর্ঘ, 40 ফুট বিস্তৃত ও 3 গজ গভীর পরিখা খনন করিবে? 
| [ ঢা. প্র. 1925] 

24. 3 জন পুরুষ ব| 5 জন বালক প্রত্যহ 9 ঘণ্টা খাটিয়া 19 দিনে যে কাধ 
করিতে পারে, 4 জন পুরুষ ও 6 জন বালক প্রতাহ 6 ঘণ্টা খাটিরা উহার দ্বিগুণ 
কাধ্য কত দিনে করিতে পারিবে ? 

25. 12 জন পুরুষ ও 15 জন বালক দিন 73 ঘণ্টা খাটিয়| 30 দিনে একটি 
কাজ করিলে, 21 জন পুরুষ ও কতজন বালক প্রত্যহ 9 ঘণ্টা খাটিয়া 25 দিনে 
উহার দ্বিগুণ কাজ করিতে পারিবে? (3 জন পুরুষ-5 জন বালক ) 

[ ক. প্র. 1902] 

126. - যদি 120 জন লোক প্রত্যহ 10 ঘণ্টা কাজ করিয়া 5 দিনে 90 গজ 
, দীর্ঘ, 20 ফুট প্রশস্ত ও ৪ ফুট উচ্চ একটি বাধ প্রস্তুত করিতে পারে, তবে 
500 জন লোকে প্রত্যহ 9 ঘন্টা খাটিয়া -কতদিনে 1200 গজ দীর্ঘ, 25 ফুট 
প্রশস্ত ও 9 ফুট উচ্চ একটি বাধ প্রস্তুত করিবে? [সি.সা.] 


অনুপাত ( বহুরাশিক ) 161 


27. এক ঠিকাদার একটি কাজ কোন নির্দিষ্ট সময়ে সম্পন্ন করিয়! দিবার 
চুক্তি করে। 55 জন লোক প্রত্যহ 9 ঘণ্টা খাটিয়া ও সময়ের ? অংশ সময়ে 
কাজটির } অংশ করিল। প্রত্যহ 11 ঘণ্টা করিয়া খাটে এরূপ কতজন লোক 
এখন নিযুক্ত করিলে কাজটি নির্দিষ্ট সময়ে শেষ হইবে ? [ ক. @ 1911] 

28. 6 ফুট পরিধিবিশিষ্ট কোন চাকা মিনিটে 20 বার ঘুরিয়া 2% ঘণ্টায় 
যে পথ যায়, কত ফুট পরিধিবিশিষ্ট চাক! মিনিটে 30 বার থুরিয়া 2 ঘণ্টায় সেই 
পথ যাইবে? 

29. 5 জন পুরুষ, 4 জন স্ত্রীলোক ও 7 জন বালক প্রতিদিন 8 ঘণ্টা 
aia 12 দিনে একটি কাজ করিতে পারে। 3 জন পুরুষ, 5 জন স্ত্রীলোক 
এবং 6 জন বালক প্রতিদিন 6 ঘণ্টা খাটিয়। উহার দ্বিগুণ কাজ কত দিনে 
করিবে? (পুরুষ, স্ত্রীলোক ও বালকের কাধ্যের অনুপাত 3 £ 2: 1 )। 

30. 8 ফুট ব্যাসবিশিষ্ট কোন গাড়ীর চাকা প্রতি মিনিটে 138 বার 
খুরিয়া ঘণ্টায় 46 মাইল বেগে চলিলে, 6 ফুট ব্যাসবিশিষ্ট কোন গাড়ীর চাকা 
প্রতি মিনিটে 176 বার থুরিয়া ঘণ্টায় কত মাইল বেগে চলিবে? (বৃত্ত সমূহের 
পরিধিগুলির অনুপাত উহাদের ব্যাসের অন্গপাতের সমান হয়|) 

31. একজন ঠিকাদার 6ই মে রবিবার সন্ধ্যায় চুক্তি করিল যে 23 শে মে 
সন্ধ্যার মধে[ একটি পথ প্রস্তুত করিয়| দিবে | সে ?ই মে প্রাতে 12 জন লোক 
লাগাইল এবং 173 মে সন্ধ্যায় দেখিল মাত্র & পথ প্রস্তুত হইয়াছে। নির্দিষ্ট 
সময়ে কাজটি শেষ করিতে হইলে আর কতজন অতিরিক্ত লোক নিযুক্ত করিতে 
হইবে?  (রবিবারে কোন কাজ হয় ন! )। 

32. যখন চাউলের মণ 4 টাকা? আনা তখন কোন পরিবারের 40 জন 
লোকের জন্য মাসে 177 টাকা:8 আনার চাউল খরচ হয়। যখন চাউলের মণ 
4 টাকা 13 আনা তখন 50 জন লোকবিশিষ্ট পরিবারের কত টাকার চাউল 
লাগিবে? (শেষোক্ত পরিবারের প্রত্যেক লোক প্রথমোক্ত পরিবারের 
প্রত্যেক লোক অপেক্ষা $ পরিমাণ অধিক চাউল খায়। ) ৷ [ ক. প্র. 1931 ] 

41]. 


162 পাটীগণিত 
সামানুপাতিক ভাগহার 
100. কোন প্রদত্ত রাশিকে কতকগুলি প্রদত্ত সংখ্যার অন্গুপাতে বিভিন্ন 
অংশে বিভক্ত করাকে দামানুপাতিক ভাগহার ( Division into propor- 
tional parts ) বলা হয়! 
মনে কর, রাম, হরি ও যদুকে 240 টাকা এরূপে ভাগ করিয়া দিতে হইবে 
যেন তাহাদের অংশগুলির অনুপাত 3, 5 ও 4 এর অন্থপাতের সমান হয়। 
বুঝা যাইতেছে যে, রাম 3 ভাগ পাইলে, হরি 5 ভাগ এবং যদু 4 ভাগ পাইবে। 
স্থতরাং 240 টাকাকে (3+5+4) বা 12 ভাগ করিয়া এক ভাগের 3 গুণ 
রামকে, 5 গুণ হরিকে ও 4 গুণ যদুকে দিতে হইবে । অতএব, সংক্ষেপে 
প্রক্রিয়া এইরূপ হইবে £-- 
j 3+5+4=12; 240 টাক৷+12=20 টাকা, 
১১. রামের অংশ = 20 টাকা x 3=60 টাকা 
হরির অংশ -20 টাক1১5-100 টাকা 
Wa অংশ = 20 টাকা 4-80টাক1। 
অতএব এই নিয়ম হইল :__অন্পাতের নির্দিষ্ট সংখ্যাগুলির সমষ্টিদ্বার৷ 
প্রদত্ত রাশিকে ভাগ করিবে এবং ভাগফলকে এ সংখ্যাগুলির এক একটি দ্বারা 
গল করিবে। | 
উদাহরণ 1. (1) 350 টাকাকে 3: 4 অন্থপাতে এবং (2) 589 
পাউণ্ডকে $ £ অন্থপাতে রাম ও হরিকে ভাগ করিয়া দাও | 
(1) প্রদত্ত অন্থপাত-3 £ 4; 34+4=7, স্থতরাং 350 টাকাকে 7 ভাগ 
করিয়া 3 ভাগ রামকে ও 4 ভাগ হরিকে দিতে হইবে | 


** রামের অংশ টিকা 150 টাকা, 


এবং হরির অংশ-350 টাকা১:4-00 টাকা ৷ 
[ অথবা, হরির অংশ =350 টাকা — 150 ট1.= 200 টাকা ] 


সামান্লপাতিক ভাগহার 163 


প্রদত্ত ARNE = rs: $8 =9 : 10. 
এক্ষণে, 9+10=19 


বু রামের অংশ= টপ S 9231 পাউণ্ড :9=279 পাউণ্ড, 


এবং হরির অংশ B mss S X 10=310 পাউণ্ড। 


উদাহরণ 2. ক, খ ও গ-কে কতকগুলি আম 2:5: 7 অনুপাতে 
ভাগ করিয়া দেওয়ায় খ 25টি আম পাইল । মোট কতগুলি আম ছিল এবং 
ক ওগ কয়টি করিয়া আম পাইল? 
2+5+7=14, T সমস্ত অংশের কু ক, r থ এবং ow 
পাইয়াছে। 
:* সমস্ত আমের r অংশ= 25টি, 
4, সমস্ত আমের সংখ্যা৮৬৯7০। 
অতএব, ক পাইয়াছে 70৮ 3 বা 10টি আম, 
এবং খ 3 70X ze বা 35টি আম 19 
[ অথবা ] প্রদত্ত অন্ুপাত-2 £ 5 : 7 অর্থাৎ 2 ভাগ £ 5 ভাগ 7 ভাগ | 
খ 5 ভাগে 25টি আম পাইল, 
৮১] ভাগে gei বা 5টি আম হইল | 
n 2454+77 14 ভাগে মোট আমের সংখ্যা-5১14-70। 
আবার, ক এর আম=5*2=10টি, এবং গ এর আম =5 ১7 = 35টি | 


উদাহরণ 3. তিনজন লোককে কিছু টাকা 37:8 অন্লপাতে ভাগ 
করিয়া দিয়া দেখা গেল যে, প্রথম ব্যক্তি অপেক্ষা দ্বিতীয় ব্যক্তি 72 টাকা বেশী 
পাইয়াছে। মোট টাকার সংখ্যা কত? | 


164 পাটীগণিত 


3+7+8=18, 18 টাকার মধ্যে প্রথম ব্যক্তি টাকা এবং দ্বিতীয় ব্যক্তি 
7 টাকা পায়। 
, দ্বিতীয় ব্যক্তি (7-3) বা! 4 টাকা বেশী পায় মোট 18 টাকায় 


a z ১০778875537 
a 3 25415. Ew lee 
বা 324 টাকায়। 
$ ”* মোট টাক|=৪24 TF | 


উদাহরণ 4. 940 টাকা ক, খ ও গ কে এরূপে ভাগ করিয়| দাও যেন 
কএর অংশ ; খএর অংশ=০6 £ 5 এবং খএর অংশ ঃগাএর অংশ = 15:14 হয়। 
ক এর অংশ খ এর অংশ 
খ এর অংশ গ এর অংশ 
ক এর অংশ £ খ এর অংশ £ গা এর অংশ= 18:15:14; 
so তাহাদের মোট অংশ =18+15+14=47 
1 অংশ =940 টাকা--47-20 টাকা 
s কএর অংশ =20 টাক1%18-360 টাকা 
খএর অংশ-20 টাকা 15-300 » (উত্তর ) 
গএর অইশ-20 টাকা 14-280 » 


(WR ৪ দেওয়া আছে ক 6 পাইলে খ 5 পায় এবং খ 15 পাইলে 
গা 14 পায়। তিনজনের একত্রে অনুপাত পাইবার জন্য দুই অনুপাতে খ এর 
ভাগ সমান করিতে হইবে । = প্রথম অনুপাতে খএর 5x3 বা 15 করা 
হইয়াছে, ইহাতে দুই অনুপাতে খএর অংশ সমান হইল | এখন দেখ, প্রথম 
অনুপাতে খএর অংশের 3 গুণ করা হইয়াছে বলিয়া কএর অংশকেও 3 গুণ 
করা হইয়াছে । এখন দেখ! গেল, ক 18 ভাগ পাইলে খ পাইবে 15 ভাগ 
এবং খ 15 ভাগ পাইলে গী পাইবে 14 ভাগ । 

অতএব, PIF অংশ £ খএর অংশ £ Hay অংশ-18 £ 15 £ 14 হইল ৷ ] 


=15:14, 


-6:5-$- ৫8818 : 15, এবং 


সামান্পাতিক ভাগহার 165 


উদাহরণ 5. 4 জন পুরুষ, 5 জন স্ত্রীলোক ও 6 জন বালকের মধ্যে 
750 টাকা এরূপে ভাগ করিয়া দাও যেন প্রত্যেক পুরুষ 8 আনা পাইলে, 
প্রত্যেক স্ত্রীলোক 5 আনা! এবং প্রত্যেক বালক 3 আনা পায়। 
[এরূপ অঙ্ক পূৰ্ব্বে অন্তপ্রকারে করিয়াছ। অন্রপাতের সাহায্যে কিরূপে 
করা যায় তাহা দেখ । ] 
1 জন পুরুষের অংশ £ 1 জন স্ত্রীলোকের অংশ £ 1 জন বালকের অংশ = 8: 5: 3, 
SAL Ng hy RE Ons iy ৪7761111782 525 18; 
324+25+18=75 ; 750 টাকা-75-10 টাকা 
. প্রত্যেক পুরুষের অংশ = 10 টাকা x8 = 80 টাকা 
, স্ত্রীলোকের » =10 টাক1৮:5-50 টাকা | coe 
» বালকের. » =10 টাকা x3=30 টাকা। 
উদাহরণ 6. 800টি আম 4 জন পুরুষ, 10 জন স্ত্রীলোক ও 16 জন 
বালকের মধ্যে এরপে ভাগ করিয়া দাও যেন প্রত্যেক পুরুষের } অংশ, প্রত্যেক 
স্ত্রীলোকের $ অংশ এবং প্রত্যেক বালকের & অংশ সমান হয়। 
1 জন স্ত্রীলোকের অংশের FH 1 জন পুরুষের অংশের $ 
১০] জন স্ত্রীলোকের অংশ =] জন পুরুষের অংশের & 
আবার, 1 জন বালকের অংশের $=] জন পুরুষের অংশের $ 
, জন বালকের অংশ=!1 জন পুরুষের অংশের $; 
৬, ] জন পুরুষের অংশ £ 1 জন শ্ৰীলোকের অংশ £ 1 জন বালকের অংশ 
=1:9:4=9:6:4[ প্রত্যেক অনুপাতকে 9 গুণ করিয়া ]। 
এ 4 জন পুরুষের অংশঃ 10 জন স্ত্রীলোকের অংশ £ 16 জন বালকের 
অংশ = 36 £ 60 : 64. 
এক্ষণে, 364-604-64=160; 800 আম 160=5টি আম 
অতএব, প্রত্যেক পুরুষ পাইবে 5১৫9 বা 45টি আম, 
, স্ত্রীলোক , 5X6 বা 30টি » |) 
॥ বালক » 5৮4 বা 20টি » 


` 166 পাটীগণিত 


উদাহরণ 7. কতকগুলি টাকা, aig ও. সিকিতে মিলিয়া. মোট 
93 টাকা 12 আনা হইল | এ মুদ্ৰাগুলির সংখ্যার অন্গপাত 3 £ 4: 5 হইলে, 
কোন্‌ মুদ্রা কয়টি আছে? 
টাকার সংখ্য| £ আধুলির সংখ্যা £ সিকির সংখ্যা 3 24 25, 
টাকাগুলির মূল্য : আধুলির মূল্য ১ সিকিগুলির মূল্য 
=3 biti: 4 আধুলি £5 সিকি 
=12 fife: 8 সিকি £5 সিকি =12:8:5 
এক্ষণে 12+8+5=25, এবং 93 টাকা। 12 আন|=*?১ টাকা 
eA টাকাগুলির মূল্য = Ay টা.% 12=45 টাকা 
*. টাকার মোট সংখ্যা =45; 
আধুলিগুলির মূল্য = 2% টা.৪= 30 টাক) 
+ আধুলির মোট সংখ্য৷ =30%2=60; 
আবার, সিকিগুলির মূল্য = Aa টা. ২ 5= +. টাকা, 
** সিকিগুলির মোট সংখ্যা =X 4= 75. 
উদাহরণ 8. আধুলি, সিকি ও দুয়ানিতে মোট 240টি মুদ্রা আছে। 
যদি উহাদের মূল্যের অনুপাত 5 £ 3 £ 1 হয়, তবে কোন্‌ মুদ্রা কয়টি আছে? 
মুদ্ৰাগুলির মূল্যের অন্থপাত =5 £ 3: 1 =5 5.63.01 টা, 
+ উহাদের সংখ্যার অন্গপাত-10 : 12:8 
[ কারণ, 5 টাকা-10টা আধুলি, 3 টাক1-12টা সিকি, 1 টাক৷= ৪টা 
ছুয়ানি।] ণ 
10+12+8=30 
"* আধুলির সংখ্যা =240x 38 = 80 
সিকির সংখ্যা =240 x £$=96 | cen 
দুয়ানির সংখ্য| =240 সুত = 64 
উদাহরণ 9. তিন ব্যক্তির নিকট কিছু টাকা ছিল এবং তাহাদের অংশের 
SRS 6 £ 28% 181 প্রথম ব্যক্তি তাহার অংশের $ তৃতীয় ব্যক্তিকে দিল। 


সামাহ্গপাতিক ভাগহার 167 


তৃতীয় ব্যক্তি তখন 15 টাকা দ্বিতীয় ব্যক্তিকে দিয়! দেখিল তাহাদের ছুই জনের 
অংশ সমান হইয়াছে। প্রথমে কাহার কত টাকা ছিল? 

প্রথমে অংশত্রয়ের অনুপাত ছিল 6 £ 2% £ 13, 

অংশগুলির সমষ্টি-6+25+1-10. 

প্রথম ব্যক্তি তাহার $ অংশ ( অর্থাৎ 6১৫২ বা 2) তৃতীয় ব্যক্তিকে দিবার 
পর অংশত্রয়ের অনুপাত হইল (6-2 ):23: (1342), বা 4 £ 28 £ 33. 

তৃতীয় ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে 15 টাকা দিবার পর উভয়ের অংশ সমান 
হইয়াছে, অর্থাৎ দুইজনের প্রত্যেকের অংশ (2$+3$)-2 বা ‘3. অংশ 
হইয়াছে। অতএব, তৃতীয় ব্যক্তি $& অংশ দ্বিতীয় ব্যক্তিকে দিয়াছে | 


10টি অংশের মধ্যে & অংশ =] টাকা 
z * 1 *” =30 টাকা 


প্রথমে প্রথম ব্যক্তির অংশ ছিল 30 টা.৯6 =180 টাকা 
দ্বিতীয়, ৮. *. ৮:30 টা.৯2%- সা 
এবং তৃতীয় * শ. * 30টা.১৫1$- 45 টাকা 
উদাহরণ 10. রাম, হরি ও যদুকে 10 টাকা 12 আনা এরূপ অনুপাতে 
ভাগ করিয়া দেওয়া হইল যে হরি অপেক্ষা! রাম 2 টাকা 4 আন| বেশী এবং যদু 
] টাকা 4 আনা কম পাইল। এ অনুপাতে উহাদিগকে 215 টাকা বণ্টন 
করিয়া দিলে কে কত পাইবে? 
এখানে সর্বাপেক্ষা কম পাইবে যদু | 
মনে কর, যদু পাইল 1 অংশ, 
হরি পাইবে 1 অংশ+] টাকা 4 আনা 
এবং রাম পাইবে 1 অংশ+3 টাকা ৪ আনা 
সমগ্র টাকা 3 অতি টাকা 12 আনা 
3 অংশ+4 টা. 12 আ.-10 টা. 12 আনা, 
3 অংশ = ]10 টা. 12 আ.-_4 টা. 12 আ.-€ টাকা, 
1 অংশ=ঠ টাক| ৷ 


168 পাটীগণিত 


অতএব, যদু পাইল 2 টাকা, হরি পাইল 3 টাকা 4 আনা এবং রাম পাইল 
5 টাকা 8 আনা। 
রামের অংশ £ হরির অংশ £ যদুর অংশ 
=54 : 3} 22522 £ 13 28. 
এক্ষণে, 22171378৯43. 
** 215 টাকার মধ্যে রাম পাইবে AE টা, 22110 টাকা |, 
৮1৮11» হরি পাইবে 5 টা.13= 65৯ |, 
GR,  ,' ১ যদু পাইবে 2৬৮ টা.% ৪ = 40, J 
উদাহরণ 11. একজন পুরুষ 4 দিন, একজন স্ত্রীলোক 6 দিন এবং একটি 
বালক 5 দিন কাজ করিয়া কোন কার্ধা সম্পন্ন করিল এবং তিনজনে মোট 
66 টাকা মজুরী পাইল । যদি তাহাদের প্রতি দিনের কাজের অনুপাত 
Didi ¥ হয়, তবে কে কত টাকা মজুরী পাইবে? 
পুরুষের 4 দিনের কাজ ঃ স্ত্রীলোকের 6 দিনের কাজ £ বালকের 5 দিনের 
কাজ-4১$ £ 6xd :5x4=$ £ $: $=16: 18 : 10 [ হরগুলির 
a. সা. গু. 12 দ্বারা গুণ করিয়| J | 
এক্ষণে, 16-+18+10=44, 66 টাক1--44] টা. 8 আন৷ 
পুরুষের মজুরী =1 টাকা 8 আনা x 16=24 টাকা 
স্ত্রীলোকটির , =] টাকা 8 আনা 18-27. , | am 
এবং বালকের » =1 টাকা 8 আন৷ <10=]5 


প্রশ্মমালা 65 


1. মুখে মুখে উত্তর কর £_ 

(1) দুইজন বালকের মধ্যে 72টি লেবু 4 £ 5 অনুপাতে ভাগ করিয়া দিলে 
কে কয়টি পাইবে? 

(2) ৪4 টাকাকে F: $ অনুপাতে ছুই অংশে বিভক্ত কর | 


সামান্গপাতিক ভাগহার 169 

(3) ক ও থ-কে?: ll অন্গপাতে কিছু টাকা ভাগ করিয়া দেওয়ায় খ 
৪ টাকা বেশী পাইল৷ ক কত পাইয়াছে? 

(4) এক গোয়ালা 8 £ 3 অনুপাতে দুধের সহিত জল মিশাইয়া মোট 
33 সের দুধ বিক্রয় করিল | সে কত জল মিশাইয়াছিল ? 

(5) 3: 4: 5 অন্থপাতে কত টাকা 3 জনকে ভাগ করিয়া দিলে তৃতীয় 
ব্যক্তি 10 টাকা পাইবে? 

2. 750 কে এরূপ 3 অংশে বিভক্ত কর যেন তাহাদের অনুপাত 
42526 হয়। 

3. 340 পাউণ্ড ক, খ ও গ-কে এরূপে ভাগ করিয়া দাও যেন, 
তাহাদের অংশগুলি 2, 5 14 এর আম্গপাতিক হয় । 

4. বারুদ প্রস্তুত করিতে 15 ভাগ কয়লা, 10 ভাগ গন্ধক এবং 75 ভাগ 
মোর! লাগে, 1 মণ বারুদ প্রস্তুত করিতে কোন্‌ দ্রব্য কতটা লাগিবে? 

5. কতকগুলি আম রাম, হরি ও যদুর মধ্যে 4: 3: 5 অনুপাতে ভাগ 
করিয়া দেওয়| হইল | হরি অপেক্ষ! যদু 60টি আম বেশী পাইলে, মোট আমের 
সংখ্যা কত? 

6. 154 কে এরূপ 4টি অংশে বিভক্ত কর যেন তাহারা &, ॥, $ ও} 
. এর সমান্ুপাতী হয়। 

7. 350 টাকা ক, খ ও গ-কে sary ভাগ করিয়া দাও যেন ক ও খ- 
এর অংশের অনুপাত 2 £3 এবং খ ও গা এর অংশের অনুপাত 4:5 হয়। 

8. বারুদে সোর| 75 ভাগ, গন্ধক 10 ভাগ ও কয়ল! 15 ভাগ থাকে ॥ 
10 হন্দর বারুদে প্রত্যেক দ্রব্যের পরিমাণ কত আছে? [বো প্র. 1864] 

9. 450 টাকা ক, খ ও গ-কে এরূপে ভাগ করিয়া দাও যেন ক? টাক! 
পাইলে, খ 5 টাক! ও গা 3 টাকা পায়। 

10. আসবাবসমেত একটি বাড়ীর মূল্য 9030 টাকা এবং বাড়ীর মূল্যের 
$ অংশ আসবাবের মূল্যের £ অংশের সমান৷ কোন্টির মূল্য কত? 


170 পাটীগণিত [ প্রশ্নমালা 65 ] 


11... fers লোক একত্রে বাবসা! করিয়া 1180 টাকা লাভ করিল। 
যদি উহাদের মূলধনের অনুপাত $ £ $ £ & হয়, তবে লাভের/ অংশ কে কত 
টাকা পাইবে? 

12. ক্রিকেট খেলায় নাইডু, অমরনাথ ও হাজারী মোট 342 রাণ করিল। 
নাইডু ও অমরনাথের এবং অমরনাথ ॥ও. হাজারীর রাণের অনুপাত 3:2 
হইলে, কে কত বাণ করিয়াছে ?, 

13. তিন ব্যক্তি লটারীতে মোট 13400 টাক! পাইল যদি প্রথম 
ব্যক্তির টাকার 4, দ্বিতীয়ের টাকার $ এবং তৃতীয়ের টাকার % অংশ সমান হয়, 
/তবে কে,কত টাকা পাইয়াছে? 

14. একটি ব্যাগে মোট 112 টাকা 8 আনা মূল্যের টাকা, আধুলি ও 
‘সিকি আছে। উহাদের সংখ্যার অস্থপাত 8: 5:3 হইলে, কোন্‌ মুদ্রা কয়টি 
আছে? 

-15. 5501 টাক৷ 9 আন| 4 জন পুরুষ, 6 জন স্ত্রীলোক ও 8 জন বালকের 
মধ্যে এরূপে ভাগ করিয়া দাও যেন প্রত্যেক পুরুষ প্রত্যেক স্ত্রীলোকের দ্বিগুণ 
এবং প্রত্যেক স্ত্রীলোক প্রত্যেক বালকের তিন গুণ পায়। 

16. 400 টাকা ক, খ ও গঁ-কে এরূপে ভাগ করিয়া দাও যেন ক? টাকা 
পাইলে থ ৪8 টাকা এবং খ 4 টাকা পাইলে গ 5 টাকা পায়। 

17. আমার কাছে আধুলি, সিকি ও দুয়ানিতে মোট 280টি মুদ্রা 
আছে। যদি প্রত্যেক প্রকার মুদ্রার মূল্য সমান হয়, তবে কোন্‌ প্রকারের মুদ্রা 
কয়টি আছে এবং আমার নিকট মোট কত টাকা আছে? 

18. কোন চতুভূজের বাহুগুলির অনুপাত 3 £ 4:5:6 এবং উহার 
পরিসীমা 72 ইঞ্চি হইলে, বৃহত্তম বাহুর দৈৰ্ঘ্য কত? 

19. টাকা, আধুলি ও সিকিতে মিলিয়া মোট 240 টাকা আছে। যদি 
উহাদের মূল্যের অনুপাত 3 4: 5 হয়, তবে কোন্‌ মুদ্রা কয়টি আছে? 

20. কোন ত্রিভুজের বাহুত্ৰয় 7, 9 ও 12-র সমান্থপাতী এবং উহার 
বৃহত্তম ও ক্ষুদ্ৰতম বাহুর অন্তর 15 ইঞ্চি । বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত? 


৷ সামাঙ্গপাতিক ভাগহার 171 


1/4/21. কোন ত্ৰিভূজের তিনটি কোণের অনুপাত 5:6:7; প্রত্যেক 
,কোর্ণের পরিমাণ কত? 

522, 10 জন পুরুষ, 15 জন eae ও 25 জন বালকের মধ্যে 26 টাকা 
10 আন! ৪ পাই এরূপে ভাগ করিয়া দেওয়া হইল যে, প্রত্যেক পুরুষ প্রত্যেক 
বালকের 3 গুণ পাইল এবং সমস্ত স্ত্রীলোকের অংশ সমস্ত বালকের অংশের 
সমান হইল। প্রত্যেক স্ত্রীলোক কত করিয়া পাইল? 

23. তিন জন লোকের বয়সের সমষ্টি 150 বংসর। 10 বৎসর পুর্বে 
উহাদের বয়সের অনুপাত ছিল ? £ 8 : 9; বর্তমানে প্রতোকের বয়স কত? 
' 24. 7 জন পুরুষ, 11 জন শ্ৰীলোক, 5 জন বালক ও 6 জন বালিকার 
মধ্যে 2840 টাক! 1 আন! এরূপে ভাগ করিয়া দাও যেন প্রত্যেক পুরুষ 3 টাকা 
12 আনা পাইলে প্রত্যেক স্ত্রীলোক 2 টাকা 3 আনা পায় এবং প্রতোক 
স্ত্রীলোক 2 টাকা, 10 আনা পাইলে প্রতোক বালক 1 টাকা 14 আনা ও 
প্রত্যেক বালিক! 1 টাকা! 2 আনা পায়। প্রত্যেকের প্রাপ্য নিৰ্ণয় কর। 

[ পা. প্র. 1905] 

125. ক্রাউন, শিলিং ও 6-পেনি মুদ্রার সংখ্যার অনুপাত 3: 4: 5 এবং 
উহাদের মোট মূল্য 4 পাউণ্ড 6 শিলিং হইলে, কোন্‌ মুদ্রা কয়টি আছে? 

26. কত টাকাকে 34, 57 ও 4:9 এর আহুপাতিক অংশে বিভক্ত 
করিলে ক্ষুদ্ৰতম অংশের পরিমাণ 170 টাকা হইবে? 

27. 4 জন পুরুষের কাধ্য 6 জন স্ত্রীলোকের কার্যোর সমান এবং 5 জন 
স্ত্রীলোকের কাধ্য 8 জন বালকের কাধের সমান। 940 টাকা 5 জন পুরুষ, 
15 জনগ্রীলোক ও 1] জন বালকের মধ্যে কাধ্যের অনুপাতে ভাগ করিয়া দিলে 
কে কত পাইবে? 

28. গিনি, সভারিণ ও অর্দ-ক্রাউনে মিলিয়া মোট 104টি মুত্র! আছে। 
উহাদের মূল্যের HHS 7 £ 4 £ 3 হইলে, কোন্‌ মুত্র কয়টি আছে? 

29. 402 টাকা ক, থ ও গঁ-কে এরূপে ভাগ করিয়া দাও যেন ক-এর 
ংশের }= খ-এর অংশের $= গা-এর অংশের হু হয়। 


172 পাটীগণিত [ প্রশ্নমালা 65] 


30. 308 টাকা 16 জন পুরুষ, 20 জন স্ত্রীলোক এবং 24 জন বালকের 
মধ্যে এরূপে ভাগ করিয়া! দেওয়া! হইল যে 3 জন বালক যাহা পাইল Í জন 
পুরুষ ও 1 জন স্ত্রীলোক একত্রে তাহা পাইল। যদি বালকেরা মোট 96 টাকা 
পাইয়া! থাকে, তবে প্রত্যেকে কত পাইয়াছে? 

31. তিন জন বালকের মধ্যে কেবল প্রথম বালকের 4 খানি এবং দ্বিতীয় 
বালকের 3 খানি পাউরুটি ছিল। তাহার! 3 জনে সমস্ত রুটি সমান ভাগ 
করিয়া খাইল। তৃতীয় বালক যদি তাহার অংশের রুটির মূল্য 7 আনা দেয়, 
তবে অন্য বালক দুইটি উহা Feary ভাগ করিয়া লইবে ? 

32. ক, থ ও গ-কে 870 টাকা এরূপে ভাগ করিয়া! দাও যেন ক-এর 
অংশের +5-খ-এর অংশের '6 = গঁ-এর অংশের "75 হয়।  [ ঢা. প্র. 1924] 

33. 3 জন পুরুষ, 5 জন স্ত্ৰীলোক এবং 8 জন বালকের মধ্যে 500 টাকা 
এরূপে ভাগ করিয়া দাও যেন প্রত্যেক পুরুষ 6 আনা পাইলে, প্রত্যেক স্ত্রীলোক 
4 আনা এবং প্রত্যেক বালক 1 আনা 6 পাই পায়। [ ক. প্র. 1945 ] 

34. $, খ ও গ্ৰ কোন সম্পত্তির মালিক এবং তাহাদের অংশের অনুপাত 
4:25:13; ক তাহার $ অংশ shoe বিক্ৰয় করিল। গ তখন 50 বিঘা 
জমি খ-কে বিক্রয় করায় উভয়ের অংশ সমান হইল। প্রথমে কাহার কত 
বিঘা জমি ছিল? 4 

35. ক, খ ও গঁ-কে 7 পাউণ্ড 10 শিলিং এরূপ অনুপাতে ভাগ করিয়া 
দেওয়া হইল যে গ অপেক্ষা ক 1 পাউণ্ড 10 শিলিং বেশী এবং খ; গা অপেক্ষা 
2 পাউণ্ড 5 শিলিং কম পাইল। এ অনুপাতে 480 টাকা ভাগ করিয়া দিলে 
কে কত পাইবে? 

36. একজন পুরুষ, একজন স্ত্রীলোক ও একজন বালক এক সঙ্গে কাজ 
করিয়া 49 টাকা 15 আনা পাইল। পুরুষ 6 দিন, স্ত্রীলোক 5 দিন ৷ এবং 
বালক 4দিন কাজ করিয়াছিল এবং প্রত্যহ তাহাদের কাজের অনুপাত 
$2423 হইয়াছিল। কে কত টাকা পাইবে? 


7B সমুখান 173 
37. 5 জন পুরুষ, 6 জন স্রীলোক ও 7 জন বালক 5 দিনে একটি কাজ 
শেষ করিয়! 51 পাউণ্ড 5 শিলিং মজুরী পাইল | 1 জন পুরুষ, 1 জন স্ত্রীলোক 
ও 1 জন বালকের কাজের পরিমাণ $& ২ $ £ | অনুপাতে হইলে, প্রত্যেকে কত 
মজুরী পাইবে ? 
38. তিন প্রকার পদার্থের আয়তনের অনুপাত 3 £ 427 এবং সম- 
আয়তনের এ পদার্থত্রয়ের ওজনের অনুপাত 5:22:61 এ পদার্থ তিনটি 
মিশ্রিত করিলে 52 পাউণ্ড মিশ্রিত পদার্থে তৃতীয় পদার্থের ওজন কত হইবে? 


ASI সমুখান 

101. একাধিক ব্যক্তি স্ব স্ব মূলধন দিয়া যদি এক সঙ্গে মিলিয়া কোন 
বাবসায় করে, তবে, সেই ব্যবসায়কে যৌথ ব্যবসায় বলে। আর যাহাদের 
মূলধনে ওঁ ব্যবসায় চলে তাহাদিগের প্রত্যেককে & ব্যবসায়ের অংশীদার 
(Fellow বা Partner) বলে। এইরূপ কোন ব্যবসায়ে যে লাভ al ক্ষতি হয় 
তাহ| অংশীদারদিগের মধ্যে বণ্টন করিয়া দিবার প্রালীকে সম্ভুয় সমুখান 
(Partnership বা Fellowship ) বলে | 

সরল (Simple ) ও মিশ্র ( Compound ) এই ছুই প্রকারের'সম্ভূয় 
সমুখান আছে। 
, যদি কোন যৌথ ব্যবসায়ে সকল অংশীদারের মূলধনই একই সময়ের জন্য 
নিয়োজিত হইয়া থাকে, তাহা হইলে স্ব স্ব নিয়োজিত মূলধনের অনুপাতে লাভ 
বাক্ষতির অংশ বণ্টন করা হইয়া থাকে। এইরূপ বণ্টন-এণালীকে সরল 
AGA AINA বলা হয়। 

যদি বিভিন্ন অংশীদারের মূলধন বিভিন্ন সময়ের জন্য কোন ব্যবসায়ে 
নিয়োজিত হইয়া থাকে, তাহা হইলে লাভ বা ক্ষতির অংশ বণ্টন করিবার সময় 
যে সময়ের জন্য এক একজনের মূলধন খাটিয়াছে সেই সময়কেও হিসাবের মধ্যে 
ধরিতে হইবে। এরপ ক্ষেত্রে প্রত্যেকের মূলধন ও সময়ের গুণফলের অনুপাতে 


174 পাটীগণিত 


অংশীদারগণের লাভ বা ক্ষতির অনুপাত হইবে। এইভাবে লাভ বা ক্ষতির 
বন্টন-প্রণালীকে মিশ্র সম্ভুয় সমুখান বলা হয়। 

এই বষ্টন-প্রণালী যে সামানুপাতিক ভাগহারের অনুক্লপ তাহা বুঝা 
যাইতেছে। 

উদাহরণ 1. রাম ও হরি যথাক্রমে 1200 টাক! ও 800 টাকা দিয়া 
একত্র ব্যবসায় করিয়া এক বসরে 300 টাকা লাভ করিল | লাভের টাকা কে 
কত পাইবে? 

[ প্রথম প্রণালী ] 1200 টা.4-801 টা.=2000 টাকা, 

2000 টাকায় লাভ হইয়াছে 300 টাক| 

17 ey ts whe hin Soi hh টাকা) 

**_ রাম পাইবে a টা. x 1200 4 180 টাকা 

এবং হরি পাইবে wt টা. ১800. বা 120 টাক| | 


[দ্বিতীয় প্রণালী ] রামের মূলধন? হরির মূলধন 
=1200:800=3:21 342=5.; 

** রামের লভ্যাংশ =300 টা. x = 180 টাকা 

এবং হরির লভ্যাংশ = 300 টা.১৫৪-120 টাকা | 


উদাহরণ 2. 1950 সালের ]ল| জানুয়ারী ক কোন ব্যবসায়ে 800 
টাকা, লা মে খ উহাতে 600 টাকা এবং 1 লা জুলাই গী 500 টাকা খাটাইল। j 
যদি এ বংসরে মোট 348 টাকা লাভ হইয়া থাকে, তবে লাভের অংশ কে | 
কত পাইবে? 
এখানে ক-এর টাকা 12 মাস, খ-এর টাকা ৪ মাস এবং শ্বা-এর টাকা € 
মাস খাটিয়াছে। 
অতএব, ক-এর অংশ ; খ-এর অংশ £ গঁ-এর অংশ i 
=800 x 12 : 600 x 8 2 500 x 6= 9600 : 4800 : 3000 
=16:8:51 16+8+5=29, T 


সম্ভূয় সমুখান 175: 


12 16 
.- ক-এর লভ্যাংশ= 848 টা. x ৰ = 192 টাক 


2, » =348 টা. x fs =96 টাকা 
এবং শ্ব» , =348 টা. xs5=60 টাকা! 


উদাহরণ 3. ক কোন ব্যবসায়ে 1500 টাক! নিয়োজিত করার 3 মাস 
পরে খ উহাতে কিছু মূলধন নিয়োজিত করিল । খ যোগ দিবার 5 মাস পরে 
মোট 510 টাকা লাভ'হইল | যদি খ 150 টাকা লভ্যাংশ পাইয়া! থাকে, তবে 
তাহার মূলধন কত ছিল ? 
খ-এর মূলধনের 5 মাসের লভ্যাংশ = 150 টাক| 
উহার মূলধন] মাস খাটিলে লভ্যাশ হয় 30 টাকা) 
আবার, ক-এর মূলধনের 8 মাসের লভ্যাংশ =510 টা. — 150 b1. =360 টা. 
s » Ly  » =3600 টা.::৪৯45 টাকা৷। 
অতএব, 1500 ; খ-এর মূলধন = 45 £30; 


1500 _ 45 i x 
বা, খর মূলধন 30" বা 45 x খ-এর মূলধন = 1500 x 30 


খ-এর মূলধন = 129982 টাক| = 1000 টাকা | 


উদাহরণ 4. ক, খ ও গঁ যথাক্রমে 1000 টাকা, 800 টাকা ও 600 
টাক! দিয়া কোন ব্যবসায় আরম্ভ করিল। উহার কয়েক মাস পরে ক আরও 
300 টাক! উহাতে নিয়োজিত করিল । উহাতে এক বৎসরে মোট 300 টাকা 
লাভ হইলে এবং শী72 টাকা লভ্যাংশ পাইলে, ক 300 টাকা কখন 
দিয়াছিল? 

গ-এর 600 টাকা 12 মাস খাটায় যে লভ্যাংশ প্রাপ্য হয়, 600 BY. x 12 
বা 7200 টাকা এক মাস খাটিলে সেই লভ্যাংশ প্রাপ্য হইবে | 

', 7200 টাকার 1 মাসের লভ্যাংশ =72 টাকা! 

LA FU Sebo BH rte টাকা 


176 পাটীগণিত 
খ-এর মূলধনের লভ্যাংশ = Sq X (800 টা. x 12)=96 টাকা 
এবং ক-এর 1000 টাকার লভ্যাংশ = rho x (1000 টা. x 12)=120 টা. 
72 টা.+-96 টা.+ 120 টা.-288 টাকা; 
অবশিষ্ট লভ্যাংশ =300 টা. _288 টা.=]2 টাকা; 
অতএব, ক অতিরিক্ত 300 টাকা মূলধনের জন্য 12 টাকা লভ্যাংশ 
পাইয়াছে। f 
এখন, 300 টাকার 1 মাসের লভ্যাংশ = rho x 300 টা.=3 টাকা, 
300 টাকা মোট (12 81.23 টা.) মাস বা 4 মাস খাটিয়াছে। 
অতএব, 8 মাস পরে ক এ অতিরিক্ত টাকা খাটাইয়াছিল। 


উদাহরণ 5. -বৎসরের প্রথম তারিখে ক 1200 টাকা লইয়া কোন 
ব্যবসায় আরম্ভ করিল এবং ইহার 4 মাস পরে থ উহার অংশীদার লইল। 
খ-এর মূলধন কত হইলে বৎসরাস্তে উভয়ের লভ্যাংশ সমান হইবে? 


কু-এর টাকা 12 মাস এবং খ-এর টাকা 8 মাস খাটিয়াছে, 
সুতরাং 8 x খ-এর মূলধন= 1200 টা.১12 
খ-এর মূলধন ২৪০৪২ টা. = 1800 টাকা | 


উদাহরণ 6. কোন যৌথ ব্যবসায়ে ক, খ ও গ-এর মূলধনের SHAT 
81814; 4 মাস পরে ক তাহার মূলধনের অর্ধেক তুলিয়া লইল। যদি 
আরও 8 মাস পরে মোট 1212 টাকা লাভ হইয়। থাকে, তবে কে কত লভ্যাংশ 
প্রাইবে? 


OWS মূলধনের AAAS =F £ $ £ $= 10 12:15, 
অর্থাৎ, ক-এর 10 টাকা খাটিলে, খ-এর 12 টাকা ও গ-এর 15 টাকা 
খাটে। অতএব, ক-এর 10 টাকা 4 মাস ও 5 টাকা বাকী ৪ মাস খাটিয়াছে। 
10 টাকার 4 মাসের লভ্যাংশ-40 টাকার 1 মাসের লভ্যাংশ 
E E 8৮০,1৯4) 


৮৮ 


সম্ভুয় সমুখান 177 
** ক-এর লভ্যাংশ =80 টাকার 1 মাসের লভ্যাংশ; 


অনুক্লপে, খ-এর » ৯1212 ব| 144 টাকার 1 মাসের লভ্যাংশ 

এবং গ্রীএর , =15x12 বা 180 » » » 

অতএব, উহাদের লভ্যাংশের অন্থপাত=৪0 £ 144 : 180 
=20 : 36 : 45 


এক্ষণে, 20+36+45=101 ; 
”* ক-এর নিৰ্ণেয় লভ্যাংশ -1212 টাকার er = 240 টাকা, 

Yaa, sso =1212 , ৮432 ., |" 
এবং গ-এর » = 81212 5 fy =540 15 


উদাহরণ 7. খ অপেক্ষা ক 800 পাউণ্ড বেশী মূলধন দিয়! উভয়ে একত্রে 
ব্যবসায় আরম্ভ করিল। ক-এর মূলধন 6 মাস এবং খ-এর মূলধন 8 মাস 
ব্যবসায়ে খাটিয়াছে। যদি মোট 1780 পাউণ্ড লাভ হইয়া থাকে এবং খ 
অপেক্ষা ক 20 পাউণ্ড অধিক লভ্যাংশ পাইয়া থাকে, তবে কাহার মূলধন 
কত ছিল? 
খ অপেক্ষা ক 20 পাউণ্ড বেশী লভ্যাংশ পাইয়াছে, 
খ-এর লভ্যাংশ =1289=20 পা._ 880 পাউণ্ড 
"+ খ-এর মাসিক লভ্যাংশ = ৪৪০ পা.= 110 পাউণ্ড । 
আবার, ক-এর মোট লভ্যাংশ = 880 পা. +20 প৷. =900 পাউণ্ড 
ক-এর মাসিক লভ্যাংশ ৪০ পা.= 150 পাউণ্ড । 
অতএব, ক-এর মূলধন ; খ-এর মূলধন = 150 £ 11015 £ 113 
এক্ষণে, ক-এর মূলধন (15-11) পা. বা 4 পাউণ্ড বেশী হইলে ক-এর 
মোট মূলধন 15 পাউণ্ড হয়; 
+ ক-এর মূলধন 800 পা. বেশী হওয়ায়, তাহার মোট মূলধন 
= দ্ৰ* x 800 পা. 3000 পাউণ্ড, 
এবং খ-এর মূলধন = (3000 — 800) ব| 2200 পাউণ্ড ; 
A—12 


178 পাটীগণিত 


প্রন্মমাল। 66 

1. ' রাম ও তাহার বন্ধু যথাক্রমে 400 ও 500 টাকা লইয়া যৌথ ব্যবসায় 
আরম্ভ করিল। বৎসরান্তে যদি মোট 180 টাকা লাভ বহা থাকে তবে 
লভ্যাংশ কে কত পাইবে? 

2. ক ও. খ যথাক্ৰমে 600 ও 750 টাকা কোন ব্যবসায়ে নিয়োজিত 
করিল। এক বৎসরে aft 72 টাকা ক্ষতি হইয়| থাকে, তবে ক্ষতির পরিমাণ 
কাহার কৃত হইবে? 

(3) ক, খ ও গ একত্রে 1500 টাকা লইয়া কোন ব্যবসায় করিল এবং 
বত্সরান্তে ক 80 টাকা, খ 100 টাকা ও গী 120 টাকা লাভ' পাইল। কে 
কত মূলধন দিয়াছিল? 

4. ক, খ ও গা যথাক্ৰমে 100 গিনি, 100 সভারিণ ও 100 ক্রাউন 
মুলধন দিয়! যৌথ ব্যবসায় করিল। যদি দেড় বংসরে মোট 23 পাউণ্ড ক্ষতি 
হৃইয়| থাকে, তবে গ-এর অংশে কত ক্ষতি হইল? 

5. তিন জন গোয়ালা একত্রে বাষিক 45 টাকা খাজনায় একটি গোচারণ 
মাঠ জম| লইল। প্রথম ব্যক্তির 25টি, দ্বিতীয় ব্যক্তির 30টি এবং তৃতীয় 
ব্যক্তির 35টি গরু এ মাঠে চরিলে, খাজনার অংশ কাহাকে কত দিতে হইবে? 

6. ক ওখ কোন যৌথ ব্যবসায়ে 150 টাকা লাভ করিল। যদি 
ক-এর মূলধন 600 টাকা ও লভ্যাংশ 90 টাকা হয়, তবে খ-এর মূলধন কত? 

7. ক 3300 টাকা ও খ 2200 টাকা দিয়া একটি সম্পত্তি ক্রয় করিল | 
উহা হইতে বাধিক 500 টাকা আয় হইলে, আয়ের অংশ কে কত পাইবে? 

8. তিন ব্যক্তি একত্রে ব্যবসায় করিল। তাহাদের মূলধনের অনুপাত 
3:8:5 ছিল এবং তৃতীয় ব্যক্তি অপেক্ষা প্রথম ব্যক্তি 60 টাকা কম লাভ 
পাইল। এ ব্যবসায়ে মোট কত লাভ হইয়াছিল? 

9. তিনজনে যৌথ ব্যবসায় করিয়া লাভের $ অংশ প্রথম ব্যক্তি, $ অংশ 
দ্বিতীয় ব্যক্তি এবং অবশিষ্টাংশ তৃতীয় ব্যক্তি পাইল। দ্বিতীয় ব্যক্তি অপেক্ষা 

' প্রথম ব্যক্তির মূলধন 700 টাকা বেশী হইলে, তৃতীয় ব্যক্তির মূলধন কত? 


সভয় সমুখান 179 


10. ক, খ ও গ কোন যৌথ ব্যবসায় করিয়া 1000 টাকা লাভ করিল। 
যদি ক ও খ-এর মূলধনের অনুপাত 2 £ 3 এবং খ ও saa মূলধনের অনুপাত 
235 হয়, তবে লাভের টাকা কে কত পাইবে? LF. প্র, 1932 ] 

11. ক 500 টাকা লইয়| কোন ব্যবসায় আরম্ভ করিল। 3 মাস পরে = 
খ এবং 5 মাস পরে গ ও ব্যবসায়ে যোগ দিল। যদি খ 600 টাকা এবং +t 
800 টাকা মূলধন দিয়! থাকে, এবং বংসরান্তে মোট 340 টাকা লাভ হয়, তাহা 
হইলে কে কত লাভ পাইবে? 

12. ক, খ, গ ও ঘ একটি যৌথ ব্যবসায় আরম্ভ করিল। ]লা জানুয়ারী 
ক 1200 টাকা, Lay এপ্রিল খ 1500 টাকা, !লা জুলাই গী।1800 টাকা এবং 
Lal অক্টোবর ঘ 2100 টাকা মূলধন দিল। বৎসরাস্তে 900 টাকা লাভ হইলে: 
কে কত লাভ পাইবে? [ঢা. বো. 1932] 

13. কোন ব্যবসায়ে তিনজন অংশীদারের মূলধন যথাক্রমে 713 পাউণ্ড 
3 শিলিং, 964 পাউণ্ড 17 শিলিং ও 2391 পাউণ্ড 3 শিলিং। উহাতে 
2231 পাউণ্ড লাভ হইলে, লভ্যাংশ অংশীদারগণ কিরূপে ভাগ করিয়া লইবে ? 

[পা. প্র. 1895 ] 

14. ক, খ ও গ একত্র এক ব্যবসায় আরম্ভ করিল। ক 3 মাসের জন্য 
9100 টাকা, খ 2 মাসের জন্য 6825 টাকা এবং গ 5 মাসের জন্য 8190 টাকা 
খাটাইল। তাহাদের মোট 4158 টাকা লাভ হইলে, লাভের টাক! কে কত 
পাইবে? [ পা. প্র. 1930] 

15. ক ও খ 54 পাউণ্ডে একটি পণুচারণ মাঠ ভাড়া লইল | এ মাঠে 
ক 23টি ঘোড়! 27 দিনের জন্য এবং খ 21টি ঘোড়! 39 দিনের জন্য চরাইল | 
কাহাকে কত ভাড়া দিতে হইবে? [সি.সা.] 

16. ক ও খ যথাক্ৰমে 3000.8 4500 টাকা দিয়া একটি ব্যবসায় আরম্ভ 
করিল। ক৪ মাস পরে আরও 2500 টাকা দিল এবং আরও 7 মাস পরে 
মোট 520 টাকা লাভ হইল ৷ লভ্যাংশ কে কত পাইবে? [পাঁ. প্র. 1926] 


180 পাটীগণিত [era 66] 


17. ক 800 পাউণ্ড লইয়া !লা জানুয়ারী কোন ব্যবসায় আরম্ভ করিল 
এবং 3 মাস পরে খ-কে অংশীদাররূপে গ্রহণ করিল। À সময় খ কত মূলধন 
নিয়োজিত করিলে বংসরান্তে উভয়ের লভ্যাংশ সমান হইবে? [সি.সা.] 

18. ক 300 পাউণ্ড এবং খ 500 পাউণ্ড মূলধন দিয়া একত্রে ব্যবসায় 
আরম্ভ করিল। 6 মাস পরে ক আরও 400 পাউণ্ড দিল, কিন্তু 100 পাউণ্ড 
তুলিয়া'লইল।॥ এক বংসর ব্যবসায় করিয়া যদি 6] পাউণ্ড 15 শিলিং লাভ 
হইয়া থাকে, তবে কে কত লভ্যাংশ পাইবে? [ ম. প্র. 1934] 

19 একটি যৌথ ব্যবসায়ে ক, খ ও গ-এর মূলধনের HANSA: $:£ 
ছিল। 4 মাস,পরে ক তাহার অৰ্দ্ধেক মূলধন তুলিয়া লইল এবং তাহার 8 মাস 
পরে মোট 2024 টাকা লাভ হইল । ক-এর লাভের পরিমাণ নির্ণয় কর। 

[ পা. প্র. 1910] 

20. ক ও খ এক ব্যবসায় আরম্ভ করিল। ক 500 টাকা 9 মাসের জন্য 
এবং খ তাহার মূলধন 6 মাসের জন্য এ ব্যবসায়ে নিয়োজিত করিল । উহাতে 
মোট 69 টাকা লাভ হইল এবং খ 46 টাকা লাভ পাইল। তাহার মূলধন 
কত ছিল? [ বো. প্র. 1925 ] 
2]. এক যৌথ ব্যবসায়ে খ-এর মূলধন ক-এর মূলধনের দেড়গুণ ছিল। 
৪ মাস পরে খ তাহার মূলধনের অর্দাংশ এবং আরও 2 মাস পরে ক তাহার 
মূলধনের এক-চতুৰ্থাংশ তুলিয়া লইল। বৎসরান্তে 530 পাউণ্ড নাভ হইলে, 
কে কত লভ্যাংশ পাইবে? Lf. m. J 

22. কোন ব্যবসায়ে ক 1800 টাকা এবং খ 9 মাসের জন্য 1000 টাকা 
খাটাইল। উভয়ের লাভের অংশ সমান হইলে ক-এর টাকা কত সময়ের জন্য 
খাটান হইয়াছিল? 

23. ক, খওগ যথাক্রমে 600 টাকা, 800 টাকা ও 900 টাকা দিয়া 
যৌথ ব্যবসায় আরম্ভ করিল। কয়েক মাস পরে ক আরও 300 টাকা উহাতে 
নিয়োজিত করিল | বংসরাস্তে মোট 300 টাকা লাভ হইল এবং গা 108 টাকা 
লভ্যাংশ পাইল | ক 300 টাকা কখন দিয়াছিল? 


AST সমুখান 181 


24. কোন ব্যবসায়ে ক 600 টাকা এবং খ 4 মাসের জন্য 900 টাকা 
খাটাইল। যদি লভ্যাংশের হু অংশ ক-এর প্রাপ্য হইয়া থাকে, তবে ক-এর 
টাক! কত সময়ের জন্য খাটান হইয়াছিল ? 

25. ক ও খ একত্রে ব্যবসায় আরম্ভ করিল। ক এই সর্তে ব্যবসায়ের 
সমগ্র মূলধন 45000 টাক! নিয়োজিত করিল যে, লভ্যাংশ উভয়ের মধ্যে সমান 
ভাবে বণ্টন করা হইবে এবং খ অর্ধেক মূলধনের উপর 10% হারে ক-কে AH 
দিবে, কিন্তু ব্যবসায় চালাইবার জন্য মাসিক 120 টাকা করিয়া পারিশ্রমিক 
পাইবে । বৎসরান্তে খ-এর প্রাপ্য টাকা ক-এর প্রাপ্য টাকার অর্ধেক হইলে, 
বাধিক কত লাভ হইয়াছিল? [ডা. বো, 1930] 

26. কোন যৌথ ব্যবসায়ে ক ও খ-এর মূলধনের অনুপাত 5 £ 4) 3 মাস 
পরে ক তাহার মূলধনের & অংশ এবং খ $ অংশ তুলিয়া লইল। . বহসরাস্তে 
670 টাকা লাভ হইলে, কে কত পাইবে? 

27. কও খ একসঙ্গে ব্যবসায় আরম্ভ করিল। খ অপেক্ষা ক 500 
টাক! বেশী মূলধন দিল, কিন্তু ক-এর টাকা 6 মাস ও খ-এর টাকা 7 মাস 
ব্যবসায়ে খাটিয়াছে। যদি ইহাতে মোট 870 টাক! লাভ হইয়া থাকে এবং 
খ অপেক্ষা ক 30 টাকা বেশী লভ্যাংশ পাইয়| থাকে, তবে কাহার কত 
মূলধন ছিল? 

28. “ক ও খ একত্র ব্যবসায় আরম্ভ করিল। ক 2000 পাউণ্ড মূলধন 
দিল, কিন্ত সে 3 মাস পরে 500 পাউণ্ড এবং 8 মাস পরে 300 পাউণ্ড মূলধন 
তুলিয়া লইল। বৎসরাস্তে খ ও ক-এর লভ্যাংশের অনুপাত 4: 5 হইলে, 
খ-এর মূলধন কত ছিল? 


দ্বিতীয় অধ্যায় 


মিশ্রণ ( Alligation or Mixture ) 


102. বিভিন্ন পরিমাণে বিভিন্ন মূল্যের দ্রব্য মিশ্রিত বা একত্র করিয়| এক 
নৃতন প্রকারের দ্রব্য প্রস্তুত করাকে মিশ্ৰণ বলে | 

প্রত্যেক বস্তুর মূল্য ও পরিমাণ বলা থাকিলে উহাদের মিশ্রণে উৎপন্ন দ্রব্যের 
মূল্য নিৰ্ণয় কর| যায়। এই মূল্যকে পড়ত| বলে। এই পড়ত| ও বিভিন্ন 
দ্রব্যগুলির গড়মূল্য একই ৷ 

আবার, বিভিন্ন মূল্যের বিভিন্ন দ্রব্য কি অনুপাতে মিশাইলে নিৰ্দ্দিষ্ট মূল্যের 
মিশ্রিত দ্রব্য উৎপন্ন হইবে, তাহাও নির্ণয় করা যায়। নিয়ের উদাহরণগুলি 
দেখ। 

103. কঠিন পদার্থের মিশ্রণ 

0) দুইটি পদার্থের মিশ্রণ £_ 

উদাহরণ 1. 14 টাকা 4 আন! মণ দরের 8 মণ চাউলের সহিত 15 টাকা 
মণ দরের 6 মণ চাউল মিশ্রিত করিলে মিশ্রিত চাউলের প্রতি মণের মূল্য কত 
3 A 


_14 টা. 4 আ.১৯৪+-15 টা.১6_114 51.4908). : 
নৰ্ণেয মূল্য = 846 25057 


= এঞ্ুম্টা. = 14 টা. 9 আ.1% পাঁই। 
উদাহরণ 2. প্রতি পাউণ্ড 2 শিলিং 5 পেন্স দরের চায়ের সহিত প্রতি 
পাউণ্ড 3 শিলিং 9 পেন্স দরের চা কি অনুপাতে মিশ্রিত করিলে মিশ্রিত চায়ের 
প্রতি পাউণ্ডের মূল্য 2 শিলিং 9 পেন্স হইবে? [ক. প্র. 1951 ] 
[প্রথম প্রণালী ] প্রথম পক্ষে (2 শি. 9 পে.-2 শি, 5 পে.) বা 
4 পেন্স লাভ হয় 1 পাউণ্ড চা লইলে; 
* ] পেন্স লাভ হয় g পাউণ্ড চা লইলে। 


y 
a 


y [মশ্ৰণ 183 


দ্বিতীয় পক্ষে (3 শি. 9 পে.-2 শি. 9 পে.) বা ] শি. বা 12 পেন্স 
ক্ষতি হয় 1 পাউণ্ড চা লইলে; 
1 পেন্স ক্ষতি হয় 3 পাউণ্ড চা লইলে | 
অতএব, প্রথম প্রকারের $ পাউণ্ড চায়ের সহিত দ্বিতীয় প্রকারের Fr 
পাউণ্ড চা'মিশাইলে লাভ ও ক্ষতি সমান হয় এবং তাহাতে গড়-পড়ত৷| প্রতি 
পাউণ্ডের দর 2 শি. 9 পে. হয়। 
তত facta অনুপাত লহ £ 2৮3 2]. 
[ দ্বিতীয় প্রণালী ] প্রথম প্রকারের 1 পাউণ্ড চায়ের মূল্য 1 পাউণ্ড 
শি চালিত 9 পে. Bm Soh বা লিগ কম 
* প্রতি পাউণ্ড চায়ে 4 পেন্স লাভ। 
শাঁত 7 এ barely মারের 
মুল্য অপেক্ষা (3 শি. 9 পে.-2 শি. 9 পে. ) বা 12 পেন্স বেশী। 
no প্রতি পাউণ্ড চায়ে 12 পেন্স ক্ষতি। 
এক্ষণে, উভয় প্রকারের চা এরূপে মিশাইতে হইবে যেন প্রথম পক্ষের লাভ 
ও দ্বিতীয় পক্ষের ক্ষতি সমান হয়। 
উভয়ের অনুপাত 4 ও 12-র ব্যস্ত অনুপাত হইবে। 
faf অনুপাত- 12 £ 4=3 £ 1. 1 
' [দ্রষ্টব্য দ্বিতীয় প্রণালীটি সহজ। ব্যস্ত অমুপাত কেন হইল তাহা: 
বুঝিয়। দেখ | ৰ 
weal চায়ের পরিমাণ x4 পে.= বেশী দরের চায়ের পরিমাণ 12 পে. 
প্রথম প্রকারের চা 12 পে. $=3ঃ1,] 
দ্বিতীয় প্রকারের চা 4পে. 
উদাহরণ 3. 4 আনা সের দুধের সহিত কি অনুপাতে জল মিশাইলে 
মিশ্রিত দুধের মূল্য প্রতি সের 3 আন! 9 পাই হইবে? 
1 সের দুধের মূল্য 1 সের মিশ্রিত দুধের মূল্য ৷ অপেক্ষা 
( 4 আ.-3 আ. 9 পা.) ব| 3 পাই বেশী | আবার, জলের দাম শূন্য বলিয়া 


184 পাটীগণিত + 

1 সের জলের মূল্য 1 সের মিশ্রিত দুধের মূল্য অপেক্ষা (3 আ. 9 প|,--0) বা 
45 পাই কম। প্রথম পক্ষের ক্ষতি দ্বিতীয় পক্ষের লাভের সমান করিতে হইলে 
3 পাই ও 45 পাই-এর ব্যস্ত অনুপাতে দুধ ও জল মিশাইতে হইবে | 


নিৰ্ণেয় অন্থপাত-এু5 ; 3= ]5 : 1. 


উদাহরণ 4. 11 আন! সের দরের চিনির সহিত 10 আনা সের দরের 
চিনি কি অনুপাতে মিশাইয়া মিশ্রিত চিনি 12 আনা সের দরে বিক্ৰয় করিলে 
123% লাভ হইবে? 

মিশ্রিত চিনি 12 আনা সের দরে বিক্রয় করিলে 124% লাভ হয়, স্থতরাং 


উহার প্রতি সেরের আসল লা) ৯12 আনা-10 আনা 8 পাই ৷ 


এক্ষণে, প্রথম প্রকারের 1 সের চিনির মূল্য 1 সের মিশ্রিত চিনির 
SALT অপেক্ষা (11. অ৷..- 10 আ. 8 পা. ) বা 4 পাই বেশী ৷ 
দ্বিতীয় প্রকারের 1 সের চিনির মূল্য 1 সের মিশ্রিত চিনির মূল্য অপেক্ষা 
(10 আ. 8 পা._10 আ. ) বা 8 পাই কম। 
নির্ণেশ্ব মিশ্রণের অন্ুপাত=৪ 2 4=2 £ 1. 
উদাহরণ 5. 70 টাকা ভরির 8 ভরি স্বর্ণের সহিত 40 টাকা ভরির কত 
স্বৰ্ণ মিশ্রিত করিয়া মিশ্রিত স্বর্ণ 65 টাকা ভরি দরে বিক্রয় করিলে ক্রয়মূলোর 
“48 অংশ লাভ হইবে? 
এখানে বিক্রয়মূল্য = ক্ৰয়মূল্য +-ক্ৰয়মূল্যের ইট 
= ক্রয়মূল্যের (1+ $$) বা 8$ অংশ, 
1 ভরি মিশ্রিত স্বর্ণের ক্রয়মূল্যের 8 = 65 টাকা, 


* 1 ভরি মিশ্ৰিত স্বর্ণের কমল = $5 টা ২৪০57; টাকা ৷ 


এক্ষণে, প্রথম প্রকার স্বর্ণের 1 ভরির মূল্য 1 ভরি মিশ্রিত স্বর্ণের মূল্য 
অপেক্ষা (70-57) টাকা বা & টাকা বেশী ৷ 


, 
৮০৮ 


মিশ্রণ 185 


আবার, দ্বিতীয় প্রকারের 1 ভরি স্বর্ণের মূল্য 1 ভরি মিশ্রিত স্বর্ণের মূল্য 
"অপেক্ষা ( 574 - 40 ) টাকা বা 232 টাকা কম৷ 

»* ছুই প্রকার স্বর্ণ 47০ £ &ি বা 120 : 90 বা 4 2 3 অন্ুধাতে 
মশাইতে হইবে , অর্থাৎ প্রথম প্রকারের 4 ভরি লইলে দ্বিতীয় প্রকারের 3 
ভরি লইতে হইবে | 
'* প্রথম প্রকারের 1 ভরির সহিত দ্বিতীয় প্রকারের $ ভরি মিশাইতে হইবে, 
7৮525 ভরি TF ARTE 

মিশাইতে হইবে | 

(2) তিন বা! তদধিক দ্রব্যের মিশ্রণ ঃ-- ৷ 

উদাহরণ 6. 15 আন৷, 1 টাকা 4 আনা ও 1 টাকা 8 আনা সেরে দরের 
চিনি কি অনুপাতে মিশ্রিত করিলে মিশ্রিত 1 সের চিনির মূল্য 1! টাকা 2 
আনা হইবে? 

[ এরপ স্থলে উত্তর নানারূপ হইতে পারে |] 

[প্রথম প্রণালী ] মনে কর, প্রথমটির 2 সের দ্বিতীয়টর 1 সেরের 
সহিত মিশান হইল। ইহাতে প্রতি মিশ্রিত সেরের গড়পড়তা দর হইল 
1s*2420*1 আনা =]16$ আন৷ | 

এখন লেখ, 168 আনা সেরের মিশ্রিত চিনির সহিত তৃতীয় প্রকারের 
1 টাকা 8 আনা বা 24 আনা সেরের চিনি কি অনুপাতে মিশাইলে মিশ্রিত 
1 সের চিনির মূল্য 1 টাকা 2 আনা ব| 18 আনা হইবে। 

প্রথম পক্ষে, 18 অ!.- 168 আ.-1$ আ.= $ আনা, 

এবং দ্বিতীয় পক্ষে, 24 আ৷.--18 আ.=6 আনা; 

, মিশ্রণের অন্থপাত =6 1} $=9:2, অৰ্থাৎ প্রথম মিশ্রিত চিনির 9 
সেরের সহিত তৃতীয় প্রকারের 2 সের চিনি মিশাইতে হইবে। কিন্তু প্রথম 
মিশ্রিত চিনিতে প্রথম প্রকারের 2 সের চিনির সহিত দ্বিতীয় প্রকারের 1 সের 
চিনি মিশান হইয়াছে | স্থতরাং 9 সের প্রথম মিশ্রিত চিনিতে প্রথম প্রকারের 


186 পাটীগণিত 


চিনি oxi সের বা 6 সের এবং দ্বিতীয় প্রকারের চিনি 9১3 সের বা 
ও সের আছে। 
তিন প্রকারের চিনির অস্থপাত-6 £3 £ 2. 

[অব্য £_ইহা হইতে দেখা যাইতেছে যে, ইহাদিগকে যে কোন 
অহুপাতে লইয়া! যদি এমন দুইটি দরে পরিণত করা যায় যে, একটির দর মিশ্রিত 
WTF প্রদত্ত গড়পড়তা দর অপেক্ষা কম এবং অন্যটি গড়পড়তা দর অপেক্ষা 
বেশী, তাহা হইলে উল্লিখিত প্রকারে উহাদের অনুপাত নিৰ্ণয় করা 
যাইবে। অতএব, স্পষ্ট বুঝা যাইতেছে যে, ইহার অসংখ্য উত্তর হইতে 
পারে।] 

[ দ্বিতীয় প্রণালী }_ এই প্রণালীটি সহজ | ইহার প্রক্ৰিয়া বুবিয়া লও | 

প্রক্ৰিয়| $- প্রথমে প্রদত্ত দরগুলিকে সমশ্রেণীভুক্ত কর | এখানে উহাদিগকে 
আনায় পরিণত করা৷ হইল | এখন লগিষ্ঠ দরকে লম্ব রেখার ডানদিকে সৰ্ব্বোচ্চ 
স্থানে বসাইয়া অপর দরগুলিকে মানের 


15] =2+65 
ক্ৰম অনুসারে পর পর নীচে বসাও। 18120] les 
এ রেখার বামদিকে প্রদত্ত গড়পড়তা 24 lag 


দরটি (এখানে 18 আনা) বসাও। 

এখন ডানদিকের দরগুলির দুইটি ছুইটি ৮" fich অন্বপাত= 8: 3 £3. 
কৰিয়া রূপে এক একটি রেখার দ্বার! যুক্ত কর যেন ওঁ দুইটির মধ্যে একটি প্রদত্ত 
গড়পড়তা দর অপেক্ষা কম এবং অন্যটি বেশী হয়। এস্থলে 15টি একবার 20-4 
সহিত, আর একবার 24-এর সহিত যুক্ত হইয়াছে। এখন প্রথম পক্ষে, প্রথম 
দর 15 গড়পড়তা দর 18 অপেক্ষা 3 কম এবং দ্বিতীয় দর 20 গড়পড়তা! দর 
অপেক্ষা 2 বেশী, সেইজন্য 3 9.2 কে ব্যস্ত IRANTE 3-কে 20-4 স্থানে এবং 
2-কে 15-র স্থানে রাখা হইল দ্বিতীয় পক্ষে, 18-15=3 এবং 24-18 
২৪ Mean ব্যস্ত অনুপাতে 6-কে 15-র স্থানে পূৰ্ব্বের 2-এর সঙ্গে ( 246.) 
এবং 3-কে 24-এর স্থানে বসান হইল। এমতে অনুপাত হইল 82 323, 


} মিশ্ৰণ 187 
উদ্দাহরণ 7. প্রতি পাউণ্ড 2 শিলিং 6 পেন্স, 2 শিলিং 9 পেন্স, 3 শিলিং 
1 পেন্স ও 3 শিলিং 4 পেন্স দরের চা কি অনুপাতে মিশাইলে মিশ্রিত চায়ের 
দর পাউণ্ড প্ৰতি 2 শিলিং 10 পেন্স হইবে? 
2 শি. 6 পে.ল 30 পে., 2 শি. 9 পে.=33 পে., 3শি. 1 পে.=37 পে. 
3 শি. 4 পে.= 40 পে, এবং 2 শি. 10 পে.- 34 পে. 


প্রথম সমাধান দ্বিতীয় সমাধান 
30---=6 30—, =3 
5 Si =3 3 EA 
37. =1 37—' |=4 
40——'=4 40—'=1 
নিৰ্ণেয় অনুপাত n নির্ণেয় অনুপাত 
=6:3: 1:4 23365431 


[ অন্ত প্রণালী ] নিম্ন মূল্যের ছুই প্রকার চা 1 পাউও করিয়া মিশাইলে 


প্রতি পাউণ্ড মিশ্রিত চায়ের মূল্য 22522 বা 31$ পেন্স, হইবে। আবার, 


অপর দুই প্রকার চায়ের 1 পাউণ্ড করিয়া মিশাইলে দ্বিতীয় মিশ্রিত চায়ের 1 
পাউণ্ডের মূল্য ০৪4০ বা.388 পেন্স হইবে ৷ 

এখন দেখিতে হইবে যে, 313 পেন: ও 38} পেন্স দরের ছুই প্রকার 
মিশ্রিত চা কি অনুপাতে মিশাইলে প্রতি পাউণ্ড নৃতন মিশ্রিত চায়ের মূল্য 
34 পেন্স হয়। 

34-31%-2-$, এবং 38$-34-4$ল$& 
উক্ত ছুই প্রকারের মিশ্রিত vig: $ বা 9 £ 5অন্্পাতে মিশাইতে 

হইবে। অতএব, প্রদত্ত চারি প্রকার চা ££: $ুঁবা 9592525 
অনুপাতে মিশাইতে হইবে | ন 

[দ্রষ্টব্য $--এখানে 9 £ 5 অনুপাত পাইবার পর চারি প্রকার চায়ের 
অনুপাত 8 £ 8 £ $ 2 লেখা হইল, কারণ প্রথম মিশ্রিত চায়ের 9 ভাগে 


188 পাটীগণিত 


অৰ্দ্ধেক প্রথম প্রকারের চা এবং অর্ধেক দ্বিতীয় প্রকারের চা আছে। দ্বিতীয় 
মিশ্রিত চায়ের 5 ভাগের মধ্যেও এরূপ আছে। 
এখানে দেখা গেল যে, এই প্রকার প্রশ্নের বহপ্রকীর সমাধান হইতে পারে ।] 


140. তরল পদার্থের মিশ্রণ 

উদাহরণ 8. সম-আয়তনের দুইটি গ্লাসে যথাক্রমে } ও $ অংশ দুগ্ধ 
ছিল। পরে প্রত্যেক গ্রাস জল দ্বারা পূর্ণ করিয়া একটি বড় পাত্রে গ্লাস দুইটির 
মিশ্রিত দুগ্ধ ঢালা হইল ৷ এখন দুধ ও জলের অনুপাত কত হইল? 

প্রথম পাত্রের $ অংশ দুধ, স্থৃতরাং (1-3) বা $ অংশ জল, 

দ্বিতীয় পাত্রের » » » (1-$)বা$ » জল। 

তৃতীয় পাত্রে (}+$) বা $ঠ অংশ দুধ এবং (444) বা $8 অংশ জল। 
facta অন্ুপাত = £ $8=11: 49. 

Bren 9. একটি পূর্ণ পাত্রে 3 ভাগ দুধ ও 1 ভাগ জল মিশ্রিত ছিল। 
এ মিশ্রিত দুগ্ধের কত অংশ তুলিয়া লইয়া সেই পরিমাণ জল ঢালিলে এ পাত্রে 
অর্ধেক দুধ ও অৰ্দ্ধেক জল হইবে ? 

প্রথমে মিশ্রিত দুধে 3 ভাগ দুধ ও 1 ভাগ জল অর্থাৎ (341) বা 4 ভাগে 
3 ভাগ দুধ ও 1 ভাগ জল ছিল, স্থতরাং উহার $ অংশ দুধ ও 3 অংশ জল 
ছিল। পরে £ অংশ দুধের স্থলে ঠ অংশ দুধ হইবে; স্থতরাং দুধের অংশ 
(E-i) U4 কমাইতে হইবে। 

এখন দেখ, $ অংশ দুধ কমাইতে এ মিশ্রিত পদার্থ কতটুকু তুলিয়া লইতে 
হইবে। 

& অংশ দুধ আছে সমস্ত মিশ্রিত দুধে 

coy lle MOLES ভাগ. 

tss n $XE MSE অংশ মিশ্রিত দুধে। 

অতএব, এ মিশ্রিত দুধের $ অংশ তুলিয়া লইয়া ও পরিমাণ জল মিশাইতে 
হইবে। 


মিশ্রণ 189 


উদাহরণ 10. 72 সের জল-মিশ্রিত সিরাপে সিরাপ ও জলের অনুপাত 
11 £ 1; উহাতে আর কত সের জল ঢালিলে সিরাপ ও জলের অনুপাত 
9:1 হইবে? 

Laga £ এই প্রকার অঙ্ক কষিবার সময় যে দ্রব্যের পরিমাণ পরিবস্তিত 
হয় নাই তাহা! ধরিয়া কষাই সুবিধাজনক ৷ ] 

প্রথম মিশ্রণে সিরাপের পরিমাণ = সমস্ত পদার্থের rtr বা te অংশ 

=72 সের X ই} = 66 সের | 

দ্বিতীয় fera সিরাপের পরিমাণ সমস্ত পদার্থের রহ বা ro অংশ। 
দ্বিতীয় মিশণেও সিরাপ 66 সের থাকায়, সমস্ত পরিমাণের yo অংশ =66 সের, 

ত", সমস্ত মিশ্ৰিত পদাৰ্থ 4৯০ সের =?73$ সের। 

*, (73172) সের বা 1$ সের জল মিশাইতে হইবে | 

উদাহরণ 11. একটি পূর্ণ পাত্রে 65% খাটি দুধ ছিল। Bel হইতে 
কিছু অংশ তুলিয়া লইয়| 35% খাঁটি দুধের মিশ্রণ দিয়া পাত্রটি পূর্ণ করা হইল। 
এখন'যদি এ পাত্রে 55% খাটি দুধ পাওয়া যায়, তবে এ পাত্রের কত অংশ দুধ 
তুলিয়া লওয়া হইয়াছিল? 

65% - 55% =10%, 55% — 35% = 20% 

মিশ্রিত দুই প্রকার দুধের মধ্যে প্রথমটিতে খাটি দুধের পরিমাণ মিশ্রিত 
পদার্থের খাঁটি দুধের পরিমাণ অপেক্ষা 10% বেশী এবং দ্বিতীয়টিতে 20% কম। 
অতএব, 65% খাঁটি দুধের মিশ্রণের সহিত 35% খাটি দুধের মিশ্রণ 20 : 10 বা 
2 : 1 অনুপাতে মিশাইলে 55% খাটি দুধের মিশ্রণ পাওয়া যাইবে । 

অতএব, ওঁ পাত্রের হর বা $ অংশ খাটি দুধ থাকিয়া যাইবে । 

x ও পাত্রের (1.-$) বা $ অংশ দুধ তুলিয়া লওয়| হইয়াছিল। 

উদাহরণ 12. সমান মাপের 3টি পাত্র জলমিশ্রিত মদে পূৰ্ণ আছে। 
পাত্র তিনটিতে মদ ও জলের অনুপাত যথাক্রমে 223,324 425) 
উহাদিগকে ঢালিয়| যদি অন্য একটি পাত্রে মিশ্ৰিত করা যায়, তবে তাহাতে মদ 
ও জলের অনুপাত কি হইবে? [ ক. প্র. 1929] 


190 পাটীগণিত 


প্রথম পাত্রের £ অংশ মদ এবং & অংশ জল 
দ্বিতীয় পাত্রের ক». 4, ty 
তৃতীয় পাত্রের $ , ce NEA 
পাত্রগুলি সমান বলিয়া মদের মোট পরিমাণ একটি পাত্রের (34344) 
বা $$? ভাগ এবং জলের মোট পরিমাণ একটি পাত্রের (EHEHE) 
Ss ভাগ | 
নৃতন পাত্রে মদ ও জলের নির্ণেয অনুপাত = $02 : £44 = 401 : 544. 


উদ্দাহরণ 13. দুইটি পাত্রে যথাক্রমে 3:8 ও 2: 7 অনুপাতে জল 
ও দুধ মিশান আছে। এ দুই পাত্র হইতে মিশ্রিত ছু কি অনুপাতে তুলিয়া 
লইয়া একত্র মিশাইলে জল ও ছুধের অহূপাত 1: 3 হইবে? 
প্রথম পাত্রে জলের পরিমাণ =সমস্ত মিশ্ৰিত দুধের yta বা rk অংশ, 
দ্বিতীয় পাত্রে জলের পপিমাণ = » * » হইবার ও 
এবং নৃতন উৎপন্ন মিশ্রিত দুধে জলের পরিমাণ সমস্ত মিশ্রিত দুধের 
(rhe) বা $ অংশ | 
এক্ষণে, নৃতন মিশ্রণে জলের অংশ অপেক্ষা 
প্রথম মিশ্রণে জলের অংশ (3 -2) বা 2 অংশ বেশী ও 
দ্বিতীয় মিশ্রণে জলের অংশ (£- $) বা ay অংশ কম | 
নিৰ্ণেয় অনুপাত= J £ ভু = ]] ; 9. g 


উদাহরণ 14. তিনটি পাত্র জলমিশরিত মদে পর্ণ আছে। পাত্র তিনটির 
আয়তনের FRE 8 : 6: 5 এবং এগুলিতে মদ ও জলের অনুপাত যথাক্ৰমে 


মিশ্ৰণ 191 


ব  সের এবং তৃতীয় পাত্রের 5 সেৰের $ বা কু সের মিশ্রিত পদার্থ তুলিয়| 
লইয়! নৃতন পাত্রে মিশান হইয়াছে। 

আবার, প্রথম পাত্রের & সের মিশ্রিত পদার্থে মদের পরিমাণ 

=$ সের Xs$s=$ সের X 8 = সের। 

দ্বিতীয় পাত্রের & সে. মিশ্রণের মধ্যে মদের পরিমাণ =3 সে, x sh = সে, 
এবং তৃতীয় পাত্রের & সে. মিশ্রণের মধ্যে মদের পরিমাণ=$ GX =] সে. । 

এক্ষণে, নৃতন পাত্রে যে (34-343) সের বা 44 সের জল-মিশ্রিত মদ ঢালা 
হইয়াছে তাহার মধ্যে মদ আছে (3444-1) সের বা এ সের, সুতরাং জল 
আছে (44 সের -IA সের) বা ? সের ৷ ৰ 

1৮. ' মদ ও জলের নিৰ্ণেয় অনুপাত =- s ? =]] 7. 


উদাহরণ 15. একটি পিপায় মোট 36 গ্যালন মদ আছে। উহা! হইতে 
4 গ্যালন মদ বাহির করিয়া এ পরিমাণ জল ঢাল! হইল, দ্বিতীয় বার এ পিপা 
হইতে 4 গ্যালন বাহির করিয়া লইয়া এ পরিমাণ জল ঢালা হইল, তৃতীয় বারও 
এরূপ করা হইল । তখন এ পাত্রে মদ ও জলের অনুপাত কত হইল? 


পিপায় মোট 36 গ্যালন দ্রব্য ধরে। উহা! হইতে প্রত্যেকবার 4 গ্যালন 

করিয়া তুলিয়া লওয়| হইতেছে অর্থাৎ st বা $ অংশ তুলিয়া লওয়| হইতেছে, 
স্থৃতরাং পূৰ্ব্ব মদের (1-3) বা $ অংশ মদ এ পিপায় প্রতিবার থাকিয়া 
যাইতেছে ৷ ' এইভাবে, প্রথমবার 36 গ্যালন হইতে 4 গ্যালন মদ লওয়ায় 
32 গ্যালন মদ রহিল। দ্বিতীয়বারে 32১$ ব| ge গ্যালন মদ থাকিল। 
তৃতীয় বারে 252 > $ ব| এ84 গ্যালন মদ রহিল। স্থতরাং তখন এ পিপায় 
বাকী অংশ অর্থাৎ (36-2845) গ্যালন TAS গ্যালন জল থাকিল। 

শেষ মিশ্রণের পর মদ ও জলের অনুপাত = £84: ৪5৪ 

=2048 : 868=512 £ 217. 


192 পাটীগণিত 
মিশ্রণ সম্বন্ধীয় বিবিধ সমাধান 


উদাহরণ 16. 6 ঘনইঞ্চি আয়তনের স্বর্ণ ও রৌপ্য মিশ্রিত একখণ্ 
ধাতুর ওজন 100 আউন্স । এক ঘনইঞ্চি স্বৰ্ণ ও রৌপ্যের ওজন যথাক্রমে 20 

আউন্স ও 12 আউন্স হইলে, ওঁ মিশ্রিত ধাতুখণ্ডে কত ওজনের স্বর্ণ আছে? 
[ মা. প্র. 1871 ] 


[ প্রথম প্রণালী ] 1 ঘনইঞ্চি স্বর্ণের ওজন 20 আউন্স, 1 ঘনইঞ্চি 
রোপ্যের ওজন 12 আউন্স, এবং স্বর্ণ-রৌপ্য মিশিত 1 ঘনইঞ্চি ধাতুর ওজন 
182 ব| 168 আউন্দ। 


প্রতি ঘনইঞ্চি স্বর্ণের ওজন মিশ্রিত ধাতুর ওজন অপেক্ষা (20-16) বা 
38 আউন্স বেশী এবং রৌপ্যের ওজন মিশ্রিত ধাতুর ওজন অপেক্ষা (168 - 12) 
বা 48 আউন্স কম। 
+ মিশিত ধাতুতে স্বৰ্ণ : রৌপ্য = 48: 3$-14 : 10 =? £ 5. 
6 ঘনইঞ্চি মিশ্রিত ধাতুতে 67) বা ঘনইকি স্ব্ণ আছে। 
* নির্ণয় বর্ণের ওজন = $ ৯20 আউন্স-70 আউন্স | 


[দ্বিতীয় প্রণালী] 6 ঘনইঞ্চি স্বৰ্ণ ও রৌপ্য মিশ্রিত ধাতুর ওজন 
100 আউন্স। যদি 6 ঘনইঞ্চির সবই রৌপ্য হইত, তবে উহার ওজন হইত 
(6x12) ব| 72 আউন্স, সুতরাং উহার ওজন (100-72) বা 28 আউন্স কম 
হইত। এই 28 আউন্স ওজন কম হওয়ার কারণ এই যে, উহাতে যে অংশ 
স্ব্ণ আছে তাহার স্থানে সবই রৌপ্য ধরায় প্রতি ঘনইঞ্চিতে (20-12) বা 
8 আউন্স ওজন কম হইতেছে | 


', মোট স্বর্ণের আয়তন (28-8) বা g ঘন ইঞ্চি। 
"* নির্ে স্বর্ণের ওজন = $ x20 আউন্স =70 আউন্স । 


— 


মিশ্রণ সম্বন্ধীয় বিবিধ সমাধান 193 


উদাহরণ 17. কতকগুলি গরু ও ঘোড়া ক্রয় করিতে 7000 টাকা 
লাগিল | যদি গরু ও ঘোড়ার সংখ্য! পরস্পর পরিবন্তিত হইত তবে 400 টাকা 
অধিক লাগিত। প্রত্যেক গরু ও ঘোড়ার মূল্য যথাক্রমে 120 টাকা ও 200 
টাকা হইলে, কতগুলি করিয়া! গরু ও ঘোড়া কেনা হইয়াছিল? 
120 টা. গরুর সংখ্য14+-200ট1. x ঘোড়ার সংখ্যা = 7000টাক। 
আবার, 200 টা. x গরুর সংখা14-120 টা. x ঘোড়ার সংখ্য| = 7400 টাকা 
320 টা. ( গক্ষ + ঘোড়ার সংখ্যা) = 14400টাক| 
গরু ও ঘোড়ার মোট সংখ্য| = 14400 Bi. +320 টা.-45। 
এক্ষণে, সব কয়টি যদি গরু হইত তবে মোট মূল্য হইত 120 টা.৯:45 বা 
5400 টাকা, স্থতরাং ইহাতে মোট ( 7000 টা. 5400 টা.) বা 1600 টাকা 
দাম কম হইতেছে । এই কম হইবার কারণ, প্রত্যেক ঘোড়াকে গরু ধরায় 
প্রতি ঘোড়া পিছু (200 টা.-120 টা.) বা 80 টাকা করিয়| দাম কম 
হইতেছে। 
"* নিৰ্ণেয় ঘোড়ার সংখ/1= 1600 Bi.+80 টা. =20, 
সুতরাং নির্ণেয় গরুর সংখ্যা =45- 20 =25. 
উদাহরণ 18. প্রতি গ্যালন 5 শিলিং দরের মদ্যের সহিত জল fafie 
করিয়। 4 শিলিং গ্যালন দরে বিক্রয় করিয়| এক ব্যক্তি 123% লাভ করিল। 
মিশ্রিত aces প্রতি গ্যালনে কত জল ছিল? [ ক. প্র, 1903] 
মিশ্রিত মদ্য 4 শিলিং গ্যালন দরে বিক্রয় করায় 124% লাভ হইয়াছে, 
সুতরাং উহার আসল মূল্য = iy 4 = = এ শিলিং। 
এক্ষণে, 1 গ্যালন খাঁটি মদ্যের মূল্য 1 গ্যালন মিশ্রিত মছ্যের মূল্য অপেক্ষা 
(5 fa. — 332 শি.) বা এক শিলিং বেশী, এবং 1 গ্যালন জলের মূল্য 1 গ্যালন 
মিশ্রিত মন্যের মূল্য অপেক্ষা *%* শিলিং কম। 
', মদ্য ও জল মিশ্রণের অনুপাত = ; A= 32 13, 
1 গ্যালন মিশ্ৰিত aco জলের পরিমাণ yates W. = 38 গ্যালন। 
A—13 


194 পাটীগণিত 
প্রশ্নমাল! 67 


1. মুখে মুখে উত্তর কর ৪ 

(1) ৪ টাকা, 6 টাকা ও 10 টাকা মণ দরের আলু মিশাইলে মণ প্রতি 
পড়তা কত হইবে? 

(2) 13 টাকা মণ দূরের 4 মণ এবং ৪ টাক! মণ দরের 6 মণ গম মিশাইলে 
প্রতি মণ মিশ্রিত গমের মূল্য কত হইবে? 

(3) 12টাকা ও 15 টাকা মণ দরের ছুই প্রকার চাল কি অনুপাতে 
মিশাইলে মিশ্রিত চালের দর 14 টাক] মণ হইবে ? 

(4. 36 টাকা ও 4] টাকা! মণ দরের দুই প্রকার চিনি 2: 3 অনুপাতে 
মিশাইলে প্রতি মণ মিশ্রিত চিনির মূল্য কত হইবে? 

.... 2. 4 টাকা 6 আনা দরে 10 মণ, 3 টাকা 8 আনা দূরে 8 মণ ও 5 টাকা 
5 আনা 4 পাই দরে 6 মণ চাল মিশাইলে মিশ্রিত চালের মণ প্রতি দর কত 
হইবে? l 

3. এক ব্যক্তি 4 শিলিং 83 পেন্স দরে 6 পাউণ্ড ও 5 শিলিং 4 পেন্স 
দরে 5 পাউণ্ড চা ক্রয় করিয়া মিশ্রিত করিল। মিশ্রিত চা কি দরে বিক্রয় 
করিলে তাহার শতকরা 123% লাভ হইবে ? 

4. এক গোয়ালা 6 আনা 6 পাই ও 8 আনা সের দরে দুই প্রকার দুগ্ধ 
4: 5 অনুপাতে মিশাইল | কি দরে উহা বিক্ৰয় করিলে তাহার 25% লাভ 
হইবে? 
5. এক সের দুগ্ধে এক পোয়া হিসাবে জল মিশাইয়া এক ব্যক্তি এক সের 
দুগ্ধের ক্রয়মূল্যে প্রাত সেরা মাশ্রত দুগ্ধ ।বক্ৰয় করিল; ইহাতে তাহার শতকরা! 
কত লাভ হইল? 

6. 2: 8 অনুপাতে ছুই প্রকার চাল মিশ্রিত করায় প্রতি মণের মূল্য 
৪ টাকা 2 আনা হইল। এক মণ প্রথম প্রকার চালের মূল্য ৪ টাকা 10 আন! 
হইলে, দ্বিতীয় প্রকার চালের প্রতি মণের মূল্য কত? 


oy 


মিশ্ৰণ 195 


7. 3:5 অনুপাতে ছুই প্রকার মন্ত মিশ্রিত করায় প্রতি গ্যালনের মূল্য 
10 শিলিং 113 পেন্স হইল ৷ প্রতি গ্যালন প্রথম প্রকার Aes মূল্য 12 শিলিং 
6 পেন্স হইলে, দ্বিতীয় প্রকারের প্রতি গ্যালন মগ্যের মূল্য কত? 

8. প্রতি মণ 18 টাকা ও 25 টাকা দরের ছুই প্রকার চিনি কি অনুপাতে 
মিশাইলে মিশ্রিত চিনির প্রতি মণের মূল্য 22 টাকা হইবে? 

9. 6 আনা সের দরের 35 সের দুগ্ধের সহিত 4 আনা 6 পাই সের দরের 
কত সের দুগ্ধ মিশ্রিত করিলে মিশ্রিত প্রতি সের দুগ্ধের মূল্য 5 আনা! 4 পাই 
হইবে? 

10. প্রতি আউন্স স্বর্ণের মূল্য 3 পাউণ্ড 17 শিলিং 10% পেন্স এবং প্রতি 
আউন্স রৌপ্যের মূল্য 5 শিলিং 6 পেন্স। এ ছুই ধাতু কি অনুপাতে মিশ্রিত 
করিলে প্রতি পাউগ্ডের মূল্য 32 পাউণ্ড 5 শিলিং হইবে? [ মা. প্র. 1874] 

11. এক ঘনইঞ্চি স্বর্ণের ওজন 180 আউন্স এবং এক ঘনইঞ্চি তামার 
ওজন 200 আউন্স । এ দুই ধাতু গলাইয়া কি অনুপাতে মিশাইলে 1 ঘনইঞ্চি 
মিশ্রিত ধাতুর ওজন 195 আউন্স হইবে? 

12. 3 আনা 6 পাই সের দরের চিনির সহিত 5 আনা 3 পাই সের দরের 
চিনি কি অনুপাতে মিশাইলে মিশ্রিত চিনি 5 আনা সের দরে বিক্রয় করিয়া 
প্রতি সেরে এক পয়সা লাভ হইবে ? [ঢা. প্র. 1932] 

13. 2. শিলিং 5 পেন্স ও 3 শিলিং 4 পেন্স পাউণ্ড দরে 
কি অনুপাতে মিশ্রিত করিলে' প্রতি পাউণ্ড মিশ্রিত চার্চ 
9 পেন্স হইবে? 

14. 4 আনা সের দরের waa সহিত কি অগ্ুপাতে হুই মি 
প্রতি সের মিশ্রিত দুপ্ধের মূল্য 3 আন] 9 পাই হইবে? 

15. 6 আনা সের দরের চিনির সহিত 4 আনা সের দরের চিনি কি 
অন্ুপাতে' মিশাইলে মিশ্রিত চিনি 5 আনা 3 পাই সের দরে বিক্রয় করিয়া 
162% লাভ হইবে? 


196 পাটীগণিত [ প্রশ্নমালা 67 ] 


16. এক মণ দুগ্ধে কি পরিমাণ জল মিশাইলে ওঁ জলমিশ্রিত দুগ্ধ ক্রয়- 
মূল্যে বিক্রয় করিয়| 123% লাভ থাকিবে ? 

17. 1 টাকা 2 আনা পাউণ্ড দরের চায়ের সহিত 1 টাকা 12 আনা 
পাউণ্ড দরের চা কি অন্তপাতে মিশ্রিত করিলে মিশ্রিত চা 2 টাকা 2 আনা 
8 পাই পাউণ্ড দরে বিক্রয় করিয়া 30% লাভ হইবে? [ডা. প্র. 1939] 

18. 100 টাক! ভরি দরের স্বর্ণের সহিত 45 টাকা ভরি দরের রৌপ্য 
গলাইয়া কি অনুপাতে মিত্রিত করিলে উক্ত মিশ্রিত ধাতু 75 টাকা ভরি দরে 
বিক্রয় করিয়া ক্রয়মূল্যের } অংশ লাভ হইবে? 

19. 4 শিলিং ও 3 শিলিং 6 পেন্স পাউণ্ড দরের দুই প্রকার চা সম 
পরিমাণে মিশ্রিত করা হইল । এ মিশ্রিত চা প্রতি পাউণ্ড কি দরে বিক্রয় 
করিলে 20% লাভ হইবে? [ ক. প্র. 1930] 

20. প্রতি তোল! 50 টাকা দরের স্বর্ণের সহিত 24 টাকা তোলা দরের 
ধাতু কি অনুপাতে মিশাইলে মিশ্রিত ধাতুর প্রতি তোল! 39% টাকায় বিক্রয় 
করিয়। ক্রয়মূল্যের 10% লাভ হইবে? | [ ক. প্র. 1943] 

21. 1 টাকা 2 আন! পাউণ্ড দরের কত পাউণ্ড চায়ের সহিত 1 টাকা 
14 আন! পাউণ্ড দরের 25 পাউণ্ড চা মিশ্রিত করিলে এ মিশ্রিত চা 1 টাকা 
9 আনা পাউণ্ড দরে বিক্রয় করিয়া 25% লাভ হইবে ? [ ঢা. প্র. 1929 ] 

22. 2$ পেন্স দরে প্রতি কোয়াট দুগ্ধ ক্রয় করিয়া উহার, সহিত জল 
মিশ্রিত করা হইল এবং মিশ্রিত দুগ্ধ 3 পেন্স কোয়ার্ট দরে বিক্রয় করিয়া 60% 
লাভ হইল। প্রতি কোয়াৰ্ট খাটি দুগ্ধে কতট| জল মিশান হইয়াছিল? 

[ এ. প্র, 1917] 

23. এক ব্যক্তি খাঁটি দুগ্ধ ক্রয় করিয়া উহাতে জল মিশাইল। যদি ও 
মিশ্রিত দুগ্ধ ক্রয়মূলোর দরে বিক্ৰয় করিয়া তাহার 20% লাভ হইয়| থাকে, তবে 
প্রতি সের মিশ্রিত wa কত ছটাক জল আছে ? [ ক. প্র. 1932] 

24. 6 পাউণ্ড 5 শিলিং ও 6 পাউণ্ড 15 শিলিং গ্যালন দরের সমপরিমাণ 
waa সহিত 7 পাউণ্ড 12 শিলিং 6 পেন্স গ্যালন দরের মদ্য কি অনুপাতে 


মিশ্ৰণ 197 


মিশ্রিত করিলে মিশ্রিত মগ্ের প্রতি মণের মূল্য 7 পাউণ্ড 5 শিলিং 
হইবে? 

25. 4 শিলিং 4 পেন্স ও 5 শিলিং 2 পেন্স পাউণ্ড দরের দুই প্রকার চা 
মিশ্রিত করিয়া 4 শিলিং 6 পেন্স দরের 35 পাউণ্ড চা হইল। কোন্‌ চা কত 
পাউণ্ড লওয়| হইয়াছিল? 

26. এক গোয়ালা 7 আনা সের দরে দুধ কিনিয়া উহাতে জল মিশাইয়া 
8 আনা সের দরে বিক্রয় করিল ৷ ইহাতে যদি তাহার 20% লাভ ZET থাকে, 
তবে 1 সের দুধের সহিত কতটা জল মিশান হইয়াছিল ? 

27. এক ব্যক্তি 8 আনা, 7 আনা 6 পাই ও 5 আনা সের দরের তৈল 
মিশাইয়। 7 আনা দরের তৈল প্রস্তুত করিল । প্রথম দুই প্রকার তৈল 4 সের 
করিয়া লইলে তৃতীয় প্রকার তৈল সে কত লইয়াছিল ? 

28. 6 আনা, 7 আনা 6 পাই ও 9 আন! সের দরের গম কি অনুপাতে 
মিশাইলে প্রতি সের গমের মুল্য 8 আনা হইবে? 

29. 3 শিলিং 6 পেন্স, 4 শিলিং 3 পেন্স এবং 5 শিলিং পাউণ্ড দরের চা 
কি অনুপাতে মিখাইলে মিশ্রিত 1 পাউণ্ড চায়ের দর 4 শিলিং হইবে ? 

30. প্রতি তোল! 30 টাকা, 33 টাকা, 37 টাকা ও 40 টাকা দরের চার 
প্রকার ধাতু কি অনুপাতে মিশাইলে মিশ্রিত ধাতুর প্রতি তোলার মূল্য 
34 টাকা হইবে ? 

31. দুইটি সমান আয়তনের পাত্রের যথাক্রমে $ ও ঠ অংশ Gadd ছিল। 
উহাদিগের অবশিষ্টাংশ জলপুর্ণ করিয়া অপর একটি পাত্রে সমগ্র জলমিশিত 
দুগ্ধ ঢাল! হইল । নৃতন পাত্রে দুধ ও জলের অনুপাত নির্ণয় কর। 

32. একটি পাত্রে 3 ভাগ জল ও 5 ভাগ সিরাপ মিশ্রিত করা আছে। 
ওঁ মিশ্রণের কত অংশ তুলিয়া লইয়া সেই পরিমাণ জল ঢালিয়| দিলে জল ও 
সিরাপের পরিমাণ সমান হইবে? [m]. 1924; 4. প্র.] 

33. একটি তরল পদার্থে শতকর| 22% ভাগ জল এবং আর একটি তরল 
পদার্থে 27% জল আছে। প্রথম প্রকারের 5 ভাগের সহিত দ্বিতীয় প্রকারের 


198 পাটীগণিত [ প্রশ্নয়ালা 67 ] 


7 ভাগ মিশ্রিত করিলে উতপন্ন মিশ্রিত পদার্থে শতকরা কত ভাগ জল 
থাকিবে? [সি. সা.] 

34. একটি পিপায় 65 সের জল-মিশ্রিত মদ্য ছিল এবং উহাতে মগ্য ও 
জলের অনুপাত 10:3 ছিল। উহাতে আর কত সের জল মিশ্রিত করিলে 
মদ্য ও জলের অনুপাত 8 : 5 হইবে? 

35. একটি পাত্রে 3 ভাগ দুধ ও 1 ভাগ জল আছে। এ জল-মিশ্রিত 
দুধের কতটুকু তুলিয়া তাহার পরিবর্তে জল ঢালিলে, অৰ্দ্ধেক দুধ ও অৰ্দ্ধেক জল 
হইবে? [যু প্র.1911] 


36. তিনটি সমান গ্লাসে জলমিশ্রিত মদ্য আছে। aT ও জলের 
অন্থপাত প্রথমটিতে ] £ 1, দ্বিতীয়াটিতে 3 : 2 এবং তৃতীয়টিতে 5:61 গ্লাস 
তিনটির জলমিশ্রিত মদ্য অপর একটি পাত্রে ঢালিলে উহাতে মদ্য ও জলের 
অনুপাত কত হইবে ? 


37. তিনটি সমান গ্লাসে জলমিতিত দুগ্ধ আছে। দুগ্ধ ও জলের অনুপাত 
প্রথম গ্রাসে 3 £ 1, দ্বিতীয় গ্রাসে 5 £ 3 এবং তৃতীয় গ্লাসে 9:7। এ তিনটি 
গ্লাসের জলমিশ্রিত দুগ্ধ আর একটি পাত্রে ঢালা হইল। প্রমাণ কর যে, নৃতন 
পাত্রে দুগ্ধ ও জলের BRATS 3] : 17 হইয়াছে। [ ঢা. প্র. 1929 ] 

38. তিনটি বোতলের আয়তনের অনুপাত 5 £ 32 এবং Catal জল- 
মিশ্রিত দুধে পূৰ্ণ আছে। উহাদের মধ্যে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 
3:2,2:163:11 প্রথমটির $ অংশ, দ্বিতীয়টির % অংশ এবং তৃতীয়টির 
% অংশ জলমিশ্রিত দুধ তুলিয়। লইয়া একত্র মিশ্রিত করিলে এঁ মিশ্রণে দুধ ও 
জলের অনুপাত কত হইবে? 

39. একটি পুর্ণ পাত্রে 70% খাঁটি দুধ ছিল। উহার কিছু অংশ তুলিয়া 
লইয়া 45% খাটি দুধের মিশ্রণ দিয়া পাত্রটি পুর্ণ করা হইল। এখন যদি এ 
পাত্রে 63% খাটি দুধ পাওয়| যায়, তবে উহার কত অংশ তুলিয়া লওয়| 
হইয়াছিল? 


‘মিশ্ৰণ 199 


40. দুইটি পাত্রে জলমিশ্রিত দুধ আছে। জল ও দুধের অঙ্পাঁত 
একটিতে 2 £ 7 এবং অপরটিতে 2:9; পাত্র দুইটি হইতে মিশ্রিত দ্রব্য কি 
wate লইয়া একত্র মিশাইলে নৃতন মিশ্রণে জল ও দুধের অনুপাত 1 £ 4 
হইবে? [ক. প্র. 1944] 

41. 18 পাউণ্ড ওজনের রৌপামিশ্রিত স্বর্ণের মূল্য 637 পাউণ্ড 7 শিলিং | 
উহাতে স্বৰ্ণ ও রৌপ্য যে অনুপাতে মিশ্রিত আছে যদি সেই অনুপাতে রৌপ্য ও 
af মিশ্রিত থাকিত, তবে উহার মূল্য হইত 259 পাউণ্ড 1 শিলিং। প্রতি 
আউন্স স্বর্ণের মূল্য 3 পাউণ্ড 17 শিলিং 104 পেন্স হইলে, এ ধাতুখণ্ডে স্বর্ণ ও 
রৌপোর অন্থপাত এবং প্রতি আউন্স রৌপোর মূল্য কত?  [বো.প্র. 1887] 

42. এক ব্যক্তি পুর্ণ এক গ্রাস উবধ লইয়া তাহার } অংশ পান করিল 
এবং গ্লাসটি তখন জল দিয়া পুর্ণ করিয়া আবার $ অংশ পান করিল। পুনরায় 
গ্লাসটি জল দিয়! পূর্ণ করিয়া তাহার অৰ্দ্ধেক পান করিল। এ ব্যক্তি সমস্ত 
ওষধের কত অংশ এবং প্রতিবারে উহার কত অংশ পান করিল। TH সা..] 

43, একটি পিপ 16 গ্যালন মদে পুর্ণ ছিল। উহা! হইতে 2 গ্যালন 
তুলিয়া লইয়া জল ঢালিয়| পিপাটি পুর্ণ করা হইল। পুনরায় পিপ1 হইতে 
2 গ্যালন তুলিয়া লইয়া জল ঢালিয়| উহা পুর্ণ করা হইল । তৃতীয় বারও এরূপ 
করার পর এ পিপায় মদ ও জলের অনুপাত কত হইবে ? [মা. প্র.] 

44. haat একটি পাত্র হইতে 9 গ্যালন মদ্য তুলিয়| লইয়া পাত্রে: এ 
পরিমাণ জল ঢালা হইল ৷ এ জলমিশ্রিত মদ্য হইতে আবার 9 গ্যালন লইয়া 
তৎপরিবর্তে জল মিশান হইল। এখন যদি এ পাত্রে মদ্য ও জলের BENS 
16:9 হয়, তবে এ পাত্রে কত গ্যালন মদ ধরে ? - [ পঞ্জাব প্র. 1891 ] 

45. 14 ঘনইঞ্চি দন্তামিশ্রিত samsa ওজন 224 তোল! ৷ 1 ঘনইঞ্চি 
wert ও walt ওজন যথাক্রমে 19 ও 12 তোলা হইলে ওঁ মিশ্রিত 
তাম্ৰখণ্ডে কত তোলা তাম্ৰ আছে? 

46. 10 তোল। sama স্বৰ্ণ ও রৌপ্যমিশ্রিত এক ধাতুখণ্ডের মূল্য 
930 টাকা, কিন্তু ধাতু দুইটি যে অনুপাতে আছে তাহার ব্যস্ত অন্থুপাতে 


200 পাটীগণিত | প্রশ্নমাল৷ 67 ] 


থাকিলে ধাতুখগ্ডটির মূল্য হইত 570 DFi এক তোলা স্বর্ণের মূল্য 
120 টাকা হইলে, 1 তোলা৷ রৌপ্যের মূল্য কত এবং ওঁ ধাতুখণ্ডে স্বৰ্ণ ও 
রৌপ্য কি অনুপাতে মিশ্রিত আছে? 

47. হামিদ যতগুলি গরু ও যতগুলি ছাগল কিনিল রহিম যথাক্রমে 
ততগুলি ছাগল ও ততগুলি গরু কিনিল। ইহাতে হামিদের 522 টাকা 
8 আনা এবং রহিমের 598 টাকা! খরচ হইল । 1টি গরুর মূল্য 50 টাকা ও 
1টি ছাগলের মূল্য 12 টাকা 4 আন হইলে, হামিদ কতগুলি করিয়া গরু ও 
ছাগল কিনিয়াছিল ? 

48. এক ব্যক্তি তাহার 3000 পাউগ্ডের কতকাংশ বাধিক 3% স্থদে এবং 
অবশিষ্টাংশ বাধিক 4% স্থদে ধার দিল। ইহাতে যদি তাহার বাষিক আয় 
মোট 102 পাউণ্ড হয়, তবে সে কোন্‌ প্রকার সুদে কত ধার দিয়াছিল ? 

49. একটি পাত্রে 11 গ্যালন জল এবং অন্য একটি পাত্রে 6 গ্যালন মদ 
আছে। যদি প্রথম পাত্র হইতে ] গ্যালন লইয়া! দ্বিতীয় পাত্রে ঢালিবার পর 
দ্বিতীয় পাত্র হইতে 1 গ্যালন লইয়া প্রথম পাত্রে ঢালা হয়৷ এবং এইরূপ প্রক্রিয়া 
যদি আর একবার করা হয়, তাহ| হইলে শেষে প্রতি পাত্রে কত জল ও মদ 
থাকিবে? [মা প্র. 1925] 

50. একটি পাত্রে 20 সের দুধ এবং আর একটি পাত্রে 10 সের জল 
আছে। প্রতি পাত্র হইতে 4 সের করিয় তুলিয়| লইয়া তাহ! অপর পাত্রে ঢাল! 
হইল। এইরূপ প্রক্রিয়া পুনরায় করা হইল। ইহাতে প্রতি পাত্রে দুধ ও 
জলের অনুপাত কত হইল? [ বো. প্র. 1923] 


তৃতীয় RATT 


ঘাড় ( Clock ) 


105. ঘড়ির সম্বন্ধে নিয্নের বিষয়গুলি জানা প্রয়োজন | ঘড়ির উপরি- 
তলের বা মুখের পরিধিকে ডায়েল ( Dial) বলে। ভায়েলের পরিধিকে 60 
সমান ভাগে বিভক্ত করা থাকে [ ঘড়ির চিত্র দেখ ] এবং প্রত্যেক ভাগ 
বা অংশকে মিনিট-ঘর ( Minute division বা 7 
Minute space ) বলে | পীচটি করিয়া মিনিট- 
ঘর অন্তর এক হইতে বার পর্যান্ত চিহ্ন রোমীয় 
অঙ্কে (যথা, I, Il, Ill, III, V, VI, VII, 
VII, IX, X, XI, XII) দেওয়া থাকে | 
উহাদের দ্বারা সময়ের যথাক্ৰমে 1টা, 2টা, 3টা 
প্রভৃতি ঘণ্টা বুববায়। ঘণ্টা ও মিনিটে সময় নির্দেশের জন্য ডায়েলের কেন্ত 
একটি ছোট ও একটি অপেক্ষারুত বড় কাটা সংলগ্ন থাকে | বড়টিকে মিনিটের 
কাটা! (Minute-hand) এবং ছোটটিকে ঘণ্টার কীট! (Hour-hand) বলে। 

কাটা দুইটি ডায়েলের বামদিক হইতে ডানদিকে ঘোরে, অর্থাৎ XII দাগ 
হইতে দাগে, [ হইতে Ia, I হইতে Iia এইরূপ ক্রমে ঘুরিয়া থাকে। 
চিত্রে তীর fore তাহা দেখান হইল | 

মিনিটের কাটা এক এক মিনিটে 1 মিনিট-ঘর করিয়া অগ্রসর হয় এবং 
1 ঘণ্টায় সমস্ত পরিধি ব| 60 মিনিট-ঘর চলে । ঘণ্টার কীট! 1 ঘণ্টায় 5 মিনিট- 
ঘর অর্থাৎ 1টি রোমীয় অঙ্ক হইতে পরবর্তী অঙ্কে অগ্রসর হয়। অতএব, ঘণ্টার 
কাটা 12 মিনিটে এক মিনিট-ঘর যায় অর্থাৎ একই সময়ে মিনিটের কীটা 
যতটুকু যায় ঘণ্টার কীট! তাহার wy অংশ যায়। ইহা হইতে দেখা 
গেল যে, 12 মিনিটে মিনিটের কীট! ঘণ্টার কীট! অপেক্ষা (12-1) বা 11 


202 পাটীগণিত 


মিনিট-ঘর অধিক যায়। অতএব, ঘণ্টার কাটা অপেক্ষা মিনিটের কাটার 
1 মিনিট-ঘর অধিক যাইতে 42 মিনিট সময় লাগে৷ 

পুরা কোন ঘণ্টা হইলে তখন যত ঘণ্টা! সময় ঘণ্টার কাটা সেই দাগের উপর 
এবং মিনিটের কাটা XI দাগের উপর থাকে | অতএব, 12টার সময় উভয় 
কাটাই KI দাগের উপর থাকিবে । 

মনে কর, অপরাহ্ন 5 টার সময় ঘড়ি দেখা হইল । তখন মিনিটের কাটা 
AIL দাগে এবং ঘণ্টার কীট! ৬ দাগে আছে, সুতরাং মিনিটের কীট! ঘণ্টার 
কাটার (5%5) বা 25 মিনিট-ঘর পিছনে আছে । ইহাই কটা দুইটির 
আপেক্ষিক অবস্থান ( Relative position ) | 

ডায়েলের সমগ্র পরিধিটি কৌণিক পরিমাণ হিসাবে 360° বলিয়া এক একটি 
মিনিট-ঘর (360°+ 60) q) 6" ডিগ্রির সমান ৷ স্থতরাং £15 মিনিট-ঘর 90° 
বা এক সমকোণের সমান | ৰ 

106. নিম্নের জ্ঞাতব্য বিষয়গুলি স্মরণ রাখিলে ঘড়ি সম্বন্ধীয় প্রশ্নের 
সমাধান সহজ হইবে ঃ-- 

(1) যখন ঘড়ির কীট! দুইটির মধ্যে কোন ব্যবধান না৷ থাকে, তখন 
তাহার! জমাপতিত ব| মিলিত হইয়াছে বা উপযুপরি আছে (coincident) 
বলা হয়। : তখন ইহাদিগকে এক সরল রেখায় অবস্থিত (in the same 
straight line ) বলা যাঁয়। এই সময় কাটা দুইটির মুখ একই দিকে থাকে | 

(2) যখন মিনিটের কীটা ঘণ্টার কাটার 15 মিনিট-ঘর পিছনে বা সম্মুখে 
আগাইয়া থাকে, তখন উহার! পরস্পর লম্বভাবে থাকে বা সমকোণে 
অবস্থিত (at right angles to each other) থাকে | 1 ঘণ্টার মধ্যে ঘড়ির 
AI দুইটি দুইবার এক সমকোণে (90°) বা পরস্পর 60" বা অন্য কোন 
পরিমাণ কোণে নত থাকিবে ৷ 


(3) যখন ঘড়ির কাটা দুইটির মধ্যে 30 মিনিট-ঘর ব্যবধান থাকে, তখন 
তাহারা পরস্পর বিপরীতমুখী ( opposite to each other ) থাকে | 


ঘড়ি 203 


[দ্রষ্টব্য $--কীটা দুইটি পরস্পর বিপরীতমুখী থাকিলে উহার| এক সরল 
রেখায় থাকে। অতএব, কীট! দুইটি সমাপতিত বা পরস্পর বিপরীতমুখী 
খাকিলে উভয় ক্ষেত্রেই তাহারা এক সরল রেখায় অবস্থিত আছে বলা যাইবে। 
1 ঘণ্টায় কীটা দুইটি দুইবার এক সরলরেখায় থাকে | ] 

(4) ঘড়ির কাটা দুইটির মধ্যে কোন নিদ্দিষ্ট মিনিট-ঘর (5, 7 প্রভৃতি ) 
ব্যবধান বলিলে ছুই প্রকারে এরূপ হইতে পারে। মিনিটের কাট! ঘণ্টার 
কাটার এ নিদ্দিষ্ট মিনিট-ঘর পশ্চাতে বা সম্মুখে থাকিলে এরূপ হইবে | 


[দ্রষ্টব্য $--এখন বুঝা গেল যে, ঘড়ি সম্বন্ধীয় প্রশ্ন বৃত্তাকারে আপেক্ষিক 
বেগে ভ্রমণের প্রশ্নের মত সমাধান করিতে হইবে । কোন্‌ সময়ে কাটা দুইটির 
অবস্থান নির্দেশমত হইবে এরপ প্রশ্নগুলি সমাধানকালে মনে রাখিতে হইবে 
যেন বৃত্তাকারে দৌড় প্রতিযোগিতায় মিনিটের কাটা ঘণ্টার কাটার পশ্চাতে 
'দৌড়াইতেছে, উহাকে ধরিতেছে এবং অতিক্রম করিয়া যাইতেছে । এই সব 
বিষয়ে সময় ও দূরত্বের অধ্যায়ে আলোচনা করা হইয়াছে। নিঘ্নের সমাধানগুলি 
দেখ ৷] 

উদাহরণ 1. ওটা ও 4টার মধ্যে ঘড়ির কাটা দুইটি কখন (ক) পরস্পর 
সমাপতিত হইবে এবং (A) কখন পরস্পর বিপরীতমুখী থাকিবে? 

(ক) ওটার সময় মিনিটের কাটা 12টার দাগে এবং ঘণ্টার কীটা 3টার 
দাগে আছে, স্থতরাং মিনিটের কাটা ঘণ্টার কাটার 15 মিনিট-ঘর পিছনে 
আছে। কাটা দুইটি পরস্পর মিহিত হইতে হইলে মিনিটের কীটাকে ঘণ্টার 


কাটা অপেক্ষা 15 মিনিট-ঘর অধিক যাইতে হইবে | 
UE aal Aa Ss 
পাঁঠি” » o 42x15 বা 480 মিনিটে 


বা 16% মিনিটে। 
, কাটা দুইটি 3টা 163% মিনিটের সময় পরস্পর মিলিত হইবে | 


204 পাটীগণিত 


[Wo £_3টার সময় উভয় কাটার মধ্যে ব্যবধান 15 মিনিট-ঘর, 
এবং উভয়ের আপেক্ষিক বেগ মিনিটে (1 _ =) বা মিনিট-ঘর ; স্থতরাং 
নিৰ্ণেয় সময় 3টা বাজিয়া (15-3$) বা 163 মিনিট । ] 

(খ) ওটার সময় মিনিটের কাটা ঘণ্টার কাটার 15 মিনিট-ঘর পিছনে 
আছে। কীটা দুইটি পরস্পর বিপরীতমুখী হইতে হইলে প্রথমে মিনিটের কাটা 
পিছন হইতে আসিয়। ঘণ্টার কাটার সহিত মিলিত হইবে এবং তৎপরে উহাকে 
অতিক্রম করিয়া আরও 30 মিনিট-ঘর আগাইয়া যাইবে। সুতরাং ওটার পর 
মিনিটের কাটাকে ঘণ্টার কাটা অপেক্ষা (154-30) বা 45 মিনিট-ঘর বেশী 
যাইতে হইবে | 

এক্ষণে, মিনিটের কাটা 11 মিনিট-ঘর বেশী যায় 12 মিনিটে 

E; 5 Aba SP he » > 2% 45 বা 492, মিনিটে 

“361494, মিনিটে কাটা দুইটি বিপরীতমুখী থাকিবে | 

উদাহরণ 2. ওটা ও 4টার মধ্যে কখন ঘড়ির কাটা দুইটি একই সরল 
রেখায় অবস্থিত থাকিবে? [ ক. প্র. 1934 ] 

ঘড়ির কীটা দুইটি মিলিত হইলে একবার এবং পরস্পর বিপরীতমুখী 
হইলে আর একবার উভয় কাটা একই সরল রেখায় থাকে। 

[ এইবার উপরের “উদাহরণ 1’এর মত দুই প্রকার সমাধান করিয়া 
করিতে হইবে | ] * 

উত্তর :- 3ট| বাজিয়া 164, মিনিটে এবং পুনরায় ওটা 494 মিনিটে 


কীট! দুইটি এক সরল রেখায় থাকিবে | 
উদাহরণ 3. 4টা ও 5টার মধ্যে কখন ঘড়ির কাটা দুইটি সমকোণে 
থাকিবে? [ ক. প্র. 1935, 1945] 


ঘড়ির কাটা দুইটির মধ্যে 15 মিনিট-ঘর বাবধান থাকিলে উহারা সমকোণে 
থাকিবে। দুইবার এরূপ হইবে, একবার মিনিটের কীট! ঘণ্টার কাটার 15 
মিনিট-ঘর পিছনে থাকিয়া এবং আর একবার পিছন হইতে আগাইয়! ঘণ্টার 
কাটার সহিত মিলিবার পর আরও 15 মিনিট-ঘর সম্মুখে অগ্রসর হইয়া। 


ঘড়ি 205 


(৫) 4টার সময় মিনিটের কাটা ঘণ্টার কাটার 20 মিনিট-ঘর পিছনে 
আছে, স্বতরাং উহ! ঘণ্টার কাটা অপেক্ষা (20-15) বা 5 মিনিট-ঘর বেশী 
গেলে উভয় কাটা সমকোণে থাকিবে | 

মিনিটের কাটা 11 মিনিট-ঘর বেশী যায় 12 মিনিটে 
টা ৬ » 484x57 Sake মিনিটে 

F এটা 5% মিনিটের সমর কাটা দুইটি লমকোণে বাকিবে। 

(2) আবার, 4টার সময় মিনিটের কীট! ঘণ্টার কাটার 20 মিনিট-ঘর 
পিছনে আছে। উহা! ঘণ্টার কাটা অপেক্ষা এ 20 মিনিট-ঘর অধিক গেলে 
ঘণ্টার কাটার সহিত মিলিত হইবে এবং তত্পরে আরও 15 মিনিট-ঘর বেশী 
গেলে, অর্থাৎ মোট ঘণ্টার কাট! অপেক্ষা (20415) বা 35 মিনিট-ঘর বেশী 
গেলে আর একবার উহার! সমকোণে থাকিবে । 

44x35 বা 38:8 মিনিটে দ্বিতীয় বার উহারা সমকোণে থাকিবে | 
', 4টা বাজিয়া Sy মিনিটে ও 4টা 3838 মিনিটে কাটা দুইটি 
সমকোণে থাকিবে | 

উদাহরণ 4. 5টা ও 6টার মধ্যে কখন ঘড়ির উভয় কাটার ব্যবধান 12 
মিনিট-ঘর হয়? 

(1) 5টার সময় মিনিটের কাটা ঘণ্টার কাটার 25 মিনিট-ঘর পিছনে 
থাকে, স্থতরাং উহ ঘণ্টার কাটা অপেক্ষা (25-12) al 13 মিনিট-ঘর বেশী 
গেলে ঘণ্টার কাটার পশ্চাতে 12 মিনিট-ঘর ব্যবধানে থাকিবে? 

ল্য ae 
ঠাৰ টল; » » 28x13 7142; মিনিটে | 

@ নানা Sota পর মিনিটের কাটা! ঘণ্টার কাট! অপেক্ষা 25 মিনিট- 
ঘর বেশী গেলে উভয়ে মিলিত হয় এবং পরে আরও 12 মিনিট-ঘর অর্থাৎ 
মোট (25 +12) বা 37 মিনিট-ঘর বেশী গেলে মিনিটের কটা ঘণ্টার কাটার 
সম্মুখে 12 মিনিট-ঘর ব্যবধানে থাকে | 

** মিনিটের কাটা ঘন্টার কাটা অপেক্ষা 1 মিনিট-ঘর বেশী যায় ই মিনিটে, 


206 পাটীগণিত 


+ : উহা 37 মিনিট-ঘর বেশী যায় 38 37 বা 401 মিনিটে ৷ 
*"* নিৰ্ণেয় সময় 5টা 14,2, মিনিট ও 5টা 40,4 মিনিট ৷ 
উদাহরণ 5. 4টা ও 5টার মধ্যে কোন্‌ সময়ে ঘড়ির কাটা দুইটি 5টার 
দাগ হইতে সমান দূরে থাকিবে? 
(1) কাটা দুইটি 4টা ও 5টার মধ্যে মিলিত হইলে Gera 5টার দাগ 
হইতে একবার সমদূরবর্ত্তী থাকিবে? 
এটার সময় মিনিটের কাটা ঘণ্টার কাটার 20 মিনিট-ঘর পিছনে ছিল; 
স্থতরাং মিনিটের কাটা ঘণ্টার কাটা অপেক্ষা 20 মিনিট-ঘর বেশী গেলে উহার! 
+ টার দাগ হইতে সমদূরবর্তী হইবে | 
মিনিটের কাটা] মিনিট-ঘর বেশী যায় 42 মিনিটে, 
'* নিৰ্ণেয় সময় =4টা বাজিয়| 33 ১20 মিনিট ব| এটা 213% মিনিট | 
(2) আবার দেখ, 5টার দাগ হইতে ঘণ্টার কাটা যত মিনিট-ঘর পিছনে 
থাকিবে, মিনিটের কীট! যদি এ দাগ হইতে তত মিনিট-ঘর আগাইয়| থাকে, 
তবে উভয় কাটা এ দাগ হইতে সমদূরবর্ভী হইবে। এটার পর যে সময় এরূপ 
‘হইবে, তখন মিনিটের কীটার 6টার দাগে পৌছিতে যত মিনিট-ঘর বাকী 
আছে, ঘণ্টার কাটা তথন 4টার দাগ হইতে ঠিক তত মিনিট-ঘর গিয়াছে 
(চিত্র আকিয়া দেখ )। Rea এটার পর উভয় কাটা মিলিয়া মোট 30 
মিনিট-ঘর (12টার দাগ হইতে €টার দাগ ) গিয়াছে। এখন 19 মিনিটে 
মিনিটের কাটা 12 মিনিট-ঘর ও ঘণ্টার কাটা 1 মিনিট-ঘর যায়, স্থৃতরাং উভয়ে 
মিলিয়! 12 মিনিটে 13 মিনিট ঘর যায় | 
উভয়ে একত্রে 13 মিনিট-ঘর গেলে মিনিটের কাটা যায় 12 মিনিট-ঘর 
ES 0 30 ৰ » ty » 48x30 মিনিট-ঘর 
বা 275% মিনিট-ঘর | 
অতএব, 4টার পর মিনিটের কাটা, 275% মিনিট-ঘর গেলে অর্থাৎ এটা 
“27 মিনিটে উভয় কাটা 5টার দাগ হইতে দ্বিতীয়বার সমদূরে থাকিবে 1 


ঘড়ি 207 


707. ঘড়ির দ্রুতগতি ও মন্দগতি। 

যদি প্রকৃত 4টার সময় কোন ঘড়িতে 4টা 3 মিনিট হইয়া থাকে, তবে 
ঘড়িটি 3 মিনিট ফাষ্ট বা দ্রতগতি (too fast) বল! হয় । আর যদি 4টার সময় 
কোন ঘড়িতে ওটা 55 মিনিট সময় হইয়া থাকে, তবে সি 
মন্দগতি (too slow) বলা হয়। 

একবার প্রকৃত সময় দেখাইয়া যদি কোন ঘড়ি প্রকৃত সময় অপেক্ষা অধিক 
সময় দেখায় তবে উহা! Bw চলিতেছে ( gaining) এবং যদি aro সময় 
অপেক্ষা কম সময় দেখায় তবে উহা মন্দ চলিতেছে ( losing ) বুঝাইবে | 

[ দ্ৰষ্টব্য $--কোন ঘড়ি যদি দ্ৰুত বা মন্দ চলে, তবে উহা আবার কখনও 
প্রকৃত সময় দেখাইবে কি ?. স্পষ্টই বুঝা যাইতেছে যে, যদি কোন ঘড়ি দ্রুত 
চলিয়া মোট 12 ঘণ্টা ফাষ্ট বা মন্দ চলিয়া মোট 12 ঘণ্টা প্লে। হইয়। 
থাকে, তবে উহাতে পুনরায় একবার প্রকৃত সময় দেখাইবে। ] 

উদাহরণ 1. একটি ঘড়ি রবিবার দুপুর 12টার সময় (at noon ) 
28 মিনিট cal ছিল এবং পরবর্তী শুক্রবার প্রাতে 7টা 12 মিনিটের সময় উহ! 
34 মিনিট ফাষ্ট দেখা গেল ৷ ' ঘড়িটিতে কখন প্রকৃত সময় দেখ! গিয়াছিল ? 

রবিবার দুপুর 12ট! হইতে শুক্রবার প্রাতে ?টা 12 মিনিট পধ্যন্ত 
মোট সময় =4 দিন 19 ঘণ্টা 12 মিনিট -115 ঘণ্টা 12 মিনিট --?৮ ঘণ্টা ৷ 

ঘড়িটি ,2% মিনিট cal আছে, উহা যখন দ্রুত চলিয়া, এ 23 মিনিট লাভ 
করিবে তখন প্রকৃত সময় দেখাইবে। 

এখানে ঘড়িটি 222 ঘণ্টায় 2 মিনিট cal পুরণ করিয়া আরও 33. মিনিট 
ফাষ্ট হওয়ায় এ সময়ে মোট (254-33) বা 6 মিনিট ফাষ্ট গিয়াছে। 

ঘড়িটি 6 মিনিট ফাষ্ট হয় 2? ঘণ্টায় 

একি 

এ $১ 5" BRE বা 48 ঘ্টায়। 

অতএব, রবিবার দুপুর 12টা হইতে 48 ঘণ্টা পরে অর্থাৎ মঙ্গলবার বেল! 
19টায় ঘড়িটিতে প্ৰকৃত সময় দেখা গিয়াছিল। í 


208 পাটীগণিত 

উদাহরণ 2. রবিবার প্রাতে 9টার সময় দুইটি ঘড়ি ঠিক করিয়া দেওয়া 
হইল। প্রথমটি ঘণ্টায় 30 সেকেণ্ড দ্রুত এবং দ্বিতীয়টি ঘণ্টায় 20 সেকেণ্ড মন্দ 
চলে। (1) সোমবার যখন প্রথম ঘড়িতে রাত 9ট! তখন প্রকৃত সময় কত? 
(2) প্রকৃত সময়ের কখন প্রথম ঘড়ি দ্বিতীয়টি অপেক্ষা ঠ ঘণ্টা অধিক সময় 
দেখাইবে ? এবং (3) তখন কোন্‌ ঘড়িতে কত সময় দেখা যাইবে? 

(1) রবিবার সকাল 9টা হইতে সোমবার রাত 9টা পর্য্যন্ত মোট 36 ঘণ্টা 
সময়। 

রি পন্ড 4 নিটল 

স্মতরাং প্রথম ঘড়ির 1 ঘণ্টা $ মি =প্রকৃত ঘড়ির 1 ঘণ্টা 

নয) ধুর ঘটা. 775 LS 
Bt yy একটা =", p HERS 
» ১ 36ঘণ্টা = „ ১, He ঘণ্টা বা 
35 ঘণ্টা 42355 মিনিট ৷ 

'* প্রথম ঘড়িতে সোমবার যখন রাত 9টা তখন প্রকৃত সময় রাত ৪টা 
42a মিনিট । 

[দ্রষ্টব্য $- রবিবার সকাল 9টার পর 35 ঘণ্টা হইলে সোমবার রাত 
8ট| হয়। ] 

(2) এক ঘণ্টায় প্রথম ঘড়ি 30 সেকেণ্ড we এবং দ্বিতীয় ঘড়ি,20 সেকেও 
মন্দ চলে, সুতরাং প্রকৃত সময়ের 1 ঘণ্টায় প্রথমটি দ্বিতীয়টি অপেক্ষা (304-20) 
বা 50 সেকেণ্ড বা g মিনিট ফাষ্ট হয়। 

এক্ষণে, প্রথম ঘড়ি § মিনিট অধিক সময় দেখায় প্রকৃত ] ঘণ্টায়, 
A VE ICID ah y en ee oe 
3 2%. বা 30 মি. ১, $X30 বা 36 ঘণ্টায়। 
অতএব, রবিবার সকাল oh) ররর সময়ের 36 ঘণ্টা পরে অর্থাৎ 
সোমবার রাত 9টায় প্রথম ঘড়ি দ্বিতীয় ঘড়ি অপেক্ষা ত ঘণ্টা অধিক সময় 
দেখাইবে। 


| ঘড়ি এ 209 
(3) 1 ঘণ্টায় দ্বিতীয় ঘড়ি 20 সেকেণ্ড ব| $ মিনিট cal যায়, 
w 36 ঘণ্টায় » 4 9x36 মিনিট বা 12 মিনিট cal যায়। 
অতএব, সোমবার রাত 9টার সময় দ্বিতীয় ঘড়িতে sii 48 মিনিট সময় 
দেখা যাইবে । আর এ সময়ে প্রথম ঘড়ি দ্বিতীয়টি অপেক্ষা 30 মিনিট বেশী 
দেখায় বলিয়া তখন প্রথম ঘড়িতে (86148 মি.130 মি. ) ব| 9ট118 মিনিট 
সময় দেখা যাইবে | 


উদাহরণ 3. সোমবার প্রাতে ৪টার সময় একটি ঘড়ি 5 মিনিট ফাষ্ট 
এবং অপর একটি ঘড়ি 3 মিনিট ca ছিল। পরবর্তী বুধবার রাত 9টার 
সময় দেখা গেল প্রথম ঘড়ি 3 মিনিট স্লো এবং দ্বিতীয়টি 4 মিনিট ফাষ্ট 
হইয়াছে | (1) কোন্‌ দিন কোন্‌ সময় ঘড়ি দুইটি একই সময় ee 
এবং (2) তখন ঘড়ি দুইটিতে সময় কত দেখা গিয়াছিল? 

(1) সোমবার সকাল 8টা হইতে বুধবার রাত 9টা পধ্যন্ত 2 দিন 12 ঘণ্টা 
ব| 60 ঘণ্ট| সময়। 

অতএব, 60 ঘণ্টায় প্রথম ঘড়ি 5 মিনিট ফাষ্ট হইতে 3 মিনিট cH 
দাড়াইয়াছে, স্নতরাং উহা! মোট (54-3) ব| 8 মিনিট cal হয় 60 ঘণ্টায় । 
অনুরূপে, দ্বিতীয় ঘড়ি 60 ঘণ্টায় মোট ফাষ্ট হয় (3 মি.4-4 মি.) বা? মিনিট। 

অতএব, প্রকৃত 60 ঘণ্টায় প্রথম ঘড়ি অপেক্ষা দ্বিতীয়টি মোট (877) বা 
15 মিনিট 'অধিক সময় দেখায়। কিন্তু সোমবার প্রাতে 9টার সময় প্রথম ঘড়ি 
অপেক্ষ| দ্বিতীয় ঘড়ি (54.3) বা 8 মিনিট cal ছিল; স্থতরাং দ্বিতীয় ঘড়ি 
প্রথমটি অপেক্ষা মোট এই 8 মিনিট বেশী গেলে উভয় ঘড়িতে একই সময় 
দেখাইবে। -.. 

1৮৮1৮475588 

» BIL 1, 15044 X8 বা92 ঘটায় 

অতএব, সোমবার সকাল 8টা হইতে 32 ঘণ্টা পরে অর্থাৎ মঙ্গলবার GAM 

4টার সময় উভয় ঘড়িতে একই সময় দেখা গিয়াছিল | 
14 


। 

210 পাটীগণিত 

@) প্রথম ঘড়ি 60 ঘণ্টায় মোট 8 মিনিট স্লো হয়৷ 

» 32 n  %/ yo X32 বা 45% মিনিট CH হয়| 

কিছ পকিলে কাট স্থতরাং 32 ঘণ্টা পরে 
অর্থাৎ মঙ্গলবার অপরাহ্ন টায় উহা (5 - 4x) বা 4 মিনিট ফাষ্ট ছিল। 

"* মঙ্গলবার অপরাহ্ন 4টায় উভয় ঘড়িতে 4টা $% মিনিট বা 4টা 
44 সেকেণ্ড সময় দেখা গিয়াছিল | 

উদাহরণ 4. 1936 খৃষ্টাব্দের 1লা জানুয়ারী বেলা ]টায় একটি ঘড়ি ঠিক 
ছিল, কিন্তু তৎপরে প্রত্যহ 2 মিনিট ফাষ্ট হইতে থাকে | কোন্‌ দিন কোন্‌ 
সময়ে উহাতে আবার ঠিক সময় দেখা যাইবে? [ বি. সি. এস.1937] 
৷ লা জানুয়ারী বেলা 1টায় এ ঘড়িতে ঠিক সময় দেখা যায় এবং তখন 
হইতে উহা প্রত্যহ 2 মিনিট ফাষ্ট বায়। নিয়ম এই যে, ফাষ্ট যাইতে যাইতে 
ঘড়িটি যখন মোট 12 ঘণ্টা ফাষ্ট হইবে তখন eee সময়ের বেল! ]টার সময় 
ওঁ ঘড়িতেও 1টা বাজিবে ৷ 

এক্ষণে, ঘড়িটি 2 মিনিট ফাষ্ট যায় 1 দিনে, 
৮... Ly, , 30 দিনে; 
ihe af hobs » » 30x 12°41 360 দিনে | 

অতএব, let জামুয়ারীর 360 দিন পরে বেলা 1টায় উহাতে প্রকৃত সময় 
দেখা যাইবে। 1936 খৃষ্টাব্দ লিপ ইয়ার বলিয়া ও বংসরে মোট (365+1) বা 
366 দিন হইবে। ]লা জান্নয়ারী বাদে 360 দিন ধরিলে 361 দিনের দিন 
অর্থাৎ 1936 খৃষ্টাব্দে 26শে ডিসেম্বর বেলা 1টায় È ঘড়িতে ঠিক সময় দেখা 
যাইবে | 


ঘড়ি সম্বন্ধীয় বিবিধ সমাধান 
উদাহরণ 1. এক সঙ্গে 10ট| বাজিতে একটি ঘড়ির 36 সেকেণ্ড, এবং 


আর একটি ঘড়ির 27 সেকেণ্ড সময় লাগিল । দ্বিতীয়টির সপ্তম আওয়াজের 
কত পূৰ্ব্বে বা! পরে প্রথমটির ষষ্ঠ আওয়াজ হইবে | 


ঘড়ি-সম্বন্ধীয় বিবিধ সমাধান .. 211 


10টা বাজিতে 10টি আওয়াজ হইবে, কিন্তু এই 10টি আওয়াজের মধ্যে 
সময়ের ব্যবধান থাকে (10-1) বা 9টি (প্রথম ও দ্বিতীয় শব্দের মধ্যে 
একটি ব্যবধান, তৃতীয় শব্দ হইতে 2টি ব্যবধান এই ভাবে ধরিয়[)। 
প্রথম ঘড়িতে 9টি সময়ের ব্যবধানে মোট সময় লাগে 36 সেকেণ্ড, সুতরাং উহাতে 
(36 সে.+9) ব| 4 সেকেণ্ড অন্তর পরপর আওয়াজ হয়। অনুকর্লপে, দ্বিতীয় 
ঘড়িতে (27 সে,+9 ) বা 3 সেকেণ্ড অন্তর. পরপর আওয়াজ হয়। 
এক্ষণে, প্রথম ঘড়িতে ষষ্ঠ আওয়াজ হইতে সময়ের ব্যবধান থাকে 5টি ; 
wats সময় লাগে (5x 4) বা 20 সেকেণ্ড | 
আবার, দ্বিতীয় ঘড়িতে সপ্তম আওয়াজ হইতে সময়ের ব্যবধান থাকে 6টি 
বলিয়া সময় লাগে (6x 3) ব| 18 ores | 
*"* দ্বিতীয় ঘড়ির সপ্তম আওয়াজের (20-18) ব| 2 সেকেণ্ড পরে 
প্রথমটির ষষ্ঠ আওয়াজ হইবে। 
উদাহরণ 2. কোন ঘড়ির কাট! দুইটি প্রকৃত সময়ের 66 মিনিট অন্তর 
একত্রিত হয়। 24 ঘণ্টায় ঘড়িটি কত ফাষ্ট বা স্লো হইবে? [ ক. প্র. 1908] 
কাট! দুইটি একবার একত্রিত হইবার পর আবার. যখন উভয়ের মধ্যে 
60 মিনিট-ঘর ব্যবধান হইবে অর্থাৎ মিনিটের কাট| ঘণ্টার কাটা অপেক্ষা 
60 মিনিট-ঘর অধিক যাইবে, তখন উভয় কাটা! পুনরায় একত্রিত হইবে | 
(উভয় কাটার মধ্যে 55 মিনিট-ঘর ব্যবধান হয় 60 মিনিটে, 
» 60 » » SRL বা 654 মি., 
সুতরাং pee সময়ের SA মিনিট অন্তর ঘড়ির কাটা দুইটি একত্রিত 
zen থাকে । এই ঘড়ির পক্ষে কিন্ত কাটা দুইটি 66 মিনিট অস্তর একত্রিত 
হইতেছে, স্থতরাং উহা 66 মিনিটে (66-65%) বা খু মিনিট স্সো যায়। 
নিস লো 
» ৮ Wir» » » 
, > 24 ঘণ্টায় ERA মি. বা 11893 মিনিট স্লো হয় । 
অতএব, ঘড়িটি 24 ঘণ্টায় 1]148$ মিনিট লো হইবে ৷ 


Pe 


212 পাটীগণিত 


উদাহরণ 3. cal 3টা ও এটার মধ্যে এক ব্যক্তি ঘড়ি দেখিবার সময় 
ভুলক্রমে ঘণ্টার কাটাকে মিনিটের কাটা মনে করিল এবং প্রকৃত সময় অপেক্ষা 
55 মিনিট কম সময় দেখিল ৷ তখন প্ররুত সময় কত? 

লোকটি তুল করিয়া যে সময় দেখিল Stel প্রকৃত সময় অপেক্ষা কম, স্থতরাং 
বুঝা গেল যে, তখন ঘণ্টার কাটার পিছনে মিনিটের কাটা ছিল ৷ আবার, তখন 
55 মিনিট কম সময় দেখিল বলিয়া মিনিটের কীটা ঘণ্টার কাটার (60-55) 
বা 5 মিনিট-ঘর পিছনে ছিল । 

ঠিক ওটার সময় মিনিটের কীট ঘণ্টার কাটার 15 মিনিট-ঘর পিছনে ছিল, 
কিন্তু এখন 5 মিনিট-ঘর পিছনে আছে | অতএব, ওটার পর মিনিটের কাটা 
ঘণ্টার কীট| অপেক্ষা (15-5) বা 10 মিনিট-ঘর বেশী গিয়াছে। 

মরন ০ 

» 57015 » » 3e বা 1049 মিনিটে, 

| তখন প্রকৃত সময় ওটা 104 মিনিট | 

উদাহরণ 4. এক ব্যক্তি 4টা ও 5টার মধ্যে বাড়ী হইতে বাহির হইয়া 
5ট| ও 6টার মধ্যে ফিরিয়া আসিয়| দেখিলেন ঘড়ির কাটা! দুইটি পরস্পর স্থান 
পৰিবৰ্ত্তন করিয়াছে। তিনি কখন বাহির হইয়াছিলেন? [ ক. প্র. 1930] 

প্রশ্ন অন্থুসারে বুঝ! যায় যে, লোকটি বাহির হইবার সময়, ঘণ্টার কীট! 
4টার ও 5টার দাগের মধ্যে এবং মিনিটের কাটা 5টা ও 6টার দাগের মধ্যে 
ছিল। ফিরিয়া আসিবার সময় ঘণ্টার কাটা আগাইয়া পূর্বের মিনিটের কাটার 
স্থানে এবং মিনিটের কাট! ঘুরিয়া পূৰ্ব্বের ঘণ্টার কাটার স্থানে আসিয়াছে। 
অতএব, সে ব্যক্তি যতক্ষণ বাহিরে ছিলেন ততক্ষণে উভয় কাটা মিলিয়া মোট 
ডায়েলটি পূর! 1 বার অর্থাৎ মোট 60 মিনিট-ঘর গিয়াছে। 

উভয় কাটা মিলিয়া মোট. 13 মিনিট-ঘর গেলে ঘণ্টার কীটা যায় 
1 মিনিট-ঘর | 


ঘড়ি-সম্বন্ধীয় বিবিধ সমাধান 213 


‘, উভয় কাটা একত্রে 60 মিনিট-ঘর গেলে ঘণ্টার কীটা যায় £ বা 
4 মিনিট-ঘর | স্থতরাং লোকটি বাহির হইবার সময় মিনিটের কীট! ঘণ্টার 
কীটার 4ঃগ্$ মিনিট-ঘর আগাইয়াছিল। 

[{ বহার xe কখন মিনিটের কাটা দির 
এক মিনিট-ঘর আগাইয়া থাকে ৷ এটার সময় মিনিটের কাটা ঘণ্টার কাটার 
20 মিনিট-ঘর পিছনে ছিল, স্থতরাং এটার পর মিনিটের কাটা ঘণ্টার কাটা 
অপেক্ষা মোট (20445) T 243% মিনিট-ঘর বেশী গিয়াছে। 


মিনিটের কাট! 11 মিনিট-ঘর বেশী যায় 12 মিনিটে 
» s 245 WAR এ =» HX বা ABAD 
বা 26428 মিনিটে ৷ 


aah 26144 মিনিটের সময় বাহির হইয়াছিলেন | 

উদাহরণ 5. কোন লেখক 5ট| ও 6টার মধ্যে একটি প্রবন্ধ লিখিতে আরম্ভ 
করিলেন এবং 8ট! ও 9টার মধ্যে উহ! শেষ করিয়! দেখিলেন তাহার ঘড়ির কাট! 
দুইটি তখন পরস্পর স্থান পরিবর্তন করিয়াছে। (1) প্রবন্ধটি লিখিতে কত 
সময় লাগিয়াছে ? (2) কখন তিনি উহা! লিখিতে আরম্ভ করেন এবং (3) কখন 
Wel লেখা! শেষ হয়? 

প্রবন্ধ লিখিতে মোট যে সময় লাগিয়াছে ততক্ষণে ঘণ্টার কাট! -মিনিটের 
কাটার প্রথম অবস্থানে গিয়াছে এবং মিনিটের কাটা ডায়েলটিকে পুরা 2 বার 
প্রদক্ষিণ করিবার পর ঘণ্টার কীটার প্রথম 
অবস্থানে আসিয়াছে। স্থতরাং এ সময়ের 
মধ্যে কাটা দুইটি একত্রে মোট পুরা 3 বার 
ভায়েলটি প্রদক্ষিণ করিয়াছে | 

3 বার পুরা প্রদক্ষিণ করিলে 60৯3 বা 
180 মিনিট-ঘর ঘোরা হয় | 

ঘণ্টার কীট! 1 মিনিট-ঘর অতিক্ৰম করিলে মিনিটের কাটা 12 মিনিট-ঘর 
অতিক্রম করে | 


214 পাটীগণিত 


উভয়ে একত্রে 13 মিনিট-ঘর যায় 12 মিনিট সময়ে 

(07 ১9800 77 » 48x180 বা 16635 মিনিটে | 

অতএব, প্রবন্ধ লিখিতে মোট 1663% মিনিট ব! 2 ঘণ্টা 463% মিনিট সময় 
লাগিয়াছে। 

(2) উভয় কাটা একত্রে 180 মিনিট-ঘর গেলে ঘণ্টার কাটা যায় 
সুভ 180 বা 1373 মিনিট-ঘর। yer প্রবন্ধ আরম্ভ করিবার সময় 
মিনিটের কাটা ঘণ্টার কাটার 1333 মিনিট-ঘর অগ্রবর্তী ছিল ৷ 

এখন দেখিতে হইবে 5ট| ও 6টার মধ্যে কখন মিনিটের কাটা ঘণ্টার কীটা 
অপেক্ষা 1344 মিনিট-ঘর আগাইয়| থাকিবে। 5টার সময় মিনিটের কাটা 
ঘণ্টার কাটার 25 মিনিট-ঘর পশ্চাতে ছিল, স্থতরাং উহা ঘণ্ট্রার কাটা৷ অপেক্ষা 
মোট (254-133) বা 38% মিনিট-ঘর বেশী গিয়াছে। 


মিনিটের কীট! 1 মিনিট-ঘর বেশী যায় $$ মিনিটে, 
» 9 SH বা মচ > » x49! মিনিটে 
বা 425845 মিনিটে । 


অতএব, 5ট| 423% মিনিটের সময় প্রবন্ধ লিখিতে আরস্ত কর! হয়| 

(3) প্রবন্ধ আরম্ভ করা হয় 5টা 42344 মিনিটে এবং উহা লিখিতে মোট 
সময় লাগে 2 ঘণ্টা 463% মিনিট ৷ 

|, প্রবন্ধ লেখা শেষ হয় 5ট| 42544 মিনিটের 2 ঘণ্টা 463 গিনিট পরে 
অর্থাৎ ৪টা 285% মিনিটে | 

উদাহরণ 6. ওটা ও এটার মধ্যে কোন্‌ সময়ে মিনিটের কাটা ঘণ্টার 
কাটার ঠিক ততখানি আগে থাকিবে যতখানি 6 মিনিট পুর্বে পিছনে ছিল? 

. মিনিটের কাটা যে সময়ে 6 মিনিট-ঘর যায়, ঘণ্টার AI সেই সময়ে fr বা 
4 মিনিট-ঘর যায়। স্বতরাং সেই নিৰ্ণেয় সময়ে মিনিটের কীট! ঘণ্টার কাটার 
4 (6-4) বা ও মিনিট-ঘর আগে থাকিবে ৷ 

ওটার সময় মিনিটের কীট! ঘণ্টার কাটার 15 মিনিট-ঘর পিছনে ছিল, 
স্থৃতরাং মিনিটের কাটাঁকে ঘন্টার কাটার এ মিনিট-ঘর আগে থাকিতে হইলে, 


ঘড়ি 215 


উহাকে ঘণ্টার কাটা অপেক্ষা (15432) বা এ" মিনিট-ঘর বেশী যাইতে 
হইবে | 
i মিনিটের কাট! 11 মিনিট-ঘর বেশী যায় 12 মিনিটে 

* ow MB 55:02 আক বা 194 মিনিটে । 
নির্ণয় সময় ওটা 195% মিনিট | 


প্রশ্মমাল। 68 

1. মুখে মুখে উত্তর কর ঃ-- 

(1) এটার পর প্রথম কখন ঘড়ির কাটা দুইটি মিলিত হইবে? 

(2) এক ঘণ্টার ঘড়ির কাটা দুইটি কতবার পরস্পর সমকোণে থাকিতে 
পারে? 

(3) মিনিটের কাটা কতক্ষণ অন্তর ঘণ্টার কাটাকে অতিক্রম করে? 

(4) ঘড়ির কাটা দুইটির মধ্যে 12 কোণ উৎপন্ন হইয়াছে ; উহাদের মধ্যে 
কত মিনিট-ঘর ব্যবধান আছে? 

(5) ঘড়ির কাটা দুইটির মধ্যে ব্যবধান 11 মিনিট-ঘর হইলে, উহাদের 
মধ্যবৰ্তী কোণটি কত ডিগ্রী? 

2. নিম্নলিখিত সময় দুইটির মধ্যে ঘড়ির কাটা দুইটি কখন সমাপতিত হয়? 

(1) এটা ও 5টা (2) 7টা ও 8টা [ ক. প্র. 1953] (3) 1টা ও 2টা। 

3. (1) এটা ও 5টা এবং (2) ৪টা ও 9টার মধ্যে ঘড়ির কীট! দুইটি 
কখন পরস্পর বিপরীতমুখী থাকিবে? 

4. এটা ও 5টার মধ্যে কখন ঘড়ির কাটা দুইটি এক মরলরেখায় থাকে ? 

5. 5টা ও €টার মধ্যে ঘড়ির কাটা দুইটি কখন পরস্পর লম্বভাবে 
থাকিবে? [ ক. প্র. 1935, 1945 ] 

6. 5টা ও 6টার মধ্যে কখন ঘড়ির কাটা দুইটি 10 মিনিট-ঘর ব্যবধানে 
থাকিবে? 


216 পাটীগণিত [ প্রশ্নয়ালা 68 ] 


- পৃ: 2টা ও ওটার মধ্যে কখন ঘড়ির কীট! দুইটি (1) মিলিত, (2) পরস্পর 
বিপরীতমুখী, (3). সমকোণে অবস্থিত, এবং (4) 12 মিনিট-ঘর ব্যবধানে 
থাকিবে? 

8. 10 ও 2টার মধ্যে ঘড়ির কাটা দুইটি কখন পরস্পর সমকোণে 
থাকিবে? [ ক. প্র. 1948] 

9. 7টা ও ৪টার মধ্যে কখন মিনিটের কীট! ঘণ্টার কীটাকে অতিক্রম 
করিবে? 

10. 24 ঘণ্টায় ঘড়ির কাটা দুইটি পরস্পরকে কতবার অতিক্রম করিবে ? 

[ পা. প্র, 1905] 

11. মিনিটের কীট! ও ঘণ্টার কাটা 1 দিনে কতবার স্ক্মকোণে থাকে ? 

12. 9টা ও 10টার মধ্যে কোন্‌ সময় ঘণ্টার কাটা মিনিটের কাটার 
153 মিনিট-ঘর অগ্রবর্তী থাকিবে? 

13. 5টা ও 6টার মধ্যে কখন ঘড়ির কাটা দুইটি 6টার দাগ হইতে সমদূরে 
থাকিবে? 

ia. দুইটি ঘড়িতে একত্রে 12টা বাজিতে আরম্ভ হইল। প্রথমটিতে 
33 সেকেণ্ডে এবং দ্বিতীয়টিতে 22 সেকেণ্ডে 12টা বাজিল ৷ দ্বিতীয়টির নবম 
আওয়াজ হইবার কতক্ষণ পরে বা! অগ্রে প্রথমটির সপ্তম আওয়াজ হইবে? 

15. একটি ঘড়িকে বেলা 12টায় ঠিক করিয়া দেওয়া হইল। উহা! 
একদিনে 48 সেকেণ্ড দ্রুত চলিলে পরদিন অপরাহ্ন 4টার সময় উহাতে কত 
WHET যাইবে? এ ঘড়িতে পরদিন অপরাহ্ছে 4টা বাজিলে তখন প্রকৃত 
সময় কত? 

16. দুইটি ঘড়িতে একত্রে 12টা বাজিল। তৎপরে প্রতি 12 ঘণ্টায় 
প্রথমটি 7 সেকেণ্ড we এবং দ্বিতীয়টি 8 সেকেণ্ড মন্দ চলিতে লাগিল । 
(৫) কত সময় পরে একটি ঘড়ি অন্যটি অপেক্ষা আধ ঘণ্টা ফাষ্ট হইবে? 
(2) তখন কোন্‌ ঘড়িতে কত সময় হইবে? 


= 


ঘড়ি 217 


17. একটি ঘড়ি রবিবার বেলা 12টার সময় 10 মিনিট স্নো ছিল এবং 
পরবর্তী বৃহস্পতিবার এওঁ সময়ে 10 মিনিট ফাষ্ট হইল। উহাতে পুনরায় কখন 
প্রকৃত সময় দেখা যাইবে? 
৷ 18. একটি ঘড়ি বেল! 12টায় 10 মিনিট ফাষ্ট ছিল এবং তখন হইতে 
'ঘণ্টায়.2 মিনিট জো হইতে লাগিল । এ ঘড়িতে 4ট| ও 5টার মধ্যে যখন 
কাটা দুইটি (1) সমকোণে অবস্থিত, (2) পরম্পর বিপরীতমুখী এবং (3) মিলিত 
হইবে, তখন APS সময় কত? 

19. যখন প্রকৃত সময় ওটা ও 4ট| তখন কোন ঘড়িতে যথাক্রমে 3টা 
বাজিতে 1 মিনিট এবং 4টা বাজিয়| g মিনিট দেখ! গেল। 4টা ও 5টার মধ্যে 
যখন উহার কীটা দুইটি মিলিত হইবে, তখন প্রকৃত সময় কত? 

20. বেলা 2টা ও ওটার মধ্যে এক ব্যক্তি ঘড়ি দেখিতে গিয়া ঘণ্টার 
কীটাকে মিনিটের কাট! মনে করিল এবং ইহাতে are সময় অপেক্ষা 
57 মিনিট কম সমর afta | তখন প্রকৃত সমর কত? [A প্র. 1912] 

21. কোন ঘড়ির কাট! দুইটি প্রকৃত সময়ের 64 মিনিট পর পর মিলিত 
হয়। 24 ঘণ্টায় ঘড়িটি কত ফাষ্ট বা স্লো যায়? [ ঢা. প্র. 1935 ] 

22. কোন ঘড়ির কাটা! দুইটি প্রকৃত সময়ের 665 মিনিট অন্তর একত্রিত 
হ্য়। 73 ঘন্টায় Gel কত ফাষ্ট বা স্নো হইবে? 

23. 25শে এপ্রিল অপরাহ্ন একই সময়ে দুইটি ঘড়িতে 2টা বাজিল। 
প্রতিদিন একটি ঘড়ি 7 সেকেণ্ড মন্দ এবং অপরটি 8 সেকেণ্ড দ্রুত চলে | কখন 
উহাদের সময়ের অস্তর আধ ঘণ্টা হইবে এবং তখন কোন্‌ ঘড়িতে কত সময় 
দেখা যাইবে? [ বো. প্র. 1893 ] 

24. দুইটি ঘড়িকে একদিন বেল! 12টায় ঠিক করিয়া দেওয়ার পর 
12 ঘণ্টায় একটি 5 সেকেণ্ড মন্দ এবং অপরটি 4 সেকেণ্ড দ্রুত চলিতে লাগিল | 
কোন্‌ সময় একটি ঘড়ি অন্যটি অপেক্ষা 5 মিনিট দ্রুত হইবে এবং কোন্‌ ঘড়িতে 
তখন কত সময় দেখাইবে ? 


218 পাটীগণিত [ প্রশ্নমাল|৷ 68 J 


25. একটি ঘড়ি 24 ঘণ্টায় 4 মিনিট দ্রুত চলে এবং অন্য একটি ঘড়ি 
36 ঘণ্টায় 11 মিনিট মন্দ চলে । একদিন বেল! 12টায় ঘড়ি দুইটি ঠিক ছিল । 
একটি ঘড়িতে যখন অন্যটি অপেক্ষা 15 মিনিট অধিক সময় দেখা যাইবে তখন 
প্রকৃত সময় কত? [সি.সা.] 

26. দুইটি ঘড়িকে 153 আগষ্ট প্রাতে ৪টায় ঠিক করিয়া দেওয়া হয়, কিন্ত 
উহার পর প্রতি ঘণ্টায় একটি ঘড়ি 25 সেকেণ্ড ফাষ্ট এবং অপরটি 1 মিনিট লো 
হয়। কোন্‌ দিন কোন্‌ সময় একটি ঘড়ি অন্যটি অপেক্ষা, 1 ঘণ্টা অধিক সময় 
দেখাইবে ? [ এ. প্র. 1918] 

27. একটি ঘড়ি দ্বিপ্ৰহরে 12 মিনিট ফাষ্ট ছিল এবং ঘণ্টায় 2$ মিনিট 
স্লো চলিতে লাগিল। ওঁ ঘড়িতে 3টা ও এটার মধ্যে কাটা দুইটি যখন 
সমকোণে থাকিবে তখন প্রকৃত সময় কত ? [ ক. প্র. 1936 ] 

28. বেলা 12টার সময় একটি ঘড়ি 10 মিনিট ফাষ্ট ছিল এবং তৎপরে 
ঘণ্টায় 2 মিনিট করিয়া cal হইতেছিল। 2টা ও 3টার মধ্যে উহার কাটা! দুইটি 
যখন সমকোণে অবস্থিত ছিল, তখন প্রকৃত সময় কত? 

29. দুইটি ঘড়ি 1896 খৃষ্টাব্দের 1!ল! জানুয়ারী বেল! 12টার সময় ঠিক 
ছিল এবং পরে একটি ঘড়ি প্রতিদিন 1 মিনিট 546 সেকেণ্ড দ্রুত এবং অন্যটি 
প্রতাহ 1 মিনিট 558 সেকেণ্ড মন্দ চলিতে লাগিল। কবে আবার দুইটি 
ঘড়িতে একই সময় দেখাইবে এবং কি সময় দেখাইবে?  [ মা. প্র. 1898 ] 

30. দুইটি ঘড়ি গতকল্য বেল! 12টার সময় যথাক্রমে 1]ট1 55 মিনিট ও 
12ট| 2 মিনিট সময় দেখায় । গতকল্য রাত্রি 9টার সময় প্রথমটি এবং অগ্য 
গ্রাতে 6টার সময় দ্বিতীয় ঘড়িটি প্রকৃত সময় দেখায়। কখন উভয় ঘড়ি একই 
সময় দেখাইয়াছিল এবং কি সময় দেখাইয়াছিল? [ বো. প্র. 1891-92 ] 

31. রবিবার প্রাতে 9টার সময় একটি ঘড়ি 5 মিনিট ফাষ্ট এবং অপর 
একটি ঘড়ি 4 মিনিট cn ছিল । পরবর্তী বুধবার বিকাল Sota প্রথম ঘড়িটি 
1 মিনিট cal এবং দ্বিতীয়টি 5 মিনিট ফাষ্ট দেখা গেল । কবে কোন্‌ সময় ঘড়ি 
দুইটি একই সময় দেখাইয়াছিল এবং সে সময় কত? 


৯ ক COA EE 


দৌড় ও খেলা 219 


করিয়াছে। লোকটি কখন বাহির হইয়াছিলেন? [ ক. প্র. 1944] 

33. এক বক্তা 3টা ও 4টার মধ্যে বক্তৃতা আরম্ভ করিলেন এবং এটা ও 
5টার মধ্যে বক্তৃতা শেষ করিয়া দেখিলেন তাহার ঘড়ির কাটা দুইটি পরষ্পর 
স্থান পরিবর্তন করিয়াছে। (1) কখন তিনি বক্তৃতা আরম্ভ করেন, (2) কখন 
উহা! শেষ করেন এবং (3) কতক্ষণ বক্ৃত] করিয়াছিলেন? 

34. ওটা ও এটার মধ্যে আমি একবার ঘড়ি দেখিলাম | পুনরায় ৪8টা 
ও 9টার মধ্যে ঘড়ি দেখিবার সময় দেখিলাম কাটা দুইটি পরস্পর স্থান পরিবর্তন 
করিয়াছে। আমি প্রথম কখন ঘড়ি দেখিয়াছিলাম। 

35. এক ব্যক্তি 5টা ও 6টার মধ্যে গৃহ হইতে রওনা হইলেন এবং 7টা ও 
৪টার মধ্যে গন্তব্য স্থানে পৌছিয়৷ দেখিলেন ঘড়ির কাটা দুইটি পরম্পর স্থান 
বিনিময় করিয়াছে। (1) সে ব্যক্তি কখন বাহির হইয়াছিলেন, (2) কখন 
পৌছিয়াছিলেন এবং (3) যাইতে তাহার কত সময় লাগিয়াছিল ? 

86. 5টা ও 6টার মধ্যে কোন্‌ সময়ে মিনিটের কাটা! ঘণ্টার কাটার ঠিক 
ততখানি আগে থাকিবে যতখানি 10 মিনিট পূৰ্ব্বে পিছনে ছিল? 


দৌড় ও খেল| 


108. দৌড়। 
* দৌড়, অশ্বারোহণ, নৌকাচালনা প্রভৃতির প্রতিযোগিতা হয়। অনেক 
সময় ইহাতে বাজি রাখা হয়। এই সম্বন্ধে নিম্নের বিষয়গুলি স্মরণ রাখিবে ;-- 
(1) যেস্থান হইতে দৌড় আর্ত হয় তাহাকে রওনা! স্থল ( Starting. 
Point) বলে। যেখানে গিয়া দৌড় শেষ হয় তাহাকে লক্ষ্যন্থল বা 
চরম লীমা (Goal বা Winning Post) বলে, এবং যে পথে দৌড় 


হয় তাহাকে দৌড়পথ ( Race Course ) বলে। 


220 পাটীগণিত 


(2) যদি ছুই বা ততোধিক প্রতিযোগী একসঙ্গে লক্ষ্যস্থলে পৌছায় তবে 
তাহাকে তুল্যপ্ৰায়তা ( Dead heat) বলা হয়। এরূপ হইলে হার-জিত 
নিৰ্ণয় কর! যায় ন| | 

(3) *] মাইল দৌড়ে ক, খ-কে 80 গজে হারায়” বলিলে বুঝিতে হইবে 
যে, যদি কওখ 1 মাইলের দৌড়ে একই সময়ে রওনাস্থল হইতে দৌড়িতে 
থাকে, তবে ক 1 মাইল বা 1760 গজ গিয়া লক্ষ্যস্থলে পৌছিলে, খ 
80 গজ পশ্চাতে পড়িয়া থাকে অর্থাৎ খ এ সময়ে 1680 গজ যায়। 

(4) “A can give B 10 yds. in 100 yds."—‘A’ B-কে 100 গজে 
10 গজ দিতে পারে’ বলিলে বুঝিতে হইবে যে, (ক) 100 গজের দৌড়ে A, 
B-c# 10 গজে হারাইতে পারে, অথব| (খে) 100 গজের দৌড়ে B রওনাস্থল 
হইতে 10 গজ অগ্রসর হইবার পর A রওনা হইলে উভয়ে একই সময়ে 
লক্ষ্যস্থলে পৌছায়। 

(5) “1 মাইল দৌড়ে ক, খ-কে 10 crave হারায়”--ইহার অর্থ এই 
যে, 1 মাইল যাইতে ক-এর যে সময় লাগে তাহা অপেক্ষা খ-এর 10 
‘সেকেণ্ড বেশী সময় লাগে | 


109. খেল।। 


বিলিয়াৰ্ড প্রভৃতি কতিপয় বিদেশী খেলায় উপরের নিয়ম খাটে ৷ 

মনে কর, ক ও খ 200 বাজির খেলা (Game of 200 points) আরম্ভ 
করিলে এবং ক যে সময়ে 200 বাজি ব! পয়েণ্ট পাইল ( বা জিতিল ) সেই সময়ে 
খ 170 বাজি বা পয়েন্ট পাইল। এরপক্ষেত্রে বলা হয় যে, “200 পয়েন্টের 
খেলায় ক, খ-কে (200--170) বা 30 পয়েপ্ট দিতে পারে” (“A can give 
B 30 points in a game of 200 points” ) | 

উদাহরণ 1. 110 গজের দৌড়ে ক, খ-কে 10 গজে এবং শী-কে 15 
গজে হারায় । ও দৌড়ে খ, গ-কে কত গজে হারাইবে ? 


দৌড় ও খেলা ' 221 


ক যে সময়ে 110 গজ যায়, সেই সময়ে খ (110-10) বা 100 গজ যায় 
এবং গা (110-15) বা 95 গজ যায়। Awa খ যখন 100 গজ যায়, গ 
তখন 95 গজ যায়। 

:" 100 গজ দৌড়ে খ, গ-কে (100-95 ) বা 5 গজে হারায়, 

110 গজ দৌড়ে খ, গ-কে হত 110 গজে ব| 5$ গজে হারাইবে। 

উদাহরণ 2. 100 গজ দৌড়ে ক, খ-কে 10 গজ এবং গকে 15 গজ 
দিতে পারে। 150 গজ দৌড়ে খ, গ-কে কত গজ দিতে পারিবে? 

[ ক. প্র. 1891 ] 

ক যখন 100 গজ যায়, খ তখন (100-10) ব| 90 গজ এবং গা তখন 
(100-15 ) qi 85 গজ যায়। 

', খ 90 গজ দৌড়ে গ-কে ( 90-85 ) ব| 5 গজ দিতে পারে, 

*"* খ 150 গজ , » vox150 4183 গজ দিতে পারে। 

উদাহরণ 3. 200 গজ দৌড়ে ক, খ-কে 20 গজে হারায় এবং 250 গজ 
দৌড়ে খ, গা-কে 10 গজে হারায়। 500 গজ দৌড়ে ক, গঁ-কে কত গজে 
হারাইবে? 

ক যখন 200 গজ যায়, খ তখন ( 200 - 20 ) বা. 180 গজ যায় এবং খ 
যখন 250 গজ যায়, গ তখন (250 10 ) ব। 240 গজ যায়। 

ক ও গ-এর মধ্যে সংযোগ পাওয়া যায় খ-এর মাধ্যমে ৷ 

এক্ষণে, খ 250 গজ গেলে গ যায় 240 গজ 

s খ 180 গজ ১ » * 248x180 গজ 

অতএব, ক 200 গজ গেলে গ যায় 44352 গজ, 

c ক500 গজ » » * 888৯8 500 গজ বা 432 গজ 1 
, ক, খ-কে (500-432) ব| 68 গজে হারাইবে। 

উদ্বাহরণ 4. 1 মাইল দৌড়ে ক, খ-কে অর্ধ মিনিটে এবং গ্র-কে 88 
গজে হারায়। এ দৌড়ে খ, গ-কে 20 সেকেও্ড হারায় । 1 মাইল দৌড়াইতে 
কাহার কত সময় লাগে? [ ঢা. বো. 1935 ] 


222 পাটীগণিত 


1 মাইল দৌড়ে ক, খ-কে $ মিনিট ব| 30 সেকেণ্ডে হারায় এবং খ আবার 
ওঁ দৌড়ে গ-কে 20 সেকেণ্ডে হারায় | 

2. এওঁ দৌড়ে ক, গ-কে (304-20 ) বা 50 সেকেণ্ডে হারায় | 

আবার বলা আছে, ও দৌড়ে ক, গ-কে 88 গজে হারায়, 

s গা 88 গজ যায় 50 সেকেণ্ডে, 

|, শী] মাইল বা! 1760 গজ যায় 88% 1760 সে. বা 1000 সেকেণ্ডে 
বা 16 মিনিট 40 সেকেণ্ডে | 

, খ 1 মাইল যায় (16 মিনিট 40 সেকেও _20 সেকেণ্ড ) বা 16 মি. 
20 crate, 

এবং ক 1 মাইল যায় (16 মি. 40 সে,-50 সে.) বা 15 মিনিট 
50 CFOS | 

উদাহরণ 5. 1 মাইল দৌড়ে ক, খ-কে 15 সেকেণ্ডে হারায়, কিন্তু এ 
দৌড়ে ক, খ-কে 50 গজ আগাইয়া দিয়া 30 গজে হারায়। 1 মাইল যাইতে 
কাহার কত সময় লাগে? 

1 মাইলে ক, খ-কে 50 গজ আগাইয়! দিয়াও 30 গজে হারায়, সুতরাং 
ক যতক্ষণে 1 মাইল যায়, খ ততক্ষণে 1 মাইল অপেক্ষা (50430 ) ব! 80 গজ 
কম যায়। অতএব, 1 মাইল দৌড়ে খ 80 গজে হারে অথব| '15 সেকেণ্ডে 
হারে। 4 

* থঁ৪0 গজ যায় 15 সেকেণ্ডে, 

', খ 1760 গজ যায় £8 ১1760 সেকেণ্ডে বা 5 মিনিট 30 সেকেণ্ডে, 

ত", ক! মাইল যায় (5 মি. 30 সে.-15 সে.) বা 5মিনিট 15 সেকেণ্ডে। 

উদাহরণ 6. 100 পয়েণ্টের বিলিয়ার্ড খেলায় ক, খ-কে 15 পয়েণ্ট 
এবং 80 পয়েণ্টের খেলায় গী-কে 5 পয়েণ্ট দিতে পারে। 150 পয়েণ্টের খেলায় 
শী, খ-কে কত দিতে পারে? 

ক 100 পয়েন্ট পাইলে খ পায় (100 — 15) ব| 85 পয়েন্ট, 
১৯০০ |; aes » » tes x80 বা 68 পয়েন্ট ৷ 


দৌড় ও খেলা 223 


আবার, ক 80 পয়েন্ট পাইলে st পায় (80-5) ব| 75 পয়েন্ট, 

** গা 75 পয়েন্ট পাইলে খ পায় 68 পয়েন্ট, 

"+ 9150, * a */}>]50ব|]136 পয়েন্ট, 

“ 150 পয়েন্টের খেলায় গা, খ-কে (150-136) বা 14 পয়েণ্ট 
দিতে পারে। 


ertain 69 


1. ক যে সময়ে 176 গজ যায় খসে সময়ে 256 গজ যায়। এক 
মাইল দৌড়ে খ, ক-কে কত গজে হারাইবে? 

2. 440 গজ দৌড়ে ক, খ-কে 20 গজে এবং গা-কে 40 গজে হারায়। 
এ দৌড়ে খ, গ-কে কত গজে হারাইবে? =, 

3, খ যে সময়ে দৌড়ায় 9 গজ, ক সেই সময়ে দৌঁড়ায় 8 গজ। 
উভয়ে একত্র দৌড়াইতে আরম্ভ করিল। খ যখন 252 গজ দৌড়াইল, তখন 
ক তাহার কত পিছনে ছিল? [ ক. প্র. 1913 ] 

4. 220 গজ দৌড়াইতে ক-এর 10 সেকেণ্ড এবং খ-এর 11 সেকেণ্ড 
লাগে। এ দৌড়ে ক, খ-কে কত গজে পরাজিত করে? 

5. 180 গজ দৌড়ে রাম হরিকে 4 গজ এবং হরি যছুকে 2 গজ দিতে 
পারে। এ দৌড়ে রাম যছুকে কত গজে হারাইবে ? 

6. 1 মাইল দৌড়ে ক, খ-কে 32 গজে এবং MCF 48 গজে হারায়; 
1080 গজের দৌড়ে খ, গ-কে কত গজে হারাইবে ? 

7. 100 গজের দৌড়ে থ 10 গজ এবং গা 15 গজ দৌড়াইবার পর ক 
দৌড়াইতে mias করিল এবং উহার| একসঙ্গে লকষাস্থলে পৌছিল। 150 
গজ দৌড়ে খ, গ-কে কত গজে হারাইবে? [ক. প্র. 1891] 

8. 1 মাইল দৌড়ে ক, খ-কে 290 গজ আগাইয়া দিয়| 80 গজে হারিয়া 
গেল। ক ও খ একজে রওন| হইলে কে জিতিবে এবং কত গজে জিতিবে ? 

[ ঢা, বো. 1940 ] 


224 পাটীগণিত [ প্রশ্নমালা 69 ] 


9. দুই মাইলের দৌড়ে ক জয়লাভ করে এবং ক এর 22 গজ পিছনে 
খ এবং খ-এর 106 গজ পিছনে গর থাকে। 3 মাইলের দৌড়ে খ, গ-কে 
কত গজে হারাইবে? o. [ এ. প্র. 1901] 

10. বহিম 4 মিনিট 33 সেকেণ্ডে এবং করিম 4 মিনিট 40 সেকেণ্ডে 
1 মাইল দৌড়ায়। 1 মাইল'দৌড়ে রহিম করিমকে কত গজ দিলে উভদ্ধ 
একসঙ্গে লক্ষ্যস্থলে পৌছিবে? 

11. ] মাইল দৌড়ে ক, খ-কে 30 গজে এবং গ্-কে 50 গজে হারায়। 
খ, গ-কে এ দৌড়ে 2 সেকেণ্ডে হারায়। 1 মাইল দৌড়াইতে কাহার কত 
সময় লাগে? i ৷ 
'_ 12. 1230 গজের দৌড়ে ক, খ-কে 5 গজে এবং stow 15 সেবেণ্ডে 
হারায়। ওঁ দৌড়ে খ, গ-্কে 12 সেকেণ্ডে হারাইতে পারে। সমস্ত পথ 
দৌড়াইতে কাহার কত সময় লাগে ? 

13. কোন দৌড় প্রতিযোগিতায় ক, খ-এর 40 গজ সন্মুখে থাকিয়া খ-এর 
5 মিনিট পূর্বে ঘণ্টায় 10 মাইল বেগে দৌড়াইতে আরম্ভ করিল। খ ঘণ্টায় 
12 মাইল দৌড়াইয়া কতক্ষণে ক-কে ধরিতে পারিবে? [ক. প্র. 1862 ] 

14. 440 গজের দৌড়ে ক, খ-কে 5 গজে, খ গ-কে 4 গজ এবং ঘ 
গঁকে 16 গজে পরাজিত করে। ক ও ঘ একত্র দৌড়াইলে কে কত গে 
জিতিবে? [ ক: প্র. 1908] 

15. 1000 গজের দৌড়ে ক, খ-কে 6 গজ এবং গঁ-কে 15 গজ আগাইয়া 
দিল। ক যখন লক্ষ্যস্থলে পৌছিল তখন লক্ষ্যস্থল হইতে খ 4 গজ এবং গ 
5 গজ পশ্চাতে ছিল। ওঁ দৌড়ে 4, গ-কে কত গজ দিলে উভয়ে একসঙ্গে' 
লক্ষ্যস্থানে পৌছিবে? 

346. কোন দৌড়ে ক, খ-কে 44 গজে এবং গ-কে 83 গজে হারায়। ও 
দৌড়ে খ, গ-কে 40 গজে হারাইতে পারে । দৌড়ের দূরত্ব কত? 
[ ঢা. বো. 1939] 


দৌড় ও খেলা 225 


17. 440 গজের দৌড়ে ক, খ-কে 20 গজে এবং Ace 41 গজে 
হারায়। 1 মাইল দৌড়ে খ, গ-কে 12 সেকেণ্ডে হারাইতে পারে। প্রত্যেকে 
কত সময়ে 1 মাইল দৌড়ায়? 

18. এক মাইল দৌড়ে ক, খ-কে 20 গজ আগাইয়া দিয়! 40 গজে হারায়, 
কিন্তু এ দৌড়ে খ, গ-কে 60 গজ আগাইয়। দিয়া 120 গজে হারিয়া যায়। 
ক ও গ-এর মধ্যে কে অধিকতর দ্রুতগামী ? ; 

19. কোন কৌশলের খেলায়, 50 বাজিতে ক, খ-কে 10 বাজি এবং 
Y, গ-কে 10 বাজি দিতে পারে । উহাতে ক, গ-কে কত বাজি দিতে পারে? 

[ক. প্র. 1879] 

20. বিলিয়ার্ড খেলায় পিন্ট, 70 পয়েন্ট পাইলে নষ্ট, 100 পয়েণ্ট পায়, এবং 
পিণ্ট, যখন 60 পয়েন্ট পায়, তখন বণ্ট, 70 পয়েন্ট পায়। 600 পয়েন্টের 
খেলায় নণ্ট,, বণ্ট,কে কত পয়েন্ট দিতে পারে? 

21. কোন কৌশলের খেলায় 38 বাজিতে ক, খ-কে 8 বাজি এবং 95 
বাজিতে ক, গ-কে 10 বাজি দিতে পারে । খ ও May মধ্যে কে ভাল 
খেলোয়াড় এবং সে অন্যকে 340 বাজিতে কত বাজি দিতে পারে? 

22. কোন খেলায় ক যে সময়ে 70 পয়েন্ট পায় খ তখন 60 পয়েন্ট পায় | 
যদি খ 10 acre পাইলে গা 1] পয়েন্ট পায় এবং গা ও ঘ-এর পয়েন্টের 
অনুপাত 22 £ 23 হয়, তবে 420 পয়েন্টের খেলায় ক, গ-কে কত 


পয়েন্টে হারাইবে? 


A—15 


চতুর্থ অধ্যায় 
110. পাটাগণিতে জ্যামিতি ও বীজগণিতের প্রয়োগ 


উদাহরণ 1. সরল কর := 
1882 x 1882-1118 x 11.18 _ 
1882-1118 
7'27 X 727 X 7'27 +573 < 5°73 Xx 5'73 
7°27 X 727-727 X573+573 x 573° 
a=18'82, b=11'18, ৯727, y=5°73 ধরিয়া! 
(১ লৱ x+y? 
প্রদত্ত মচে (চি ET 


=!(৫7+-8)(৫- 80) _ (৮৭-%)(৮%-- %)৮ 4-৭) 
a=b e a 429২ 


=(a+b) (x+y) =(18'82+ 1118) -- (7'274-5'73) 
=30-13=17. 


৷. উদাহরণ,2. আমার বর্তমান বয়সের দ্বিগুণ হইতে, 6 বৎসর পূর্বে 
আমার যে বয়স ছিল তাহার 3 গুণ বাদ দিলে আমার বর্তমান বয়স পাওয়া যায়। 
আমার বর্তমান বয়স কত? [ 4. প্র. 1893 J 
মনে কর, আমার বৰ্ত্তমান বয়স x বংসর, BOA 6 বৎসর পূর্বের বয়স 
%- 6 IF | 
এক্ষণে, প্রদত্ত সর্ত হইতে পাওয়া যায়-- 
2%-3(%-6)=>৯ 
বা, 2x-3x+4+18 =x 
বা, 2x-3x -x= -18 
বা, -2x=-18, 2. x=9. 
*"* facta বর্তমান বয়ন =9 বংসর। 


পাটীগণিতে জ্যামিতি ও বীজগণিতের প্রয়োগ 227 


উদ্বাহরণ 3. রামের টাকার $ অংশ হরির টাকার & অংশের সমান 
এবং উভয় টাকার অন্তর 312 হইলে কাহার কত টাকা আছে? 
মনে কর, রামের x টাকা আছে, 


টিটি OY 


", হরির টাকা-3১&-9$ 
৮৪০৭0 
9x 7544 
এক্ষণে, £710-312, বা বুট =312, =, x=3120. 


অতএব, নির্ণেয় রামের টাকা =3120 টাকা; 


9%_ 9x 3120 
এবং হরির টাকা=]0=-_] নটি bi. = 2808 টাকা | 


উদাহরণ 4. 7 খানি টেবিল ও 4 খানি চেয়ারের মূল্য 240 টাকা! এবং 
3 খানি টেবিল ও 5 খানি চেয়ারের মূল্য 185 টাকা 
ও 3 খানি চেয়ারের মূল্য কত? মি 
মনে কর, 1 খানি টেবিলের মূল্য টাকা এ নি টের মূল্য 
%টাকা। এক্ষণে প্রদত্ত সর্ভদ্ধয় হইতে পাই__ Se y 
75+4৮-240- 1), এবং 3x + 5y = 185 "খঠ 
(1) x5 এবং (2)x 4 করিয়া পাই, 35x+20y=1200 
এবং 12x +20y=740 
(বিয়োগ) 23x =460 
x=4f0=20. 
(1)-এ & এর মান বদাইয়া পাই, 140 +4y=240, 
বা, 4y=240-140=100, +. »=282=25। 
অতএব, একটি টেবিলের মূল্য 20 টাকা এবং 1টি চেয়ারের মূল্য 25 টাকা। 
+ 2টি টেবিল ও 3টি চেয়ারের মূল্য =20 টা.১:2425 টা, 3 
115 টাকা। 


228 পাটীগণিত 


উদাহরণ 5. 12 গজ উচ্চ একটি বৃক্ষের মূলে একটি সর্পের গর্ত ছিল। 
সর্পট গর্তের দিকে যাইবার সময় যখন গর্ভ হইতে 36 গজ দূরে তখন TH 
চূড়াস্থিত একটি ময়ূর তাহাকে আক্ৰমণ করিতে ধাবিত হইল | সর্পটি যেস্থানে 
ময়ূর কর্তৃক আক্রান্ত হইল তাহা সর্পটি প্রথম যেস্থানে দৃষ্ট হয় সেস্থান হইতে 
যতদূর, বৃক্ষচূড়া হইতেও VS | গর্ভ হইতে কতদুরে সর্পটি ধৃত হইয়াছিল? 
চিত্রে খক বৃক্ষ, ক বিন্দুতে ময়ূর 
ও খ বিন্দুতে সর্পের গর্ত. আছে। সর্পটি 
প্রথম গ বিন্দুতে দৃষ্ট হইয়! ঘ বিন্দুতে 
ধৃত হইল। কঘ ও গঘ সমান ৷ খঘ 
দূরত্ব নির্ণয় করিতে হইবে | y 3: a 
এখানে কখ = ]2 গজ এবং খগ =36 গজ ৷ 
মনে কর, খঘ = গজ, ZA কঘ = গঘ =(36--%) গজ ৷ 
এক্ষণে, £কখঘ সমকোণ বলিয়া, 
(কখ)* + (খঘ)* = (কঘ), 
বা, 12445 = (36 -- 2), 
বা, 12% +x? =362 - 72%4+ x°, 
বা, 72x=36? — 2 (36-12)- 48x24, 
AES SEE 
এত 


উদাহরণ 6. একটি বালক 2 টাকায় কতকগুলি লেবু কিনিল। সে যদি 
এ মূল্যে আরও ৪টি লেবু পাইত তবে গড়ে প্রত্যেক লেবুর মূল্য 4 পাই 
কম পড়িত। মে কতগুলি লেবু কিনিয়াছিল? [ মা. প্র. 1893 ] 


মনে কর, বালকটি x সংখ্যক লেবু কিনিয়াছিল। 
হুতরাং গড়ে 1টি লেবুর ক্রযমূল্য=£ টাকা ৷ 


. পাটাগণিতে জ্যামিতি ও বীজগণিতের প্রয়োগ 229 
যদি 2 টাকায় (%৭৪)টি লেবু কিনিত, তবে গড়ে. 1টি লেবুর মূল্য হইত 


2. এ." 
pore টাকা; এপাই =] 92 টা, 4g টাকা! 


2x+16-2x. 1 7400; 
৮5548) 48  %*-+৪%৮- 48 
বা, x? +8x-768=0, বা (x+32)(x—24)=0, 
x= = 32"ও 24 
“facta লেবের সংখ্য| 24. 
[ দ্রষ্টব্য ঃ$- লেবুর সংখ্যা খণাত্মক হইতে পারে না বলিয়া x এর মান 
= 32 এখানে গ্রাহ্ হইল না। ] 
উদাহরণ 7. একই সময়ে একটি ট্রেণ কলিকাত। হইতে মধুপুর অভিমুখে 
এবং ‘অন্য একটি ট্ৰেণ মধুপুর হইতে কলিকাতা অভিমুখে রওনা হয়। উভয় 
ট্রেণের সাক্ষাৎ হইবার 1 ঘণ্টা ও 4 ঘণ্টা পরে ট্রেণ দুইটি যথাক্রমে মধুপুর 
ও কলিকাতা পৌছিল প্রমাণ কর যে, একটি ট্রেণের গতিবেগ অন্ত ট্রেণের 
গতিঘেগের দিগুণ। [ক. প্র. 1946] 
মনে.কর, প্রথম ও দ্বিতীয় ট্রেণের গতিবেগ যথাক্ৰমে ঘণ্টায় x ও y মাইল ৷ 
অতএব, উভয় ট্রেণের সাক্ষাতের পর মধুপুরগামী ট্রেণ 1 ঘণ্টায় গিয়াছে 
% মাইল, এবং কলিকাতাগামী ট্রে 4 ঘণ্টায় গিয়াছে 4 মাইল। স্থতরাং 
যখন উভয়ের সাক্ষাৎ হয় তখন সমকালে প্রথম ট্রেণ 4 মাইল এবং দ্বিতীয় ট্রে 
% মাইল গিয়াছিল। প্রথম ট্রেণ ঘণ্টায় x মাইল বেগে 4y মাইল যায় 
$ ঘণ্টায় এবং দ্বিতীয় ট্রেণ ঘণ্টায় / মাইল বেগে 2 মাইল যায় ১ ঘণ্টায়৷ 


বা 


oy ৪ বা £*=4)*, "e 2=2). 


3 প্রথম ট্রেণের গতিবেগ দ্বিতীয় ট্রেণের গতিবেগের দ্বিগুণ | 


230 পাটীগণিত 
কতিপয় বিবিধ প্রশ্নের সমাধান 

উদাহরণ 1. চাউলের মণ 20 টাকা হইলে কোন গৃহস্থের মোট 450 টা. 
সংসার খরচ হয় এবং চাউলের মণ 15 টাকা হইলে মোট 375 টাকা খরচ হয় | 
ও গৃহস্থের চাউলের খরচ ছাড়া অন্যান্য খরচ কত হয়? [প. ব. বো. 1954] 

1 মণ চাউলের মূল্য (20 টা. — 15 টা.) বা 5 টাকা কমিলে মোট খরচ কমে 
(450 টা._375 টা.) বা 75 টাকা | 

** এ গৃহস্থের মোট চাউল লাগে (75-5),ম্ণ বা 15 মণ। 

এক্ষণে, প্রথম পক্ষে 20 টাকা দরে 15 মণ চাউলের মূল্য =20 টা, x 15 = 
300 টাক]। 

তত facta অন্যান্য খরচ = 450 টা - 300 ট1.=150 টাকা। 

উদাহরণ 2. এক ব্যক্তি তাহার টাকার এক-তৃতীয়াংশ ও 100 টাকা 
প্রথম পুত্রকে, অবশিষ্টের অর্দেক ও 120 টাকা দ্বিতীয় পুত্রকে এবং তৎপরে 
অবশিষ্টের এক-চতুৰ্থাংশ ও 200 টাকা তৃতীয় পুত্রকে দিয়া দেখিল যে তাহার 
আর 40 টাকা আছে। তাহার মোট কত টাকা ছিল? 

[ এরপ প্রশ্ন শেষ দিক হইতে সমাধান করিতে হয় ] 

দ্বিতীয় পুত্রকে দিয়! যাহা অবশিষ্ট রহিল তাহার কেবল কু অংশ 
তৃতীয় পুত্রকে দিলে অবশিষ্ট থাকে (2004-40) বা 240 টাকা; স্থতরাং দ্বিতীয় 
পুত্রকে দিয়! যে অবশিষ্ট ছিল তাহার 1-4) বা $ অংশ=240 টাকা 

** এ অবশিষ্ট -?৬এ টা. =320 টাকা ৷ 

আবার, প্রথম পুত্রকে দিয়া যাহা অবশিষ্ট থাকে তাহার কেবল তু অংশ 
দ্বিতীয় পুত্রকে দিলে অবশিষ্ট থাকিত (320+ 120) বা! 440 টাকা; 

স্থতরাং প্রথম পুত্রকে দিবার পর অবশিষ্ট ছিল (440১2) বা 880 টাকা ৷ 

এক্ষণে, প্রথম পুত্রকে যদি সমস্ত টাকার কেবল $ অংশ দিত, তবে অবশিষ্ট 
থাকিত (880+-100) বা 980 টাক! ৷ 

স্বতরাং সমস্ত টাকার (1 -- $) বা $ অংশ 980 টাকা, 

facie মোট টাকা ৪৭৪৭ টা. = 1470 টাকা ৷ 


কতিপয় বিবিধ প্রশ্নের সমাধান 231 


উদাহরণ 3. কিছু বস্ত্ৰ ও 216 টাকা বেতনে এক বৎসরের জন্য একটি 
ভৃত্য নিযুক্ত করা হইল, কিন্তু 10 মাস কাজ করিয়া সে ওঁ বস্ত্ৰ ও 176 টাকা 
লইয়া চলিয়া গেল। এ বন্ধের মূল্য কত? 


12 মাসের মোট পাওন| = বস্ত্ৰের মূল্য +216 টাকা 
এবং 10. ৮. ৮.৮. লবন্তের মূল্য +-176 টাকা 
2 মাসের মোট পাওন1-40 টাকা ( বিয়োগ করিয়া ) 
12 মাসের মোট পাওন1-240 টাকা! $ 
বস্ত্ৰের মূল্য 7216 টাক৷ =240 টাকা 
নিৰ্ণেয় araa মূল্য =240 টা. — 216 ট1.=24 টাকা | 


উদাহরণ 4. কোন প্রতারক ব্যবসায়ী ক্রয়মূল্যের 19% বাড়াইয়! মালের 
মূল্য ধাধ্য করিল এবং বিক্রয়কালে এমন তুলাদণ্ড ব্যবহার করিল যাহার 
এক ধারে যত মাল রাখা হয় অপর ধারে তদপেক্ষা বু অংশ বেশী ওজন 
(abaa) না দিলে তুলাদণ্ডটিতে ওজনের সমত! হয় ail ইহাতে 
তাহার শতকরা কত লাভ হইল? 

মনে কর, তাহার 17 সের মালের খরিদ মূল্য 100 টাকা, 

Real সে 19% বাড়াইয়া উহার মূল্য ধাধ্য করিল 119 টাকা 

আবার, তুলাদণ্ডটি এরূপ যে উহাতে মালের প্রকৃত ওজন অপেক্ষা ty অংশ 
বেশী ওজন দেখা যাইবে । 

অতএব, 17 সেরের ওজন (174-17 x 5) বা 18 সের হইবে ৷ 

. এক্ষণে, ক 119 টাকা 

18 5" ৯» » 3৮১18 টা.=126 টাকা 
বে He OO তাহার বিক্ৰয়মূল্য হইল 126 টাকা 
তাহার 26% লাভ হইল | 


232 পাটাগণিত 


উদাহরণ 5. কোন মাঠের ঘাস প্রত্যহ সমপরিমাণে বদ্ধিত হয়। যদি 
এ মাঠের ঘাস 21ট| গরু 5 দিনে খায় এবং 24টা গরু 4 দিনে খায়, তবে 
(ক) 1টা গরু 1 দিনের বদ্ধিত ঘাস কত দিনে খাইবে এবং (খ) এটা গরু 
মূল ঘাস কত দিনে খাইতে পারিবে ? 


(ক) মূল ঘাস+5 দিনের বদ্ধিত ঘাস -2]ট গরুর 5 দিনের খাদ্য, 
|, মূল ঘাস+5 দিনের afew ঘাস=]ট। গরুর (21x5 ) 

ব| 105 দিনের খা্য----..(1) 
আবার, মূল ঘাস+-4 দিনের বদ্ধিত ঘাস =]ট| গরুর (24x4) বা 


(1) হইতে (2) বিয়োগ করিয়| পাই, 1 দিনের বদ্ধিত ঘাস=]টা 
গরুর (105--96) ব| 9 দিনের খাদ্য । 
<o ]ট| গরু 1 দিনের বদ্ধিত ঘাস 9 দিনে খাইবে। 
(খ) মূল ঘাস+-5 দিনের afao ঘাস-1ট। গরুর 105 দিনের খাদ্য 
Ao মূল ঘাস+-1টা গরুর (9 5 ) al 45 দিনের খাদ্য 
-]টা গরুর 105 দিনের AT, 
'* মূল ঘাস-]টা গরুর (105- 45) ব| 60 দিনের খাদ্য | 


উদ্দাহরণ 6. একটি মাঠের ঘাস প্রতিদিন সমহারে বৃদ্ধি পায়। এ 
মাঠের ঘাস 30টি গরু 160 দিনে এবং 36টি গরু 120 দিনে খাইতে পারে। 
(ক) কয়টি গরু 90 দিনে ও মাঠের ঘাস খাইবে? [À প্র. 1952] এবং 
(খ) 520 গরু এ মাঠের ঘাস কতদিনে খাইবে ? 

(ক) মূল ঘাস+160 দিনের বদ্ধিত ঘাস= 1টা গরুর ( 30x 160 ) বা 
4800 দিনের খাদ্য-.(1) 

. এবং মূল ঘাস+120 দিনের বদ্ধিত ঘাস= 1টা গরুর (36x120) বা 
4320 দিনের খাদ্...(2) 


০ম s 


কতিপয় বিবিধ প্রশ্নের সমাধান 233 


এক্ষণে, (1) হইতে (2) বিয়োগ করিয়৷ পাই 
40 দিনের বদ্ধিত ঘাস= 1টা! গরুর (4800 — 4320) বা৷ 480 দিনের খাদ্য, 
1 দিনের বদ্ধিত ঘাস= 1টা গরুর 482 বা 12 দিনের খাছ, 

** 90 দিনের বদ্ধিত ঘাস= 1টা গরুর ( 12x 90) ব| 1080 দিনের খাদ্য । 
আবার, মূল ঘাস+-160 দিনের. afew ঘাস= 1টা গরুর 4800 দিনের খাদ্য 
মূল ঘাস4-1টা গরুর ( 160x12 ) বা 1920 দিনের খাদ্য 

-]টা গরুর 4800 দিনের খাদ্য 
মূল ঘাস-]টা গরুর ( 4800 — 1920 ) বা 2880 দিনের খাদ্য ৷ 
অতএব, মূল ঘাস4-90 দিনের বদ্ধিত ঘাস = 1টা গরুর ( 288041080 ) 

বা 3960 দিনের খাদ্য 
মূল ঘাস4-90 দিনের বদ্ধিত ঘাস-&$$০ বা! 44টি গরুর 90 দিনের 
খান্য। 
90 দিনে ওঁ মাঠের ঘাস 44টি গরুতে খাইবে | 
(খ) মনে কর, 52টি গরু x দিনে এ মাঠের ঘাস খাইবে। স্থতরাং মূল 
qata দিনের afew ঘাস-52টি গরুর x দিনের NT | 
1 দিনের বদ্ধিত ঘাস=]ট| গরুর 12 দিনের খাদ্য 
x দিনের afew ঘাস= 1টা গরুর 12: দিনের খাদ্য | 
আবার, মূল ঘাস-1টা গরুর 2880 দিনের খাদ্য; 
এক্ষণে, মূল ঘাস +x দিনের বদ্ধিত ঘাস 
= ]টা গরুর ( 12%4-2880 ) দিনের খাদ্য 


=52ট| গরুর £22880 দিনের বান্য। 


_1242880 
৪552 
বা, 40x=2880 = x=29§2=72 

নিৰ্ণেয় দিনসংখ্যা-72. 


১ বা 52x = 12x +2880, 


234 পাটীগণিত 
বিবিধ etstateti 70 


1. কোন্‌ age দশমিককে 2 দ্বারা গুণ করিলে গুণফল 2 হইবে ? 


2. একটি ঘড়িতে 6ট| বাজিতে 6 সেকেণ্ড লাগে। 12টা বাজিতে ও 
ঘড়ির কত সেকেও লাগিবে? [পি. সা. ] 

3. এক গ্রামে যত লোকের বাস তন্মধ্যে '5 ব্ৰাহ্মণ, 15 শূদ, 27 কায়স্থ 
এবং বাকি 58 জন মুসলমান । এ গ্রামের লোকসংখ্যা কত ? [ ন. 1930 ] 

রনি ৰ 

১৮0 

5. প্রমাণ কর যে তিনটি ক্রমিক পুর্ণ সংখ্যার গুণফল 6 দ্বারা 
বিভাজ্য | 

6. এক মজুরকে এই সৰ্ত্তে নিযুক্ত করা হইল যে, কাজে উপস্থিত 
থাকিলে সে প্রত্যহ 1 টাক| মজুরী পাইবে, কিন্তু কামাই করিলে প্রতিদিন 
12 আনা জরিমানা দিবে। 356 দিন পরে সে 118 টাকা পাইল। সে কত 


দিন কাজ করিয়াছিল? [ প. প্র. 1876 ] 
7. 99-কে 49 দ্বারা গুণ করায় 1918 গুণফল হইল | ও কত? 
b. সা.] 


8. যেটাকার ক-কে 614 দিনের ও খ-কে 818 দিনের বেতন দেওয়া 
যায় তাহাতে উভয়ের কত দিনের বেতন দেওয়া যাইবে? 


3 32041 
9. 22544 5 = 2047; লুপ্ত লবটি কত? 


10. 29 অপেক্ষা বৃহত্তর দুইটি সংখ্যার গ. সা. গু. 29 ও ল. সা. গু. 4147; 
সংখ্যা দুইটি কত? 

11. একটি দীর্ঘ ভাগের ভাজ্য 529565 এবং ভাগশেষগুলি ক্রমান্বয়ে 
246, 222 ও 542) ভাজক ও ভাগফল নির্ণয় কর । 


বিবিধ প্রশ্ন 235 


12. এক মজুরকে 416 x84 দিনের জন্য এই সৰ্ত্তে নিযুক্ত করা হইল যে, 
সে কাজ করিলে দৈনিক 2 আনা 6 পাই হিসাবে মজুরি পাইবে এবং কাজে 
অন্থপস্থিত হইলে দৈনিক 1 আনা 6 পাই করিয়| জরিমানা হইবে । এ সময়ের 
শেষে সে 3 টাকা 7 আনা 6 পাই পাইল । সে কতদিন অনুপস্থিত ছিল? 

[ ক. প্র. 1938 ] 

13. এক ব্যক্তি 18 টাকা 12 আন! মণ দরের চিনির সহিত 15 টাক! মণ 
দরের দ্বিগুণ পরিমাণ চিনি মিশ্রিত করিল এবং মিশ্রিত চিনি 16 টাকা 8 আনা 
মণ দরে বিক্রয় করিয়া 12 টাক! লাভ করিল! সে প্রত্যেক প্রকারের কত মণ 
চিনি মিশাইয়াছিল ? 

14, একদল সৈন্যের 3$% প্রথম যুদ্ধে, অবশিষ্টের 173% দ্বিতীয় যুদ্ধে 
এবং তারপর অবশিষ্টের 0'%7 অংশ তৃতীয় যুদ্ধে নিহত হওয়ায় এ দলে মাত্র 
1740 জন সৈন্য রহিল। প্রথমে এ দলে কত সৈন্য fet? [ ক. প্র. 1936] 
‘15. 2 হন্দর 2 কোয়ার্টারের '164-2'6 হন্দরের 0'16-কে 1 টনের 
দশমিকে প্রকাশ কর। 

16. যদি প্রতিদিন 8 ঘণ্টা বিশ্রাম করিয়া এক ব্যক্তি 45 দিনে 480 মাইল 
চলিতে পারে, তবে প্রতিদিন 10 ঘণ্টা বিশ্রাম করিয়! পূর্ববগতির 1$ গুণ 
গতিতে চলিচল কতদিনে 560 মাইল চলিতে পারিবে? 

"17. পিতার বয়স 44 বৎসর ও পুত্রের বয়স 8 বৎসর । কত বৎসর পরে 
পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হইবে ? 

18. তিন অঙ্ক-বিশিষ্ট দুইটি সংখ্যার গ. সা. গু. 31 এবং ল. সা. গু. 
2387 ; সংখা। দুইটি নিৰ্ণয় কর। 

19. একটি বালককে তাহার বয়স জিজ্ঞাস| করায় সে বলিল, “আমার 
10 বৎসর আগের বয়সের 7 গুণ আমার 10 বৎসর পরের বয়সের দ্বিগুণের 
সমান।” বালকটির বয়স কত? 


236 পাটীগণিত [ প্রশ্নযাল৷ 70] 


20. প্রমাণ কর যে, দুইটি সংখ্যার ল. সা. গু. ও গ. সা. গু.-র গুণফল 
RAMI দুইটির গুণফলের সমান ৷ দুইটি সংখ্যার ল. সা. গু, 244188 এবং 
গ. সা. গু. 8৪4; একটি সংখ্যা 1428 হইলে অন্যটি কত? __ [ এ. প্র. 1915] 

21. 4 অঙ্কের কোন্‌ বৃহত্তম ও ক্ষুদ্ৰতম সংখ্যা পূর্ণ বর্গ? 

22. P, খ ও গ-কে 523 টাক] 12 আনা এরূপে ভাগ করিয়| দাও যেন 
খ যত পায় ক তাহার & পায় এবং ক ও খ একত্রে যত পায়, হাতার $ পায়। 

[ ঢা. প্র. 19261] 

23. সিকি ও আধুলিতে মোট 40 টাক। 8 আনা fear | যদি মুত্রাসংখ্যা 
100 হয়, তবে কোন্‌ মুদ্রা কয়টি ছিল ? 

24. একটি ঘর 21$ ফুট দীর্ঘ ও 158 ফুট গ্রশস্ত। ইহার জানালা ও 
দরজার মোট ক্ষেত্রফল 65 বৰ্গফুট 25 ইঞ্চি চওড়া ও 12 গজ দীর্ঘ প্রতি খণ্ড 
কাগজের মূল্য 1 টাক! 14 আন। হওয়ায় ইহার দেওয়াল মুড়িতে 24 টাকা! 
5 আনা 6 পাই খরচ হইল ।  ঘরটির উচ্চতা কত? [ বো. প্র. 1926] 


25. 8 জন পুরুষ, 6 জন স্্ীলোক ও 10 জন বালকের মধ্যে 138 টাকা: 
এরূপে ভাগ করিয়া দাও যেন প্রত্যেক পুরুষ প্রত্যেক স্বীলোকের 13 গুণ গায় 
এবং প্রত্যেক স্ত্রীলোক প্রত্যেক বালকের 2 গুণ পায়। 


26. এক ব্যক্তি 100 মণ চাউল কিনিল। উহা হইতে 12 টাঁকা ৪ আনা 
মণ দরে 60 মণ বিক্ৰয় করিয়া তাহার যত ক্ষতি হইল, অবশিষ্ট চাউল 15 টাকা 
. মণ দরে বিক্রয় করিয়া তত লাভ হইল। প্রতি মণ চালের ক্রয়মূল্য কত? 


27. একটি আয়তক্ষেত্রের বাহুগুলির অনুপাত 5 £3 এবং উহার ক্ষেত্ৰফল 
2160 বর্গগজ। উহার পরিসীমা কত ? 


28. একটি স্কুলে শিক্ষকের সংখ্যা, ছাত্র ও শিক্ষকের মোট সংখ্যার wi; 
40 জন নৃতন ছাত্র ভত্তি হওয়ায় শিক্ষকের সংখ্যা, ছাত্র ও শিক্ষকের মোট 
সংখ্যার Yo হইল। এ স্কুলে শিক্ষকের সংখ্যা কত? [ ছাত্র. 19311 


বিবিধ প্রশ্ন 237 


29. 101 টাকা 300 জন বালক-বালিকাকে এরূপে ভাগ করিয়! দেওয়া 

হইল যে প্রত্যেক বালক 4 আনা এবং প্রত্যেক বালিক! 8 আনা করিয়| পাইল। 
কতজন বালক ছিল? 
80. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রশ্থের দ্বিগুণ । যদি ক্ষেত্রটর খাজনা 
প্রতি একর 3 পাউণ্ড 7 শিলিং 6 পেন্স হিসাবে 151 পাউণ্ড 17 .শিলিং 
6 পেন্স হয়, তবে উহার চারিদিকে বেড়া দিতে প্রতি গজ 44 পেন্স হিসাবে 
কত ব্যয় হইবে 

31. এক ব্যক্তির আয় 150 পাউণ্ড কমিয়| গেল; কিন্ত আয়কর প্রতি 
পাউণ্ডে 6 পেন্স হইতে 7 পেন্স বদ্ধিত হওয়ায় তাহাকে পূর্বের মত আয়কর 
দিতে হইল। এখন তাহার আয় কত? 

32. একটি চৌবাচ্চ| ক নলদ্বার| 60 মিনিটে এবং খ নলদ্বার 90 মিনিটে 
পুর্ণ হয়। নল দুইটি একত্রে খুলিয়া দিয়! 16 মিনিট পরে খ নলটি বন্ধ করা 
হইল। ক নল ছারা আর কতক্ষণে চৌবাচ্চাটি পুর্ণ হইবে? 

৮ [ পা. প্র. 1946] 
33. একটি জাম! ও 192 টাক! নগদ দিবার চুক্তিতে একটি ভূত্যকে এক 
বৎসরের জন্য নিযুক্ত করা হইল ৷ সে,৪ মাস কাজ করিয়| জামাটি ও 125 টাকা 
নগদ লইয়া চলিয়া গেল। জামাটির মূল্য কত? 

34, তিনটি সংখ্যার প্রথম ও দ্বিতীয়ের গুণফল 3, প্রথম ও তৃতীয়ের 
গুণফল 4} এবং দ্বিতীয় ও তৃতীয়ের গুণফল 81; সংখ্য! তিনটি কত? 

Y [পি.সা.] 

35. 250 জন লোক প্রত্যহ 9 ঘণ্টা খাটিয়া 11 দিনে একটি দেড় মাইল 
দীর্ঘ বাধের 528 গজ মাত্র নির্মাণ করে। যদি বীধটি আর 33 দিনের মধ্যে 
সম্পন্ন করিতে হয় এবং যদি প্রত্যেকে প্রতাহ 10 ঘণ্টা করিয়| খাটে তবে 
অতিরিক্ত কতজন লোক লাগাইতে হইবে? 

36. কোন্‌ বৃহত্তম সংখ্যা দ্বার| 12288, 19139 ও 28200 কে ভাগ 
করিলে একই ভাগশেষ থাকে? 


238 পাটীগণিত [ প্রশ্নমালা 70] 


37. একটি ঘরের দৈৰ্ঘ্য 32$ ফুট। প্রতি বর্গগজে 1 টাকা 14 আনা 
হিসাবে ইহার দেওয়ালগুলি কাগজ দিয়া ঢাকিতে 308 টাকা 2আনা এবং প্রতি 
বৰ্গগজে 2 টাকা 8 আনা হিসাবে মেঝে কার্পেট দিয়া ঢাকিতে 150 টাকা 
5 আনা খরচ হয়। ঘরটির প্রস্থ ও উচ্চতা কত? [ পা. প্র-1947] 

38. এক ব্যক্তি তাহার অর্থের $ ব্যয় করিল। তারপর অবশিষ্টের + 
দান করিয়া দেখিল যে তাহার মোট অর্থের কু অপেক্ষা 10 টাকা অধিক 
অবশিষ্ট আছে। তাহার মোট কত টাকা ছিল? 

39. টাকা, আধুলি, সিকি ও দুয়ানিতে মোট যে অর্থ আছে. তাহাতে 
টাকার সংখ্যা আধুলির সংখ্যার 10 গুণ, সিকির সংখ্যার 6 গুণ ও ছুয়ানির 
সংখ্যার 8 গুণ। টাকাুলির মূল্য যদি অশ্যান্ত মুদরাগুলির মূল্য অপেক্ষা 
428 টাকা 8 আনা বেশি হয়, তবে মোট অর্থের পরিমাণ কত? 

[ মা. প্ৰ. 1900 } 

40. 276 ফুট দীর্ঘ ও 204 ফুট প্রশস্ত একটি মেঝে বর্গাকার পাথর দ্বারা 
বাধাইতে হইলে ন্যনপক্ষে কতগুলি পাথর লাগিবে ? 

41. 455 টাকা ক, খ, গ ও ঘ-কে এরূপে ভাগ করিয়া দাও যেন 
ক ধ-4:%খ:বা$:% সঃ E ১4 এর অনুপাত হয়। 

42. 30 ফুট দীর্ঘ, 22 ফুট বিস্তৃত ও 183 ফুট উচ্চ একটি ঘরে 5টি দরজা 
ও ওটি জানালা আছে। প্রত্যেক দরজা ও জানালার আয়তন, 30 বর্গফুট 
হইলে, প্রতি ব্গগজে 3 আনা হিসাবে দেওয়ালগুলি চুণকাম করিতে কত ব্যয় 
হইবে? [ক. প্র. 1875] 

43. কোন পরীক্ষায় 45% পরীক্ষার্থীদের বয়স 15 বৎসরের কম এবং 
উহাদের মধ্যে 65% বালক এবং 441 জন বালিকা | মোট পরীক্ষার্থীর সংখ্যা 
কত? 

44. কোন কোম্পানি 8 বংসর গড়ে শতকরা 38125 লভ্যাংশ দিল । 
যদি প্রথম 7 বৎসর যথাক্ৰমে শতকরা 38, 34, 33, 4, 43, 42.64 
লভ্যাংশ দিয়া থাকে, তবে অষ্টম বর্ষে শতকরা কত লভ্যাংশ দিয়াছিল? 


বিবিধ প্রশ্ন 239 


45. একটি ঘরের চারিটি দেওয়াল রং করিতে প্রতি বৰ্গফুট 10 আ. 
8 পা. হিসাবে 400 টাকা! এবং মেঝে কার্পেট দিয়! ঢাকিতে প্রতি বর্গফুট 
2 টাকা 8 আনা হিসাবে 540 টাকা খরচ হয়। ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থের 
অনুপাত 3 £2 হইলে, উহার আয়তন কত? 

46. ক, খ ও গ 15 টাকায় একটি কাজ ফুরণ করিয়া লইল | ক উহা 
6 দিনে ও খ 8 দিনে করিতে পারে। গ-এর সাহায্যে তাহার! 3 দিনে 
কাজটি শেষ করিল | কে কত টাকা পাইবে ? 

47. এক ব্যক্তি দুধ ক্রয় করিয়া তাহাতে জল মিশাইয়া জলমিখ্রিত 
দুধ ক্রয়মূল্যে বিক্রয় করিল। ইহাতে তাহার 25% লাভ হইয়া থাকিলে, 
এ জল-মিত্রিত দুধে শতকর| কত ভাগ জল ছিল? 

48. একটি বর্গাকার মাঠের চারিধারে বেড়! দিতে 5 পা. 12 শি. খরচ 
হয়। উহার এক কোণ হইতে বিপরীত কোণ পর্য্যন্ত বেড়া দিতে কত খরচ 
হইবে তাহ! ( আসন্ন পেন্স পর্য্যন্ত ) নিৰ্ণয় কর। [ পা. প্র. 1933 ] 

49. যদি 5 সেকেণ্ডে 3টি অক্ষর ব্সাইতে পারে এমন 10 জন মুদ্রাকর 
13 ঘণ্টায় 27 পৃষ্ঠা সম্পূর্ণ করিতে পারে, তবে 6 সেকেও্ডে 5টি অক্ষর বসাইতে 
পারে এমন কয়জন মুদ্রাকর 1 ঘণ্টায় 50 পৃষ্ঠা সম্পূর্ণ করিবে? 

50. 10 গজ ৯10 গজ পরিমিত একটি পুকুরের ঠিক মধাস্থলে একটি 
পদ্মফুল জল্লের উপরিভাগে 1 গজ দেখা যাইতেছে । পুকুরটির এক পাড়ের ঠিক 
মধ্যস্থলে দীড়াইয়। ফুলটিকে টানায় উহার অগ্রভাগ আসিয়| ঠিক তীরে ঠেকিল। 
জলের গভীরতা! কত? 

51. 1942 খৃষ্টাব্দের 83 জানুয়ারী বৃহস্পতিবার হইলে, 1900 খুষ্টাব্দের 
প্রথম দিন কি বার ছিল ? 

52. 35 গ্যালন জলমিত্রিত মদ্যে 80% মদ্য ছিল। উহাতে আর কত 
গ্যালন মদ ঢালিলে মগ্যের পরিমাণ 85% হইবে ? 

53. এক ব্যক্তি স্থির করিল যে তাহার আয়ের $ বায় করিবে, $ সঞ্চয় 
করিবে এবং 4 ব্যবসায়ে খাটাইবে। তাহার আয় 600 পাউণ্ড। এরূপ ভাগ 


240 পাটীগণিত [ প্রশ্নমালা 70] 


করিতে গিয়া দেখিল যে কয়েক পাউণ্ড অকুলান হয়। অকুলান হইবার কারণ 
কি? কত পাউণ্ড অকুলান হইয়াছিল? [ বৃত্তি, 1887 ] 

54. একটি সমকোণী চৌপল আকারের প্রস্তরখণ্ডের দৈৰ্ঘ্য, প্রস্থ ও বেধের 
অনুপাত 5: 3; 2 এবং উহার ওজন 648 মণ। যদি উহার প্রতি ঘনফুটের 
ওজন 32 সের হয়, তবে এ প্রস্তরথণ্ডের দৈর্ঘ্য, প্রস্থ ও বেধ নিৰ্ণয় কর। 

55. একটি ঘড়ির ঘণ্টার কাটা একটু সরাইয়া রাখা হইল। এটা ও 5টার 
মধ্যে যখন এ ঘড়ির কাটা দুইটি মিলিত হইল, তখন দেখা গেল 4টা বাজিয়| 
21 মিনিট হইয়াছে। ঘণ্টার কাটা কোন্‌ দিকে কত মিনিট-ঘর সরান হইয়াছিল? 

56. রাম ঘণ্টায় 5 মাইল বেগে দৌড়াইতে পারে এবং রাম ও হরির 
বেগের অন্পাত ? £6। 3 মাইল দৌড়ে, হরির কতক্ষণ পরে রাম দৌড়াইতে 
আরম্ভ করিলে উভয়ে একত্রে শেষ সীমায় পৌছিবে? 

57. 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করিতে পারে। 5 জন 
পুরুষ ও 9 জন বালক যে কাজ 17 দিনে করিতে পারে, তাহা 9 জন পুরুষ 


ও 12 জন বালক কতদিনে করিবে? [ ক. প্র. 1926 ] 
58. একটি রম্বসের বাহুর দৈৰ্ঘ্য 15 ফুট এবং উহার একটি কর্ণ 18 ফুট ; 
উহার অপর কর্ণ ও ক্ষেত্রফল নির্ণয় কর | 


59. কতিপয় দরিদ্র ব্যক্তির $ অংশের প্রত্যেককে 1 শিলিং 6 পেন্স 
২ অবশিষ্টের প্রত্যেককে 2 শি. 6 পেন্স করিয়| দেওয়ায় 2 পা, 15 শি. 
৮৬1 উহাদের মোট সংখ্যা কত? [ ক. প্র. 1939] 
60. চালের মণ 15 টাকা হইলে এক ব্যক্তির মাসিক মোট সংসার-খরচ 
হয় 245 টাকা এবং চালের মণ 20 টাকা হইলে মাসিক খরচ হয় 260 টাঁকা। 
চাল ভিন্ন অন্যান্য খরচ ঠিক থাকিলে, তাহার মাসে কত মণ চাল লাগে এবং 
মাসিক অন্যান্য খরচ কত ? 
61. এক ব্যক্তির নিকট সভ্রেণ, অর্দ-ক্রাউন ও শিলিং-এ মোট 
5 পাউণ্ড 17 শিলিং আছে। মুক্রাগুলির সংখ্যার অনুপাত 2 £ 3 11 হইলে, 
তাহার কোন্‌ রকমের কয়টি মুদ্রা আছে? [ পা. প্র. 1899] 


বিবিধ প্রশ্ন 241 


62. প্রতি বৰ্গফুটে 8 পেন্স হিসাবে একটি সমবাহু ত্ৰিভূজাকার ক্ষেত্রকে 
সমতল করিতে এবং প্রতি গদ্বে 1 গিনি হিসাবে উহাকে বেড়া দিয়! ঘিরিতে 
সমান খরচ হয়। উহার প্রত্যেক বাহুর দৈৰ্ঘ্য কত? 

63. একটি অবরুদ্ধ দুর্গে যে জল সরবরাহ করা হয় তাহাতে প্রত্যহ 8 মণ 
জল ছিদ্রপথে বাহির হইয়| গেলে 80 দিন চলে এবং প্রত্যহ 10 মণ জল বাহির 
হইয়। গেলে 75 দিন চলে । মোট কত মণ জল সরবরাহ করা হয়? 

[ ক: প্র, 1946] 

64. চা-এর মূল্য 10% কমিল, কিন্তু চা পানের পরিমাণ 10% বৃদ্ধি পাইল; 
ইহাতে চা-এর জন্য বায়ের কি পরিবর্তন হইল ? 

65. এক দোকানদার বলিল যে 4% লাভে তাহার মাল বিক্রয় করিবে। 
কিন্তু সে যে তুলাদণ্ডে মাল ওজন করিল তাহার যে পাল্লায় মাল রাখিয়া ওজন 
করে তাহাতে মালের ওজন প্রকৃত ওজন অপেক্ষা এক-চতুৰ্থাংশ বেশী দেখায় | 
প্রকৃতপক্ষে তাহার শতকরা কত লাভ হয়? 

66. কোন কোম্পানি প্রত্যহ গড়ে 64850 খানি সংবাদপত্র বিক্ৰয় করে। 
প্রতোক খানির মূল্য 2 আনা এবং ওঁ মূল্যের 10% লাভ হইলে, কোম্পানির 
বাধিক আয় কত? [ বৎসর =365 দিন] [ঢা. বো. 1944] 

67. 68, 170 ও অন্য একটি সংখ্যার ল. সা. গু, 2380 এবং গ. সা. গু. 
173 অন্য লংখ্যাটি কত হইতে পারে? 

68. এক দর্জি বাধিক 20 টাক] ভাড়ায় একটি ঘর ভাড়া লইল। 5h মাস 
পরে সে একজন সমান অংশীদার পাইল। ওঁ waste কে কত ভাড়া 
দিবে? 

69. একটি সমবাহু ত্রিভুজের বাহু 1 ফুট বেশি হইলে উহার ক্ষেত্রফল 
V3 বর্গফুট বাড়িয়| যায় । উহার বাহুর দৈৰ্ঘ্য কত? 

70. 3 টাকা, 4 টীকা ও 5 টাকা! 8 আনা মণ দরের তিন প্রকারের গম 
(প্রথম ছুই প্রকার সমপরিমাণে লইয়া ) কি অনুপাতে fasts করিলে 5 টাকা 
মণ দরের গম উৎপন্ন হইবে ? 

A—16 


242 পাটীগণিত | প্রশ্নমাল। 70] 


71. একটি পাত্রে 20 মের দুগ্ধ এবং অপর একটিতে 10 সের জল ছিল । 
প্রতি পাত্র হইতে 4 সের তুলিয়া লইয়া অপর পাত্রে মিশান হইল। এইরূপ 
আবার করা হইল। এখন প্রতি পাত্ৰে দুগ্ধ ও জলের অন্পাত কত? 

[ বৃত্তি, 1923] 

72. একটি ঘরের দৈর্ঘ্য 35 ফুট, প্রস্থ 18 ফুট এবং দেওয়ালের বেধ 
18 ইঞ্চি। ঘরটির চারিদিকে 9 ফুট প্রশস্ত একটি বারান্দা আছে। প্রতি 
বৰ্গগজে 12 আনা! হিসাবে বারান্দা বাধাইতে কত ব্যয় হইবে ? 

73. 3 গ্যালন জল ধরে এরূপ 30টি পাত্র দ্বার! সমভাবে জল ঢালিলে একটি 
ছিত্রযুক্ত চৌবাচ্চা 5 ঘণ্টায় পূৰ্ণ হয়; কিন্তু গ্যালন জল ধরে এরূপ 20টি 
পাত্র দ্বার! উহা 3 ঘণ্টায় পূর্ণ হয়। এ চৌবাচ্চায় কত জল ধরে এবং কতক্ষণে 
ছিদ্রপথে সমস্ত জল নির্গত হইবে? [ ক. প্র. 1939 ] 

74. ক ও খ 12 আনায় 10টি দরে সমান সংখ্যক আম কিনিল। ক 
12 আনায় 9টি করিয়া এবং খ 1 টাকা 1 আনা ডজন দরে আমগুলি বিক্ৰয় 
করিল। ক ও খ-এর লাভের অনুপাত নিৰ্ণয় কর ৷ 

75. কোন সংখ্যাকে 6, 7, 8, 9 ও 10 দিয়া ক্রমিক ভাগ করিলে যথাক্রমে 
4, 2, 5, 1 ও 8 ভাগশেষ থাকে । সংখ্যাকে 30240 দিয়! ভাগ করিলে 
কত ভাগশেষ থাকিবে? 

76. 500 ও 1000 এর মধ্যবর্তী 7 এর গুণিতক কোন্‌ সংখ্যাকে 4, 5 ও 
6 দিয়া ভাগ করিলে 1 ভাগশেষ থাকে? 

77. একটি চৌবাচ্চ| প্রথম দুইটি নল দ্বারা যথাক্ৰমে 3 ঘন্টায় ও 3 ঘণ্টা 
40 মিনিটে পূর্ণ হয় এবং তৃতীয় নল দারা! 2 ঘণ্টা 20 মিনিটে খালি হয়। নল 
তিনটি একসঙ্গে খুলিয়া দিলে চৌবাচ্চাটি কতঙ্ষণে পুর্ণ হইবে? [সি.সা.] 

78. একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 13:14: 15 এবং পরিসীম| 
126 গজ | ত্ৰিভুজটির ক্ষেত্রফল কত? 

79.. এক ব্যক্তি কতক ট্রেণে ও কতক মোটর গাড়ীতে মোট 3 ঘণ্টায় 
60 মাইল ভ্রমণ করিল। সে বদি সমস্ত পথ ট্রেণে যাইত, তবে ] ঘণ্টা পূৰ্ব্বে 


বিবিধ প্রশ্ন 245 


গন্তব্য স্থানে পৌছিত এবং মোটর গাড়ীতে তার যে সময় গিয়াছে তাহার $ 
অংশ সময় বাচিত। সে মোটর গাড়ীতে কত মাইল গিয়াছিল 7 i 

80. এক ব্যবসায়ী এক প্রকার দরের 45 পাউণ্ড চা-এর সহিত অধিকতর 
দরের 30 পাউণ্ড চা মিশ্রিত করিল এবং মিশ্রিত চা 4 শিলিং পাউণ্ড দরে 
বিক্ৰয় করিয়| মোট 20% লাভ করিল। যদি উভয় প্রকারের প্রতি পাউণ্ড 
চা-এর মূল্যের অন্তর 1 শিলিং ৪ পেন্স হয়, তবে প্রত্যেক প্রকার চা-এর দর 
কত? [ 01. বো. 1935] 

81. পিতা ও পুত্রের বয়সের অস্থপাত 9: 5; 23 বৎসর পূৰ্ব্বে তাহাদের 
বয়সের HHS ছিল 10:31 প্রত্যেকের বর্তমান বয়স কত? 

82. এক ব্যক্তি 72 পাউণ্ড মূল্যে কতকগুলি মেষ কিনিল। যদি সে 
এ মূল্যে আরও 6টি মেষ বেশি কিনিতে পারিত, তবে গড়ে প্রত্যেক মেষের 
মূল্য 1 পাউণ্ড কম পড়িত। সে কতগুলি মেষ কিনিয়াছিল ? 

83. সিমেন্ট দিয়! 80 ফুট দীর্ঘ, 12 ফুট উচ্চ ও.24 ফুট পুরু একটি দেওয়াল 
গাথিতে 9'% 4৯" 4' মাপের কতগুলি ইট লাগিবে? (সিমেন্টের op 
64% আয়তন প্রয়োজন হইয়াছে | ) 

84. একটি দীর্ঘ সরল বৈখিক তৃণশ্রেণী হইতে 5 ফুট দুরে 13 ফুট দীর্ঘ 
দড়ি দিয়া একটি গরু বাধা ছিল। গরুটি এ তৃণশ্রেণীর কতদূর খাইতে পারিবে ? 

85. দুইজন ট্রেণযাত্রীকে অতিরিক্ত মালের জন্য যথাক্রমে 3 শি. 7 পে, ও 
8 শি. 5 পে. মাশুল দিতে হইল । সমস্ত মাল একজনের হইলে 19 শিলিং 
মাশুল দিতে হইত। ] পাউণ্ড মালের ভাড়া $ পেন্স হইলে এক জন কত মাল 
বিনা মাশুলে লইয়! যাইতে পারিবে? 

86. এক ব্যাক্তি ছুই দফায় যথাক্রমে 5 পা. 15 শি.6 পে ও 2 পা. 2 শি. 
দিয়া কতকগুলি করিয়া পুস্তক ক্রয় করিল | যদি প্রত্যেক পুস্তকের মূলা সমান 
হয় এবং 3 শিলিং-এর কম ও 4 শিলিংএর বেশি না হয়, তবে সে মোট 
কতগুলি পুস্তক কিনিয়াছিল ? 


244 পাটীগণিত [ প্রশ্নমালা 70] 


87. 40 জন লোক একটি কাজ 40 দিনে সম্পন্ন করিতে পারে। যদি 
` প্রতি 10 দিন পর পর 5 জন করিয়া লোক চলিয়া যায়, তবে কত দিনে কাজটি 
শেষ হইবে? 

88... 1925 খৃষ্টাব্দের 182 ফেব্রুয়ারী কি বার ছিল?  [ পা. প্র. 1934] 

89. একটি চৌবাচ্চার দৈৰ্ঘ্য 256 ফুট, প্রস্থ 192 ফুট এবং গভীরতা 
14 ফুট | উহার তলদেশের অতিভূজের দৈর্ঘ্য কত? এক ঘনফুট জলের 
ওজন 1000 আউন্স হইলে চৌবাচ্চাটিতে কত টন জল ধরে ৮ [প. প্র, 1930] 

90... একটি ট্রাপিজিয়ামের fers বাহু দুইটির মধ্যবিন্দুদ্ধয়ের দূরত্ব 12 ফুট 
6 ইঞ্চি এবং উহার সমান্তরাল বাহুদয়ের দূরত্ব 10 ফুট ৷ উহার ক্ষেত্রফল কত? 

91. ক, খ ও গ্ একত্রে কোন ব্যবসায় করে এবং তাহাতে 1290 টাকা 
লাভ হয়। যদি ক ও খ-এর মূলধনের অন্রপাত 2 £ 3 এবং খ ও গ-এর 
মূলধনের অনুপাত 5: 6 হয়, তবে লাভের টাকা কে কত পাইবে ? 

92. একটি ছিদ্রযুক্ত চৌবাচ্চার জলে একটি পরিবারের প্রতাহ 30 গ্যালন 
জল লাগিলে 15 দিন চলে, কিন্তু প্রতাহ 20 গ্যালন জল লাগিলে উহাতে 
20 দিন চলে । প্রত্যহ 15 গ্যালন জল লাগিলে উহাতে কত দিন চলিবে? 

93. মঙ্গলবার দুপুর 12টায় একটি ঘড়ি ঠিক ছিল, কিন্তু তৎপরে প্রতাহ 
উহা 3 মানট 40 সেকেণ্ড ফাষ্ট হইতে লাগিল। পরবর্তী শনিবার যখন এ 
ঘড়িতে রাত্রি দশটা তখন প্রকৃত সময় কত? দি 

94. 2 জন পুরুষ ও 7 জন বালক একটি কাজ 14 দিনে এবং 3 জন পুরুষ 
ও 8 জন বালক উহা! 11 দিনে করিতে পারে । 8 জন পুরুষ ও 6 জন বালক 
উহার 3 গুণ কাজ কতদিনে করিবে? [ যু. প্র. 1924] 

95. কোন ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় যথাক্ৰমে 55 ফুট ও 77 ফুট এবং 
অপর বাহুদ্বয় যথাক্রমে 25 ফুট ও 31 ফুট $ উহার ক্ষেত্রফল কত? [কু ই. ] 

96. টাকায় 12 সের চাল হইলে এক গৃহস্থের মাসিক 80 টাকা এবং 
Brett 15 সের চাল হইলে মাসিক 77 টাকা খরচ হয়| টাকায় 18 সের 
চাল বিক্ৰয় হইলে এ গৃহস্থের মাসিক খরচ কত হইবে? [ ঢা. বো. 1933] 


বিবিধ প্ৰশ্ন 245 


97. টাকা, আধুলি ও সিকিতে মোট 192 টাকা আছে।. মুদ্রাগুলির 
সংখ্যার অনুপাত 4253 6 হইলে, কোন্‌ প্রকারের কয়টি মুদ্রা আছে ? 

98. 3টা মোরগ ও 4টা কবুতরের মূল্য 2 টাকা 3 আনা-6 পাই এবং 
5টা মোরগ ও 2টা কবুতরের মূল্য 2 টাকা 12 আনা. 4টা মোরগ ও ওটা 
কবুতরের মূল্য কত? [ প: প্র. 1902 ] 

99. দুইটি বৃত্তের ব্যাসাৰ্্ধদবয়ের সমষ্টি 7 ফুট এবং উহাদের পরিধি দুইটির 
অন্তর 8 ফুট ; পরিধি দুইটি নির্ণয় sa | 

100. যাত্রীপুর্ণ একটি ট্রেণ হইতে পরবর্তী প্রথম ষ্টেশনে আরোহীর t 
অংশ নামিয়া গেল এবং 96 জন গাড়ীতে উঠিল। দ্বিতীয় ষ্টেশনে আরোহীদের 
অৰ্দ্ধেক নামিয়| গেল এবং 12 জন উঠিল। তৃতীয় ষ্টেশনে দেখা গেল গাড়ীতে 
248 জন আরোহী আছে। প্রথমে ট্রেণে কত আরোহী ছিল ? 

101. 1 টাকা 14 আনা পাউণ্ড দরের 25 পাউণ্ড চা-এর সহিত 1 টাকা 
2 আনা পাউণ্ড দরের কত পাউণ্ড চা মিশ্রিত: করিয়া! মিশ্রিত চা 1 টাকা 
9 আনা পাউণ্ড দরে বিক্রয় করিলে শতকরা! 25 টাকা লাভ হইবে? 

[ঢা. প্র. 1929, বো. প্র. 1925] 

102. এক ব্যক্তি দেশ ভ্রমণ করিয়া আসিয়া দেখিল যে, যতদিন সে ভ্রমণ 
করিয়াছে প্রত্যহ তাহার অৰ্দ্ধ সংখ্যক আনি বায় করিয়াছে। তাহার মোট 
55 টাকা 2 আন৷ ব্যয় হইয়া থাকিলে, সে কতদিন ভ্রমণ করিয়াছে? 

103. একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 25 ফুট 5 ইঞ্চি এবং প্রস্থ 12 ফুট 10 ইঞ্চি। 
ও চৌবাচ্চা হইতে কত গ্যালন জল তুলিয়া লইলে জলের গভীরতা! 1 ফুট 
কমিয়| যাইবে ? [1 ঘনফুট জলের ওজন 1000 আউন্স এবং 1. গ্যালন 
জলের ওজন = 10 পাউণ্ড (এভ. )] [ ক. প্র. 1908 ] 

104. এক গোয়ালা গরুর দুধ টাকায় 8 সের ও মহিষের দুধ টাকায় 
6 সের হিসাবে ক্ৰয় করিয়। 2£ 1 অনুপাতে মিশ্রিত করিল। মিশ্রিত দুধ 
3 আনা সের দরে বিক্রয় করিলে তাহার শতকরা কত লাভ হইবে? 


246 পাটীগণিত [ প্রশ্নমালা 70] 


105. 383 গজ  ব্যাস-বিশিষ্ট একটি বৃত্তাকার তৃণভূমির কেন্দ্ৰস্থলে 3$ গজ 
ব্যাসাঞ্ছের একটি বৃত্তাকার পুষ্পক্ষেত্ৰ আছে। তৃণাচ্ছাদিত অংশের ক্ষেত্রফল 
এবং তৃণভূমি ও পুপ্পক্ষেত্রের পরিধিদ্বয় নির্ণয় কর। [ পা. বি. 1921. ] 

106. ক 4 মিনিট 33 সেকেণ্ডে এবং খ 4 মিনিট 40 সেকেণ্ডে 1 মাইল 
দৌড়ায়। খ কে কত গজ আগাইয়| দিলে উভয়ে একত্রে শেষ সীমায় 
পৌছিবে? 

107. তিনটি ক্রমিক সংখ্যার মধ্যে ছোটটির 4, মধামটির $ এবং বড়টির 
494 যোগফল 900; সংখ্যা তিনটি কত? [সি.সা.] 

108. তিনজন লোক একত্র আহার করিল। প্রথম ব্যক্তির 5 খানা ও 
দ্বিতীয় ব্যক্তির নিকট 4 খান! পাউরুটি ছিল এবং তৃতীয় ব্যক্তির নিকট রুটি না 
থাকায় সে সমান আহারের জন্য 12 আনা দিল। এ অর্থের কে কত পাইরে? 

109, ইঞ্জিন খারাপ হওয়ায় একটি ট্রেশের গতিবেগ $ কমাইতে , 
হয়। ইহার জন্য টা 30 মিনিটের পরিবর্তে ট্রেণট ওটা 10 মিনিটে গন্তব্য 

স্থানে পৌছিল। ট্রেণটি কখন রওনা হইয়াছিল? 
` 110. 17 জন লোক 100 গজ দীর্ঘ, 12 ফুট উচ্চ এবং 2$ ফুট পুরু একটি 
দেওয়াল 25 দিনে নির্বাণ করে। কতজন লোক উহার দ্বিগুণ আকারের একটি 
দেওয়াল উহার অৰ্দ্ধেক সময়ে নিৰ্ম্মাণ করিবে? 

111. একটি বলয়ের অন্তঃসীমারেখার ব্যাসার্ধ 14 ইঞ্চি এবং বলয়টির 
ক্ষেত্রফল 100 বর্গ ইঞ্চি। উহার বহিঃসীমারেখার ব্যাসার্ধ কত? [রু.ই.] 

112. এক ব্যক্তি তাহার মূলধনের $ অংশ বাধিক 6% হারে, $ অংশ 
48% হারে এবং অবশিষ্ট মূলধন 5% হারে ধার দিল। যদি ৪ মাসে তাহার 
মোট 3490 টাকা 8 আনা সবুদ্ধিমূল হইয়| থাকে, তবে তাহার মূলধন কত ছিল? 

113. এক ব্যক্তি প্রত্যেকটি 15 টাক। দরে কতকগুলি টেবিল ও প্রত্যেকটি 
8 টাকা দরে কতকগুলি চেয়ার 800 টাকায় ক্রয় করিল। যদি টেবিল ও 
চেয়ারের সংখ্যা যথাক্ৰমে চেয়ার ও টেবিলের সংখ্যা হইত, তবে মূল্য 105 টাকা 
কম লাগিত। টেবিল ও চেয়ারের সংখ্যা কত? [ মা. প্র, 1926] 


বিবিধ প্রশ্ন 247 


114. একটি চৌবাচ্চা o করিবার জন্য ক প্রতি 5 মিনিটে 1 গ্যালন, 
খ প্রতি 3 মিনিটে 1 পাইট এবং গী 4 মিনিট অন্তর 1 কোয়ার্ট জল আনিয়া 
ঢালিতে লাগিল । চৌবাচ্চায় 58 গ্যালন জল ধরিলে কতক্ষণে উহা! পুর্ণ 
হইবে? 

115  বিলিয়ার্ড খেলায় ক, খ-কে 120 পয়েন্টে 20 পয়েন্ট দিতে পারে 
এবং 80 পয়েন্টে খ, গা-কে 4 পয়েন্ট দিতে পারে । 24 পয়েন্টে ক, 
খা-কে কত পয়েপ্ট দিবে? 

116. দুপুর 12টার পর একটি ঘড়ির কীট! দুইটি যখন প্রথম সমকোণে 
অবস্থিত ছিল তখন উহাতে ঠিক সময় দেখা যায়। তৎপরে উহা ঘণ্টায় 13 
মিনিট ফাষ্ট হইলে পরদিন দুপুর 12টায় উহাতে কত সময় দেখা যাইবে? 

117. ছুইখানি ট্রেণ একই সময়ে ক ও খ স্টেশন হইতে ছাড়িয়। পরস্পরের 
অভিমুখে চলিতে লাগিল এবং 4 ঘণ্টা পরে পরম্পরকে অতিক্রম করিল। 
দ্বিতীয় ট্রেণটি যদি প্রথমটি অপেক্ষা ঘণ্টায় 16 মাইল অধিক চলে এবং যদি 
ক ও খ-এর ব্যবধান 216 মাইল হয়, তবে দ্বিতীয় ট্রেণথানির বেগ ঘণ্টায় কত 
মাইল? [ মা. প্র. 1935 J 

118. 20 মাইলের সাইকেল প্রতিযোগিতায় ক, খ অপেক্ষা 10 মিনিট 
পূর্বে যাত্রা করিয়া 28 মাইল গমন করার পর খ ঘণ্টায় 16 মাইল বেগে রওনা 
হইল। তাহাদের মধ্যে কে জিতিবে এবং কততে জিতিবে? 

119. কোন হোটেলের মালিক একটি ক্রিকেট ম্যাচে 24 জনের জন্য 
আহাৰ্য প্ৰস্তুত করিয়া তাহার বায় TA 124% অধিক লোক পিছু দেয় মূল্য 
aig করিল উহাদের 3 জন অনুপস্থিত হইল এবং অবশিষ্ট 21 জন তাহাদের 
দেয় অর্থ দিল। ইহাতে যদি মালিকের 2 টাকা ক্ষতি হইয়া থাকে, তবে 
প্রত্যেকের দেয় কত ধার্য হইয়াছিল? [ ঢা. বো. 1937] 

120. 2075 টাকাকে এরূপ দুই অংশে বিভক্ত কর যেন প্রথম অংশের 
38% হারে 5 বৎসরের হুদ দ্বিতীয়াংশের 3% হারে 4 বৎসরের সুদের 
দ্বিগুণ হয়। 


248 পাটিগণিত [ প্রশ্নমালা 70] 


121. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 51 ফুট এরং উহার বাহিরে চারিধারে 
4 ফুট 6 ইঞ্চি প্রশস্ত একটি পথ আছে। যদি পথটির ক্ষেত্রফল 96 বর্গগজ হয়, 
তবে ক্ষেত্রটির প্রস্থ কত? (4. প্র, 1915 } 

122. কেন্দ্রের একই পার্শ্বে অবস্থিত দুইটি সমান্তরাল জ্যা-এর দূরত্ব 
14 ফুট এবং জ্যাদ্বয়ের দৈর্ঘ্য 120 ফুট ও 104 ফুট । বৃত্তটির ব্যাস নির্ণয় কর ৷ 

123. একটি বানর 56 ফুট উচ্চ একটি তৈলাক্ত খু'টিতে উঠিতে লাগিল । 
সে এক মিনিটে 12 ফুট উঠে এবং পরবর্তী মিনিটে 8 ফুট নামিয়। পড়ে ৷ 
এইভাবে সে কত সময়ে খুঁটির মাথায় পৌছিব? 

124. 1884 খৃষ্টাব্দের গলা জানুয়ারী দ্বিপ্ৰহরে একটি ঘড়ি ঠিক করিয়া 
দেওয়া হয়। ঘড়িটি 24 ঘণ্টায় 3 মিনিট 56 সেকেণ্ড ফাষ্ট চলে । আবার 
কখন ঘড়িটি ঠিক সময় দেখাইবে তাহা আসন্ন মিনিট পর্য্যন্ত নির্ণয় কর। 

[ মা. প্র. 1886] 

125. একটি আয়তক্ষেত্ৰ 18 ইঞ্চি পুরু ও 10 ফুট উচ্চ প্রাচীরে ঘেরা 
আছে। প্রাচীরের বহির্ভাগে ক্ষেত্রাটির দৈৰ্ঘ্য 36 ফুট এবং প্রস্থ 28 ফুট ৷ এ 
প্রাচীরের আয়তন কত ঘনফুট? 

126. একটি ঘড়ি 24 দিন পূৰ্ব্বে যে সময় 16 মিনিট স্লো ছিল আজ সেই 
সময় উহা 16 মিনিট ফাষ্ট হইয়াছে । আগে উহা কখন প্রকৃত সময় ঢল 
ছিল এবং আবার কথন প্রকৃত সময় দেখাইবে ? 

127. আধ মাইলের দৌড়ে খ 40 গজ এবং A75 গজ een ক 
দৌড়িতে আরম্ভ করিল। যদি তাহাদের গতিবেগ বরাবর একই থাকে এবং 
তাহাদের গতিবেগের অন্থপাত 23:22:21 হয়, তবে তাহাদের মধ্যে কে 
কত গজে জিতিবে? [ পা. প্র. 1928] 

128. এক ঝাঁক মধুমক্ষিকার $ অংশ sree এবং কু অংশ শিলিন্কী 
বৃক্ষে বসিল । উহাদের অন্তরের 3 গুণ ফুলে ফুলে মধু পান করিতে লাগিল ৷ 
অবশিষ্ট একটি মধুমক্ষিকা একটি মালতী ফুল হইতে মধু আহরণ করিতে লাগিল। 
কাকে কটি মুদিলা ছিল? [লীলাবতী J 


বিবিধ প্রশ্ন 249 


129. 40 ফুট দীৰ্ঘ ও 32 ফুট প্রশস্ত একটি চৌবাচ্চা হইতে 2400 মণ 
জল তুলিয়া লওয়| হইল। 1 ঘনফুট জলের ভজন 30 সের হইলে জলের 
গভীরতা কত কমিয়া গেল? 

130. 9000 টাকার একটি জাহাজ ধ্বংস হইয়| গেল। উহার $ অংশ 
ক-এর, $ অংশ খ-এর এবং অবশিষ্টাংশ গ-এর ছিল। জাহাজটি 5400 টাকার 
জন্য বীমা করা থাকিলে কাহার কত ক্ষতি হইবে? 

131. একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 173205 বর্গফুট ৷ উহার 
প্রতোক কৌণিক বিন্দুকে কেন্দ্র করিয়| এবং ত্রিভুজের বাহুর অর্ধেক ব্যসার্দ 
লইয়া তিনটি বৃত্ত অঙ্কিত করা হইল। এ বৃত্ত তিনটি ছারা সীমাবদ্ধ স্থলের 
ক্ষেত্রফল কত? _[ 7=3'14159 ] [ পা. a. J 

132. এক ব্যক্তি প্রথম বালককে তাহার টাকার অৰ্দ্ধেক অপেক্ষা 1 টাকা 
বেশি দিল এবং দ্বিতীয় বালককে অবশিষ্টের অর্দেক অপেক্ষা 1 টাকা বেশি 
দিল। এইভাবে 4 জন বালককে দিয়া তাহার 2 টাকা থাক্লি। প্রথমে 
তাহার কত টাকা ছিল? 

133, এক ব্যক্তি কতকগুলি দ্রব্য ক্রয় করিয়া $ অংশ 14% লাভে, ঠ অংশ 
173% লাভে এবং অবশিষ্টাংশ 20% লাভে বিক্রয় করিল | মোটের উপর 
তাহার শতকরা কত লাভ হইল? [এ. প্র. 1923] 

134, 14 ইঞ্চি পুরু কাঠের তক্তা দিয়া ঢাক্নাসমেত 4 ফুট দীর্ঘ, 3 ফুট 
বিস্তৃত ও 2 ফুট উচ্চ একটি বাক্স প্রস্তুত করা হইল। তক্তার আয়তন কত? 

135.. এক ব্যক্তি 1 আনায় 2টি, 1 আনায় 3টি এবং 1 আনায় এটি দরে 
সমান সংখ্যক লেবু কিনিল। সমস্ত লেবু 2 আনায় 5টি দরে বিক্ৰয় করিয়া 
তাহার 7 আনা লাভ হইল। সে প্রত্যেক প্রকারের কয়টি করিয়া লেবু 
কিনিয়াছিল? 

136. ?টা ও ৪টার মধ্যে একটি ঘড়ির মিনিটের কাটা 15 মিনিট-ঘর 
পিছনে সরাইয় দেওয়ায় কাটা দুইটি একত্রে মিলিয়া গেল | কাটা! দুইটি আবার 
যখন মিলিত হইবে তখন প্রকৃত সময় কত? [সি. সা.] 


250 পাটীগণিত [ প্রশ্নমালা 70] 


137. একটি 36 গ্যালন-পিপা ম্াপূর্ণ ছিল । উহা হইতে 3 গ্যালন মদ্য 
বাহির করিয়া জল ঢালিয়! পিপাটি পূর্ণ করা হইল। দ্বিতীয় ও তৃতীয় বার 
এরূপ করা হইল। তখন এ পিপায় কত গ্যালন মদ্য থাকিল? 

'_* 138, 40 জন পুরুষ, 60 জন স্ত্রীলোক কিংবা 80 জন বালক 6 মাসে 
একটি কাজ করিতে পারে | 10 জন পুরুষ, 10 জন স্ত্রীলোক ও 10 জন বালক 
একত্রে উহার অর্ধাংশ কতদিনে করিবে? 

139. এক ব্যক্তিকে সময় জিজ্ঞাস! করায় সে বলিল, “দুপুর হইতে এখন 
পৰ্য্যন্ত সময় এখন হইতে মধ্যরাত্রি পর্য্যন্ত সময়ের &1” এখন সময় কত? 

140. একজন পুরুষ ও একটি বালক 15 দিনে যে কাধ্যটি করে, 7 জন 
পুরুষ ও 9 জন বালক তাহা 2 দিনে করিতে পারে । একজন পুরুষ কিংবা 
একটি বালক উহ! কতদিনে করিবে? [ পা. প্র. 1931] 

141. গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল ব্যাসের বর্গের 31416 গুণ এবং পৃথিবীর 
ব্যাস 8000 মাইল। ভারতবর্ষের ক্ষেত্রফল 1350000 বৰ্গমাইল হইলে, উহা! 
পৃথিবী-পৃষ্টের কত দশমিকাংশ ? [ এ. প্র. 1900] 


142. 100 গজ পরিধিবিশিষ্ট একটি বৃত্তাকার পথের একই স্থান হইতে 
একই সময়ে ক, খ ও গ একই দিকে চলিতে আরম্ভ করিয়া প্রতি সেকেণ্ড 
যথাক্রমে 21, 19 ও 178 ফুট চলিতে লাগিল। তাহারা পুনরায় ,কত. সময় 
পরে ও কোথায় প্রথম মিলিত হইবে? 

143. 3 জন পুরুষ ও 5 জন স্ত্রীলোক ৪ দিনে যে কার্য করে, 2 জন পুরুষ 
ও? জন বালক তাহা 12 দিনে করে। 13 জন পুরুষ, 15 জন স্ত্রীলোক 
ও 14 জন বালক একত্রে এ কাৰ্য্য কত দিনে করিবে ? [বো. প্র.] 


144. একটি চৌবাচ্চায় দুইটি নল আছে। প্রথমটি দ্বারা উহা 48 মিনিটে 
পুর্ণ হয় এবং দ্বিতীয়টি দ্বারা উহা 1 ঘণ্টায় খালি হয়। পর্যায়ক্রমে 
এক একটি নল 1 মিনিট করিয়া খুলিয়া রাখিলে কতক্ষণে চৌবাচ্চাটি 
পুর্ণ হইবে? 


বিবিধ প্রশ্ন 251 


145. চাউলের দর টাকায় 7 সের হইতে 10 সের হওয়ায় এক গৃহস্থের 
মাসিক ব্যয় 31 টাকা ৪ আন! হইতে 30 টাকায় দাড়াইল। গৃহস্থের মাসিক 
চাউল-খরচ কত? [ মা. প্র. 1873 ] 

146. এক ঠিকাদার 10ই মার্চ সোমবার সন্ধ্যায় চুক্তি করিল 31শে 
মার্চ সন্ধ্যায় একটি কাৰ্য্য সম্পন্ন করিবে | সে 1]ই মার্চ পরাতে এ কাজের জন্য 
9 জন লোক নিযুক্ত করিল এবং 25শে মার্চ সন্ধ্যায় দেখিল কাজটির ত অংশ 
হইয়াছে । এখন আর কয়জন অতিরিক্ত লোক নিযুক্ত করিলে যথাসময়ে 
কাজটি সম্পন্ন হইবে? লোকগুলি শনিবার অৰ্দ্ধেক কাজ করে এবং রবিবার 
কাজ করে না। [ ক. প্র, 1935] 

147. 10 ফুট উচ্চ একটি আলোকদণ্ড হইতে 1 গজ দূরে 5% ফুট উচ্চ 
এক ব্যক্তি দাড়াইয়া আছে। তাহার ছায়ার দৈর্ঘ্য কত? 

148. এক ব্যক্তি 5% লাভে 60টি এবং 15% লাভে 90টি বলদ বিক্রয় 
করিল। সে যদি সমুদয় বলদ 10% লাভে বিক্রয় করিত, তবে 75 টাকা কম 
পাইত। একটি বলদের ক্রয়মূল্য কত? 

149. একটি মাঠের ঘাস প্রত্যহ সম-পরিমাণে বৃদ্ধি পায়! 30টি গরু 
80 দিনে এবং 36টি গরু 60 দিনে এ মাঠের ঘাস খাইতে পারে। কয়টি গরু 
45 দিনে ও মাঠের ঘাস খাইতে পারিবে? [ ক. প্র. 1945] 

150. ক ওখ নামক ছুই স্থানের ব্যবধান 15 মাইল। এ ছুই স্থানে 
কয়লার মণ যথাক্রমে 9 আনা! 6 পাই ও 8 আন! 6 পাই এবং কয়লা আনিতে 
মাইল পিছু প্রতি মণের ভাড়া 6 পাই । ক ও খ-এর মধ্যে কোন্‌ স্থানে 
থাকিয়। ক বা খ হইতে কয়ল| কিনিলে সমান খরচ পড়িবে? 

151. 1904কে cat দুই অংশে বিভক্ত কর যেন তাহাদের গ. সা. গু. 
ও ল. সা. গু. যথাক্রমে 28 ও 32340 হয়। [ অক্সফোর্ড ] 

152. এক ব্যক্তি 800 টাকায় একটি ঘোড়া ও গাড়ী বিক্রয় করায় 
ঘোড়াটিতে 10% ও গাড়ীতে 20% লাভ হইল। সে ঘোড়াটি 15% এবং 


252 পাটীগণিত [ প্রশ্নমাল৷ 70 ] 


গাড়ীটি 25% লাভে বিক্ৰয় করিলে পূৰ্ব্বাপেক্ষা 35 টাকা বেশি পাইত | 
গ্রত্যেকটির আসল মূল্য কত? [ আই. পি. এস. 1940 ] 

153. একটি মাঠের ঘাস প্রতিদিন সমহারে বুদ্ধি পায়। 10টি গরু 
20 দিনে কিংবা ৪টি গরু 35 দিনে এ মাঠের ঘাস খাইতে পারে। (ক) একটি 
গরু 1 দিনের বদ্ধিত ঘাস কতদিনে খাইবে? (খ) একটি গরু মূল ঘাস 
কতদিনে খাইবে? (গ) 12টি গরু এ মাঠের ঘাস কতদিনে খাইবে ? 

754. 120 মাইল দীর্ঘ রেলপথের দুই প্রান্ত হইতে একখানি যাত্ৰীগাড়ী 
ও একখানি মালগাড়ী ছাড়িয়া মধাপথে মিলিত হইল। যদি মালগাড়ীটি 
1 ঘণ্টা পুর্বে যাত্রা করিয়া ঘাত্রীগাড়ীর $ বেগে চলিয়া থাকে, তবে প্রত্যেক 
গাড়ীর গতিবেগ কত? [সি.সা.] 

155. কোন পরীক্ষায় উত্তীৰ্ণ হইতে ন্যুনপক্ষে যত নম্বরের প্রয়োজন 
হয় রাম তাহা অপেক্ষা 10% কম পাইল এবং হরি রামের অপেক্ষা 11% কম 
পাইল। যদু যদি উহাদের নম্বরের সমষ্টি অপেক্ষা 415%% কম পায়, তবে সে 
পরীক্ষায় উত্তীৰ্ণ হইবে কিনা নিৰ্ণয় কর। 

156. প্রতিদিন 10 বস্তা করিয়া 3 দিনে 30 বস্তা চাউল কিনিতে 480 
টাকা লাগিল। যদি তিন দিনের চাউলের দরের were 1:2: 3 হয়, তবে 
প্রতিদিনের প্রতি বস্তার মূল্য কত? [ মা. প্র. 1876 ] 

157. কোন মাঠের ঘাস প্রতিদিন সমভাবে বুদ্ধি পায়। 70টি গরু 
24 দিনে এবং 30ট গরু 60 দিনে & মাঠের ঘাস খাইতে পারে। (1) কতগুলি 
গরু 96 দিনে এ মাঠের ঘাস খাইবে ? (2) 1 দিনের বৃদ্ধি একটি গরু কতদিনে 
খাইবে ? (3) একটি গরু মূল ঘাস কতদিনে খাইবে? (4) 20টি গরু কত 
দিনে ওঁ মাঠের ঘাস খাইবে ? 

158. এক ব্যক্তি প্রতি গ্যালন খাটি দুগ্ধ 11 পেন্স দরে ক্রয় করিয়া 
উহাতে জল মিশাইল এবং জলমিপ্রিত qa গতি কোয়ার্ট 38 পেল দরে বিক্রয় 
করিয়া 50% লাভ করিল। সে ছুগ্ধে কি অনুপাতে জল মিশাইয়াছিল? 


বিবিধ প্ৰশ্ন 1253 


159. জলের ভিতরে টিনের ওজন কু অংশ এবং সীসার ওজন $5 অংশ 
কমিয়| যায়। টিনমিশ্রিত একখণ্ড সীসার ওজন বায়ুতে 270 পাউণ্ড এবং জলে 
240 পাউণ্ড হইল । ওঁ টিনমিশ্রিত সীসাখণ্ডে কত ওজনের টিন ও সীসা 
আছে? [ যু, প্র. 1995 ] 

160. তিনটি ঘণ্টা যথাক্ৰমে 12, 15 ও 28 সেকেণ্ড অন্তর বাজে। 
দুরবন্তী একব্যক্তি যখন অন্ততঃ দুইটি ঘণ্টা একত্র বাজে তখন ঘণ্টাধ্বনি শুনিতে 
পায়। abl তিনটি প্রথম একত্রে বাজিবার পর 7 মিনিটে লোকটি কতবার 
ঘণ্টাধ্বনি শুনিবে ? 

161. ক প্ৰাতে?টায় সাইকেলে কলিকাত| হইতে রওনা হইয়া প্রাতে 
11টায় ব্যাণ্ডেলে পৌহিল। খ একই সময়ে ব্যাণ্ডেল হইতে মোটরে রওনা 
হইয়া পথিমধ্যে উভয়ের সাক্ষাৎ হইবার 20 মিনিট পরে কলিকাতা পৌছিল। 
খ কখন কলিকাতায় পৌছিয়াছিল ? [প. ব. বৌ. 1954 (Addl.) ] 

162. তীর হইতে 20 মাইল দূরে কোন জাহাজের তলদেশে একটি ছিদ্র 
হইল । এ ছিত্র দিয় 48 মিনিটে 18 টন করিয়।.জল প্রবেশ করে, কিন্তু ঘণ্টায় 
8 টন করিয়া জল পাম্পের সাহায্যে বাহির করিয়! দেওয়া হয়। 728 টন জল 
জাহাজটিকে ডুবাইয়| দিতে পরে | জাহাজখানিকে ঘণ্টায় কত বেগে চালাইলে 
উহা! ঠিক ডুবিতে আরম্ত করিবার সময় তীরে পৌছিবে? 

163. একটি ঘরের দৈৰ্ঘ্য প্রস্থের অনুপাত 6: 5 এবং প্রতি বর্গফুটে 
12 আন! হিসাবে উহার মেঝে পাকা করিতে 90 টাকা ব্যয় হয়। প্রতি বর্গফুটে 
10 আনা হিসাবে উহার দেওয়ালগুলির বাহিরের দিক চুণকাম করিতে 
314 টাকা 11 আনা ব্যয় হয়। এ ঘরের উচ্চতা 11 ফুট এবং উহাতে 
68 ফুট»3$ ফুট মাপের 2টি দরজা ও 5 ফুট »3 ফুট মাপের 3টি জানালা 
আছে। দেওয়ালগুলির বেধ কত? [ প. ব. বো. 1954 (Addl.) ] 


164. দুইটি সহরের মধ্যে টেলিফোনসংযোগ করিতে যে ব্যয় হয় তাহার 
কতকাংশ নির্দিষ্ট এবং অবশিষ্টাংশ দূরত্বের অন্থপাতী। যদি 5000 গজ দূরত্ব 


254 পাটীগণিত [ প্রশ্নমালা 70] 


হইলে 3600 টাকা এবং 2800 গজ দূরত্ব হইলে 2500 টাকা ব্যয় হয়, 
তবে দূরত্ব কত হইলে 4000 টাকা ব্যয় হইবে? 

165. গতকল্য দুপুরে ক ও খ ঘড়িতে যথাক্রমে 11.55 (পূৰ্ব্বাহব ) 
ও 0.2 (অপরাহ্ণ ) সময় দেখা গেল। ক গতকল্য রাত্রি 9টায় এবং খ অদ্য 
প্রাতে €টায় প্রকৃত সময় দেখাইয়াছিল। কখন উভয় ঘড়িতে একই সময় দেখ! 
গিয়াছে এবং মে সময় কত? [ প. ব. বো. 1954 (Addl.) | 

166. 3, 4, 2, 5 এই অঙ্ক চারিটি দ্বারা যে সকল সংখ্যা গঠিত হইতে 
পারে তাহাদের সমষ্ট কত? একটি সংখ্যায় কোন অঙ্ক দুইবার থাকিবে না। 

167. 26, 39 ও তৃতীয় একটি সংখ্যার গ. সা. গু. 13 এবং ল. সা, গু. 
390 হইলে, তৃতীয় সংখ্যাটি কি কি হইতে পারে ? 

168. দুইটি স্থানের দূরত্ব 40 -মাইল। মানচিত্রে এ দূরত্ব 25 ইঞ্চি 
দ্বারা দেখান হইয়াছে | ওঁ মানচিত্রে একটি জেলার আয়তন 2475 বর্গ ইঞ্চি 
হইলে, উহার প্রকৃত আয়তন আসর বর্গমাইলে নির্ণয় কর | 

769. কোন কাধ্য 35 জন লোক 45 দিনে সম্পন্ন করিতে পারে। 
তাহারা কাধ্য আরম্ভ করার পর প্রতি 15 দিন অন্তর 7 জন করিয়া কাধ্য ত্যাগ 
করিয়া গেলে কত দিনে কারি সম্পন্ন হইবে ? [সি সা.] 

170. একটি খনি জলপ্লাবিত হইল এবং সমহারে উহাতে জল প্রবেশ 
করিতে থাকিল। 62 জন লোকে 40 দিনে কিংবা 107 জন লোকে 22 দিনে 
পাম্প করিয়া উহাকে জলশূন্য করিতে পারে। 227 জন লোক পাম্প করিলে 
কত দিনে উহা জলশূন্য হইবে ? 


— 


০০ 


_ শলাভীললৈভ 


উত্তরমাল! 
প্রশ্নমাল| 1 

6903145937 2 376, 244 8. 101798 4. 144 
543 6. 1266000 7. 6480 8. 57980 
5° 10. 723 11. ভাজক 234 লিখিয়াছিল 
875 টা. 18. 51 14. 60 15. 723281 
99855 17. 100083 18. 10017 
635 এর স্থানে 685 20. ক 18, খ 57, গ 33 
ক 55 টা, খ 79 টা, গ 2] টা.১ 22. 18, 49 
পিতার 55 ব., পুত্রের 80 ব. 24. F454, খ 24 ব. 
9 ফুট 26. 74 27. 39 28. 2961 


গুণক 807 30. 517, 105, 97. 
(1) ২য় সারি 7, 5; ৩য় সারি 8, 5,6,5; st সারি 4, 9, 9, 1; 
শেষ সারি 5, 3, 4+ (2) 4,6; 5; 2,1; 2 

WIT ও গুণক যথাক্ৰমে 830745 ও 23 অথব| 276915 ও 69. 

A=2, B=1, 0=7, D=4, P=8, Q=6, R=5, S=9. 

(1) ভাজ্য 5868, ভাজক 345 ; (2) ভাজ্য 239863, ভাগফল 728 ; 
(8) ভাজ্য 51731, ভাজক 716. 


প্রশ্নমাল। 1 (a) 
মৌলিক, কৃত্ৰিম, মৌলিক, কৃত্ৰিম, কৃত্ৰিম, কৃত্রিম, মৌলিক, কৃত্রিম, 
কৃত্রিম, মৌলিক, কৃত্রিম, কৃত্রিম | 
হা, হা, হা, না, না। 8. প্রথমটিতে 1, 4 7; দ্বিতীয়টিতে 1, 4,7; 
তৃতীয়টিতে 2, 5, 8; শেষটিতে 2,5,8 4 1,5; 5. 8,7; 
197 ; 7. 270, 207, 702, 720, 279, 297, 729, 792, 927, 972 ; 
11, 13; 9. 5; 10. (ক) 2 (a) 4 


উ-1-_ সু 


2011. পাটীগণিত 


প্রশ্নমাল| 1 (b) 
1. 106 2. 45 3. 4 4. 58৪ উট. 247 
6. 46 7 504", 8.5 9. 6 পাই 
10. 1 শি. 3 পেন্স 11. ৪ ভোলা 12. 8 ইঞ্চি 
13. 2 গ. 2 ফু. ৪ ই. 14. 26 সে. 15. 13 হন্দর 
16. 6 শি. 4 পেন্স। 
প্রশ্নমাল। ! (e) 
4. 2876 2. 2310 3. 1008 4. 3600 
5. 9828 ৪. 1152 7. 30240 8. 163020 
9. 56700 10. 5916 11, 3954 টা. 6 আনা * 
12. 637. 28 সে. 18. 180 গজ 14. 7834. 12 মি, 
15. 288.7% 16. 29 গ. 2 ফু. 9 ইঞ্চি। 
গ্রশ্মমাল। 2 
[471 71১12. 828 8. 760i. 3 আ. 6 পাই 
4. দ্বিতীয়টি 5. 800 6. 11 ইঞ্চি 7. 38 
s H 9. 44. 4 গণ্ডা 10. 8 দিন। 
[2]-1. 999949 2. 8% 8. 108 বার 
4. 506 টা. £ আ. 5. 964 বার 6. 1519 টা. 3 আ. 6 পাই 
7. 1009 8. 1498 9. 44টা. 


10. যথাক্ৰমে 246 টা.» 174 টা. এবং 1801. পাইবে। ? 
[$]--1. 10191 2 129) 8 9000 গজ 4. 5পে.1ফা. 


5. 912912 6. 385 7. 100800 

8. 1744 মগ 21 সে. 4 ছ. ও 31. মণ ৪ সে. 19 ছ. 

9. 2h পয়সম| লোকসান 10. 24টি পয়সা, 19টি ডবল পয়সা | 
[4]. 56টি 2. 86 8. 644d. 4. 4৪ জন 

5. 818 টা. 6. 24746, 24361 7. 108 


8. 2 টাঁক। 9... T5835 10. 24 টাকা। 


উত্তরমালা 3 


[5]-1. 497 2. 17315 8. 1% 
4. 78 টা, 10 জন yee 6. হা 
7. 8 টা. 10 আ. ৪ পাই 8. 99 টা. 5 আ. ৪ পয়সা 
9. ক এর 45 বৎসর, খ এর 94 বৎসর 10. 48টি। 

[6 ]—1. 10801 2 46 টা. 19 আ. 16 গণ্ডা 8. 2,5, 10, 
19, 8৪, 95, 190 4. 3898°07 5. 8 দিন- 
6. রামের 15, হরির 45, মধুর 85 7. IIE 
8. ঘোড়া ওটি, গরু 16টি 9. 49853 টা. 10. 6 

[7}-1. 79 2. 14364 3. 8 দিন. 
4. ক 198 টা. 2 আ.. 2%, খ 997ট|. 3 W. 3 পা, গ 396টা. 4আ. 4 পাই 
5. 60টি ঘোড়া, 40টি গরু 6. 16 পা. 6 শি. ৪4 পেন্স 
7. 947 টা, ৪ আন৷ 8. ৪9 মিনিট 9. ৪ টাকা 10. 24 সের। 

[৪]-1. 100087 2. 13} দিন. 8. 48 গ্যালন 
4. 4350. 5. 2876 ই. 6. 16 জন 7. 48 দিন 
8. 78 9. 10টি 10. 106টি মোহর, 49টি টাকা ও 64টি দুয়ানি। 

[ 9141. 17600 | 2. 27859333, 


8. পু. 660 টা. 3 আও স্ত্রী 880 টা. 1 আ. এ পয়সা, বালক 110 টা. 9 পয়সা 
4, 61 গ. 1 ফু. এ ইঞ্চি. 5. 7830 6 8ট1.129আনা 7. 3$ 
8. 4675572 9. ক 48টি, খ ৪0টি 10. 57980000. 
[10 ]-1. 858 টা. 8 আ. £পাই 2. হা 3. 7515 
4. 8৪% ছটাক 5. & টা, 13 আ. 11 পাই 6. 367 7. 1200. 
8. ক16টা.8৪আ.খ19টা.6 আনা 9. 93,4,6,8,9 10. ?টি। 


প্রশ্নমাল৷ 3 
1. 39 2. 245 ১1 47148 
5., 9875 6. 2887 7. 10080 8. 1011 


9. 9920, 10168 10. 117 11. 42504 


4 পাটীগণিত 


12. 6মি. 18. 14 ছ. 14. 11 আনা মূল্যের মুদ্রা 

15. 99960 16. 10032 17. 89 ফু. ৪ ই. 18 না 

19. 7 20. 118 21. 815 ও 378, 315 ও 411, 

878 ও 441, এবং 315, 878 ও 441 22. 1 শি. এ পেন্স 
28. . 90150 24. 8143, 23704543 25. 17273 

26. 13711 27. 2,3, 6, 7, 14, 21, 42 

28. 2 জোড়া; 101 ও 1111, অথব| 505 ও 707 

29. 97 ও 776, 194 ও 679, 388 ও 485 

30.. 189 ও 2376, 964 ও 1188 31. 81 ও 372, 98 ও 194 


82. 16 ও 448, 64 ও 112 88. 86 ও 360, 72 ও 180 
84. 121 85. 1012 86. 26 87. 58 88. 5040. 
প্রশ্নমাল| 4 
1. 84 PRY HOTEL ST] 4. 53 5. 6% 

6 1518 Toka ery 9. 28 10. 108 

11. x5 12. Io 18. 182 14. Insc 15: 4 
16. 33 17- 1849 18. 1 19. 6% 20. 4 
1 22. 7} 28. $ 
প্রশ্মমাল। 5 

1. 103 2. 1} 8. 2} 4. এর „5 484 
6. 6 7. Tt 8. $$ 9. 0 10. 2 
11 12. 7 18. 938%; 14.. 1883 16. 2 
16. 25 [রর 15৭ 19. একতা 20. 32 
21. 28, 22. 9% 23. 1 24. ৬ 25. 35 
26. 5 27. 4 কা ETT A i 30. 2 
$1. 32 32. 14 38. 18 34. 14 35. 9 
86. 37 ৪৫73 88. 292 39. 9 40. gs 

Te 

ফু 


om 
J 

ae 
Io 

m 


উত্তরমালা 


tr ঠিলা দু ae Eg BOOMS Bia I a RAAT 
$` 17o ৩387; বু. 11827 90, 7. 
15 22.0 24: 
প্রশ্নমাল। 7 
vr 2 4 8. ts ১8778170017 
TE 7. as 8. so 9. wo ফুট 
কত মণ বা! 14 CA I 
প্রশ্নমাল! ৪ 
|} 2r t 13.) 108 4°62 ৮১194 
99; 7. 44 8. 112} গজ 9. 10 সেকেণ্ড 
পু 11, 2174 ফুট 12. 20 টাকা। 
প্রশ্নমাল। 9 
192 গ. 2. 200 পে. 8. 1925. 4. 180 ই, 
840 সে. 6. 108c% 7% 144 ফা, 8. 30 কো. 
289 পয়সা 10. 4968 ছ. 11. 232 টা, 12. 14 সভা. 
$3%5 টা. 17. ঠি মণ & AGS মা, 16. 740. 
ts মণ 18. 78h. 19. 16$ টা. 20. 1055 ঘ, 
1 টন 2 কো. 4 পা. 22. 19 পা.? শি. 6 পে. 
16 টা. 10 আ. 8 পা. '_ 24 & মণ 1 সে. 9 ছ. 3 তোল! 
17 গ. ফু. 6 ই. 26. 7%. 16 মি: 40 সে. 
4 টা: 4 আ. 4 পাই 28. ৪ পা. 1? শি. 3 পে. 2 ফা. 
91 গ. 1 ফু. 9 ই: 80. ] মণ সে. 1] ছ. 
88 দিন 8৪. ৪টা, 88. 9 মণ ৪ সে. 34. 6 টন 
23 টা. 4 আ. 9 পা. 86. 18 টা. 13 আ. 6$ পা. 
3 টা. 14 a. ৪ পা. 88. 99 ম. ? সে. 6 ছটাক 
89 গ. এ ফু. 4y ই. 40. 9 ব. 136 দিন 18 ঘ, 80 মি. 
8 A. 9 শি. 6? পে. 42. ] ম. 39 সে. ছ. 84 তোলা 
15 টা. 2 আ. 4পা. 44. 15শি.6পে. _ 
5 ft. 4 পে. 46. 5 পা, 18 শি. 9 পে. 


পাটীগণিত 


দ্বিতীয় 48. প্রথম 49. দ্বিতীয় 
প্রথম 51. 2 পা. 15 শি. 5 পে. 
৪ আন| 58. 1ম. 16 সের 54, 15 হন্দর। 
প্রশ্নমাল৷ 19 
roa 2. ziv 3. sso 4. š 5. í 
$ 1 3 ঞ যঃ 9. i8 10. sz 
ৰ 11 88 5177: 15. 3 
1 17801 18. 0 19. 11% 
19 পা. 18 শি. 2 পে. 21. 15 শি 9 পেত 22. ge 
1 247 ২৪ REA 8758 
3 27. ] টা, 6 আ. 28. $9,161 
ty 30. 300061, xy. 
প্রশ্নমাল। 11 
Pw SOAs (Bare. 5১45, 14 5. & সের 
dr T g 802, 14; 9. 139; 5২10. 69 
1355 12. 14, 3% 18. 14. . 75. è 15. wo 


634,184. 17. 4,18. 18. 160051. 19. 40 
20 হাত , 21. 4205, 22, 180 বৎসর 28. 170 মী. 
৪ সের? ছ.. 25. 4 26. 9980 টা. 27. 176 ফু. 
167 টা, ] আ. 29, 14051. ৪90. 5600 81. 6 জন 
26 টাক| | 


প্রশ্নমাল| 12 
20856902 ‘2. 888°88086 3. 214481 
617271605 5. 15732997 6. 1107516 
63223072 8. 510001 9. ‘000666 


56994446 11. 326'362035 ‘12. 132293824 
00000620472 14. 57380625 15. 635936 
18 17.:0991 18. 2375 19. 345 
68 21. ‘18 22. 195 28. 2'345 


59000 25. ‘004 26. "003 27. 9'489 
"009 29. 20'303 30. "182 81. 2545 
19851. ৪88. ‘0086 34. 0754 35. "9307 
46894 87. 24, 328 89) ete 
2 41. 200% 42. 2°75 43. ‘008 
‘875 45. 43 46. 3175 47. ‘019 
"009 49. 49 চ0. 9'395 5L "775 
"727 53. 4:498 54. T416 55. 6'470 
9461 57. ‘70538 58. 94163 59. 466% 
71888 61. 13°75 62. "9 63. ‘000007 
80007 65. 560 66. ‘075088 67. ‘3845 
288 69. 09709, 85৪ 659,6590. 

প্রগ্নমাল। 18 
2'12 2. 0 3. 1 2202642 
“4 6. 2 1 30 4 
3'35 10. 3 টিপ , Deh 
19 ; 14." 0075. 15. 846 16. '4 
72 18. 71153 19. ‘857 
16666 21. 19485 22. 2 টাকা ৪ আনা 
7 পা. 10 শি. 24. 1. 

প্রশ্নমাল। 14 
প্রথমটি গ. সা. গু. এবং দ্বিতীয়টি ল. সা. গু. 
9, 49 2. “7, 42 8. 005, 75 
006, 3°6 LAB: 1038, 19 6. 02, 36 
04, 312 8. 0006, "18 9. ‘06, 54 
108, 110°4 11. :05 12. 12 মণ 
“48 14. 144 মিনিট 15. 504 টাকা। 


714 2 
91281 

1'4286 10 
31707 914 
69333 18 
1'333 22 
"2941 26 
Ż 

ib A 
03 10. 
127 14. 
32088 18. 
৭1059615381 
048 25. 
4326183 29. 
671498 ৪38. 
216 87. 
"238095 41. 
03142857 

+ 2 $ 
aes 7. 338 


088 
1627 
22. 702 

‘0015 6. 
7884615 30. 
104878 84. 
10081 88. 
29857] 42. 
44. 10121488571 


rotā 


1098 


Staten 17 


7 


3. 
8. ir 


Hj 


932°78 ' 


48780 


21571428 


ola 
olto ৩৮ 


ol 


4, 1417 


8. 
12. 
16. 


20. 
24. 


27. 
81. 
35. 
39. 


"956 
2°9412 
0429 
267 
3°14159 


3:16 
‘318 
40588 
‘O117 
19586 
02477 
197916 
3009 


45. 7:08 


7 
10. $50 


3 
k 


12. 
16. 
19. 
21. 
28. 
26. 
28. 
30. 
32. 
84. 
35. 
38. 
41. 
44. 


3 পা. 16 শি. 4°29 পে. 

68 টা. 3 আ. 1: পা. ৪6. 
51. টা. 14 আ. 8৪ পা. 89. 
3 টা. 4 আ. 1:46 পা. 42. 
৪ টা. 6. আ.9 পা. 45. 


135 12. 10%; 18. 925 14 129580 15. soov 
Tis 17. 6238802 is. 2 19) 42 
tose 21. vedo 22. qs 28. 3$ 24. 90 
Tss 26. 10252 27. 85% 28 324% 29. 332 
dosto 8, 1, Fs 31. 009 32. 8 83. ‘375 
it 85. 633403. 
SATT 18 

(ক) 198 গ. (খ) 24 ই. + (a) 10 সে. 

(ঘ) 180 পে. (ঙ) 210 মি. (6) 7% 
752. 2. 3048 পে. 8. 4352 ছ. 4, 98%. 
15750 সে. 6. 199 আনা. 7. 1015 পা. 
578:44 পা. 9. 8736 পে. 10. 480 পাঁ 11. 2400 পে. 
115636 ফা. 18. 9000 ছ.. 14. 1008 ই. 15. 5400 সে. 
60 কো. 17. 4টা. এ আ. 18. 6 ম. 9 সে. 9 & 3 তোলা 
17 মা. 816 গ. 2 ফু, £8 ই. 20. 6 পা. এ শি. 6 পে. 
ঠ ট. ৪ হ.]. কো. 9 পা. 5'ঠ আউন্স 22. 3 ব. 1 মা. 24 দিন 
$ ম.80 সের 24. ৪ গ. | ফু. 25. 8 শি. 6 পে. 
৪টা.৪ আ. ` 27. 3 আ.6 গণ্ডা 1 কড়া 
28 টা. ৪ আ. 18 পাই... : ৪9. 35 সে. 10 ছটাক 
14 শি. 4 পে. 1:06 ফা. 81. 44গ.] ফু 
80 ঘ. 45 মি. 80 সে. 88. 15 টা. 5 আন! 


৪ ম. 16 সে. 1'8 ছ. 87. 34.38. 
9 টা, 10 আ. 12 পা. 40. 9'8 পে. 

৪ পা. 1 শি. 
দ্বিতীয়টি বৃহত্তম ও তৃতীয়টি ক্ষুদ্রতম | 


43. 4 পাউণ্ড 


10 


পাটীগণিত 
প্রশ্নমাল। 19 


2°3177085 টা. 2. 
41°25 পা, 5. 
6'5 গ., 0190973 টা. 8. 
4°15 টন, 490625 টা, 11. 
"088 14. '015625 
00416 18. 047619 
0005681 22. "15 
4টা, 11 আ. 7 পা. 

৪ ম. 6 সে. 10'ছ. 3 comi 
6 গ. 5 ই. 80. 
19°70833 82. 58 
"088 86, '86 
049875 40. 
"86 44. 6 


23125 টা, 3. 
11328125 টা. 6, 
9'305859375 ম. 9. 
5'39375 “1. 10. 


28. 


5°71875 টা, 
4'068 পা. 
80041 ঘ. 
"0695 

05 16. ‘088 
00027 20. 0015625 
40625 24. *1725 

গ পা. 6 শি. 8 পে. 3 ফা. 


13 ঘ. 14 মি. 19 সেকেণ্ড 


108 পা. 13 শি. 5 পে. 3 ফা, 
83. 5 84. 


‘001186 


87. "10416 88. "15695 


‘1465 


41. "34875 42. 
45. +41 571428 46. ‘8. 


665 


প্রশ্নমাল। 20 


(ক) 162 টা, ৪ আ. 
(3) ৪4 ম. 59 সের 
(গ) নী (ঘ) হার 
1462 টা. 2 আ. 

578632 টা. 7 আ. 6 পা. 
251 পা. 9 শি. 6 পে. 
191 টা. 2 আ. ৪ পাই 
1566 মণ 22 সের 

41 মণ 10 সের. 14. 
195 টা, 5 আ. 4 পাই 


() 
æ) 
(৬) 


34 পা. 


130 পা. (গ) 210 টা, 
63 গজ 2. (ক)হা, $ (খ) না! 
না (চ) 2,3 (ছ) হী, বত 
4. 521 টা, 19 আ. 6 পা. 
6. 173 41.8 শি. 
. 45531 পা, 11 শি. 3 পে. 
10. 162 পা. 14 শি 73 পে. 
12. 1919 টা. ৪ আ. 10 গণ্ডা 
eft. 15 1759 গ- 1% 
17. 3816 টা. 10 আ. ৪ পাই 


T. 


18. 
20. 
22. 
24. 


11. 
13. 
15. 
17. 
19. 


21. 


23. 
25. 
27. 
29. 
৪1. 
33. 
* 35. 
37. 
39. 


O N ga ৬০ ৮৯ 


1355 পা. 4 শিলিং 
153]. 14 আ. 8 গণ্ডা 
672 টা. 13 আ. 74 পাই 
1571 পা. 9 শি. 3 Fl. 


প্রশ্নমাল। 


104 টা. 15 আ.1% পাই 
৪ টা. 19 আ. 1 গ. 1 কড়া 
992 টা. 4 আ. 6 পাই 
158 টা. 1 আ.? গ. 2 কড়া 
1935 টাকা 

44 পা. 17 শি. 10৬ পে. 
12 টা. 14 আ. 1:6 পাই 
133 টা. 3 আ. 1 পয়সা 
467 টা. 10 Sl. 64 পাই 
8 ম. 34 সে. 10 ছ. 2 কীচ্চা 
442 টা. 7 আ. 74 পাই 
78 টা. 2 আ. ৪ গ. 3 কড়া 
3 পা. 14 শি. 64 পে. 

2 পা. 15 শি. 114 পে. 
917 টা. 10 আ. ৪ পাই 

31 টা. 16 আ. 8 পাই 

19 পা. 15 শি. 114 পে. 
1689 টাঁকা ৪ পাই 

41 পা. 5 শি- 6 পে. 

59 টা. 7 আ. 104 পাই 


11 


8591 পা. ৪ শি. 54 পে. 
1132 পা. 10 শি. 103 পে. 
7 পা. 15 শিলিং 

4130 টা. 19 আনা। 


202 টা. 2 আ. 63 পাই 
9909 টা. 9 আ. 4 পাই 

16 টা..6 আ. 543 পাই 
1789 টা. 6 পাই 

97 পা. 8 শি. 5 পে. 

978 টা. 15 আ. 64 পাই 
905 পা. 8 শি. 34 পে. 

60 টা. 1 আ. 113 পাই 
5953 টা. 8 আন! 

35 টা. 6 পাই 

4926 পা. 14 শিলিং 1] পে. 
106 টা. 7 আনা 

545 টা.ঠ আনা 

410 টা. 6 আন৷ 

9385 টা. 5 আ.. 7h পাই 
52 পা. 15 শি. 6 পে. 

817 টা. 4 আ. 6£ পাই 

7 টাক! 8 আন৷ 

19 পাউণ্ড 63 পে. 

3289 টা. 6 আ. 944 পাই ॥ 


12 


পাটীগণিত 


প্রন্নমাল| 22 
88 বৰ্গগজ 2. 10 বর্গগজ ৪ বৰ্গফুট 
190 বৰ্গগজ 7 ব. ফু. 12 ব. ই. 4. 6 ব. গ. & ব. T 84 বর্গ ইঞ্চি 
69 ব. গ. 8 ব. ফু. 24 ব. ইঞ্চি 5. (ক) 9908 ব. গ. 
(ক) 15 কাঠা, 1 বি.11 কা. 8 ছটাক 


(A) 4 একর 8 ব. পো.; 6250 একর 7. 18 ফুট 

39 গজ 9. 19 ফু. ৪ ই. 10. 949 গজ 

6 ফুট 12. 30 ফু. 6 ই. 13. 66 গজ 14. 19 গজ 
189 ব. গ. 81 ব. ই. 16. 10 গ. এ ফুট 


95 গ. 1 ফু. 18. ঠগ ব. গ. ৪ ব. ফু. 96 ব্‌. ই., 19. 100% 
918 গজ 21. 45৪ ব.গ. 3 ব. ফু. 22. 35 টা. 7 আনা 


79 4. 4.74. ফু. 108 3. ই. 24. 75 ব. ফু. 

29700 টাকা 6. 11 গ. 1 ফু. 27. 28%, 14 ফুট 

60 ফুট 29. 7087 টা. ৪ আনা! 30. 16 গজ, 8 গজ 

2584 গজ 82. 198 ব.গ. ৪ ব. ফু, 88. ৪ গজ 

610 টাকা 35. 9694 ব. ফু. 98 টা. 10 আ. 8 পাই 

1094 87. 9 পাউণ্ড 88. 9B). 5 আ. 4 পাই 

94 ফু. 6 ইঞ্চি 40. 2364.7. 41. 88315 , 

78 ট]. 7 আনা . 48. 50 ফুট 44, 176 ব. গ. 

2 পা, 2 শি. 46. 1] ফু, 8 ই. 

4 টা. 9 আনা 48. 68 গজ। 
eaaa] 23 

17280 ঘনইঞ্চি 2. 190 ঘনহাত 3. 64 ঘনফুট 

1 ঘনগজ 10 ঘন ফু. 64 ঘন ই. 5. 5 ইঞ্চি 


34.9. 8ব,ফু,90ব.ই. 7. 97টি 


উত্তরমাল! 


24000 ঘনফুট, 5200 বর্গফুট 


9. 


185 4. গজ 1 ব. ফুট 96 ব. ইঞ্চি 
17 ঘন গজ 21 ঘন ফুট, 48 ব. গজ 68 ব. ফুট 
£ ঘ. গ. 25 ঘ. ফু, 19 ব. গ. ৪ ব. ফু, 16 ব. ই. 
498 ঘনফুট, 16 ব. গজ ? ব. ফুট 16 ব. ইঞ্চি 
89 ঘ. গজ, 70 ব. গজ 6 ব. ফুট 15. 10 ঘ.গ. 96 ঘ. ফু. 519 ঘ. ই. 


13 


1 ঘন গ. 1 ঘন ফু. 1040 ঘন ই. 


9এফু4ই. 1%. 4 ফুট 18. 4$ ইঞ্চি 19. এ মণ 
3 ইঞ্চি 21. 10000 ঘনগজ 22, 100% ফু 
18 ব. গ. 4 ব. ফু 24, 60 ফুট 25. 6480 
18 ঘ, ফুট 27. ৪ ঘ. ফুট 28. 3 ইঞ্চি 
18 ঘ. গ. 96 ঘ. ফুট 80. 6 ফুট। 

প্রশ্নমাল| 24 
(ক) 15 আনা (খ) ] টা. ৪ আ, (গ) 96 দিন (ঘ) এদিন 
(6) 45 দিন (5). 16 দিন 2, 89 টা. 5 আ. 10 গণ্ডা 
গ টা, 8৪ আনা 4, 18 দিন 5. 25faa 6. 10 দিন 
14 ঘণ্টা 8. ৪ দিন 9. 283 টা. ৪ আনা 
48'জন 11. 49 মাইল 12. গঠ ঘণ্টা 18. 19 ম. 0 সে, 
18 দিন 15. 16 দিন 16. 916 জন 17. 15 জন 
88 দিন 19. 12 দিন 20. 10 দিন 21. 16 জন 
86 দিন 28. 90 দিন 24. 90 অন 25. 90 দিন 
412 দিন 27. 80 দিন 28. 16 দিন 29. 49 টাকা 
9 দিন 81. ৪8টি 82. 1894 33. 9 ঘণ্টা 
32 দিন 385. 1400 টাক| 86. 100 জন 87, 3300 জন 
13} সপ্তাহ 39. 12 দিন 40. 90051. 41. Sef দিন 
14 সপ্তাহ 48. 890 বার 44. 940টি 45. 21 টাকা 


82 টাক| 47. 48 দিন। 


14 পাটীগণিত 
প্রশ্নমাল। 25 
1, (1) 3 (2) & (3) 108 দিন 
(4) 4দিন (5) 24 দিন (6) ৪ ঘণ্টা 
2, 22 দিন 8. 33%, দিন 4. 19 দিন 
5. ৪দিন; ক 24 দিন, 417% faa, গ 40 দিন 
6. এদিন; কঃখঠ$, tx 7. 10 দিন 8. 33% ঘণ্টা 
9. 6দিন 10. 8 fer 11. ৪0 দিন 12. 12 ঘণ্টা 
18. 1949. 14. 72 মি. 15,13 মি. 16, 15 মিনিট | 
প্রশ্নমাল। 26 
1. 541.19 শি. € পে, 2 142 দিন 8, 16 গ., ৪ গ. 
£. 490 5, ]&জন 6. £3 7. 170 পা. 16 শি. ic. 
8, 16টি 9. 482 10. 1oy দিন 11. 315 
2,298 4.9%. 18, 18 14. 248 টা. 15. 12300 
16. মৌলিক 1%. 5000 18. 22fq 19. Ser 
20, 279°606582 21. 10360 22. দ্বিতীয় পংক্তি 753, 
তৃতীয় পংক্তি 10, চতুৰ্থ পংক্তি 17985, পঞ্চম পংক্তি 25179, যষ্ঠ পংক্তি 9708 
23. 1766 মণ 24. 709 25. 49504 26. 10 দিন _ 
27. $ 28. 208 29. 846 80. 13 টা. 13 আ. 6'9 পাই 
81, ক 198 টা.) খ 190 টা. 82% 1683 
38, 96 ও 1040, 180 ও £08 34. 60% 1960, 180 ও 420 
35. 9 জোড়া; 191 ও 847, এবং 868 ও 605 36. হা 87. 33 
38, 16000 টাকা 89. 1 40. 12 
41. (ক) 98, (2) 3% 42. 1320 গজ 48. 3315973 টাকা 
44510058195 মণ 45. ৪ টাকা *005 371 


47, 
51. 
54. 
58. 
60. 
62. 
66. 
69. 
72. 
76. 
78. 
81. 
88. 
87. 
91. 
95. 
98. 


100. 


উত্তরমালা 15 


4 ফুট 6 ই. 48. 48 49, 400% % 50. 15190 


3333 টা. 5 আ. 4 পাই 52. 40 দিন 58. 48 মি. 
100800 5৮. 2083 56. 7067 57. 16%, 8%. 
39 টা. 2 আ. 4 গ. 2 কড়া 10 তিল 59. 89 

4 হ. 1 কো. 989 পা. 61. 1886 টা. 4 আ. 10 পাই 
94 গজ, 2592 68. 517 64. 491 65. 96 
‘87 67, ৭ ও 315, বা 35 ও 63 68. ৪ দিন 

33 দিন 70. 64টাকা 51. 11524 ফু. 47 ব. ই. 


10912 ইঞ্চি 78. ৪ বংসর 74. 10 ফুট 75. 45 জন 


ক 4986 bY, খ 7404 Gi, গ 12340 টা. 77. 2558 টা, 
19 সে. 79. 635 স্থানে 685 80. ৪সে. ?ছটাক 
800 টা. 82. পুরুষ 60 GL, স্মী 40 টা, বালক 15 টা, 

চটি 84, 4 মের 85. 70 দিন 86. 65 বৎসর 
293} গজ 88. 11°9384615 89. 0416 90. 500 টাকা! 
"8647 "92," 1500 জন 98. $ 94. 665 

479 টা. 96. 3896875 পা, 97. 11840 পা. 9 শি, 112 পে, 
40 ব., 16 বংসর 99. 3} 


457 টা.) 4685 টা. 8 W, গ 514 টা. এ আন| । 


প্রশ্নমাল| 27 
11 2. 9504 3. 1008 4, 96 
332 6. 3, 11, 33,59, 177, 649, 1947 7. 1892 
99679 9 100077 10. 53758063, 81668 
48 12. 274 18. 343, 5929 14. 99টি 
48 আন| 17. 165 18. 21 জন 19. 191 


481. 21. 50 দিন 22. 18 দিন 28. 68 


16 পাটীগণিত 


24. ৪ দিন 25. 10 ঘণ্টা 26. 1ঠদিন 27. 1480 জন 
28, 30 আউন্স 29. 88 একর 30. ? টা. ৪ আ. 108 পাই 

81. 60 জন 82. 25 জন 33. 68 দিন 84. 18 জন 
85. 40 জন 86. 50 জন 87. 325 মাস 38. 1400 
89. 640 টাক| 40. 1] দিন 41. 8 দিন 42. 93% ঘ, 
48. 8 দিন 44. SII 45. ক এ টা, 13 আনা, 

খ ৪ টা, 12 আ., গ 15 আনা 46. 90 দিন 47. 243. 
48. 60 ঘণ্টা 49. 142 দিন 50. ক 30 দিন, খ 90 দিন 
51. ৪ মিনিট 52. 15 দিন 58. 8 মি.পরে 54. 9 দিন 
55. 5 টা 20 মিনিটে 56. 30 মিনিট 57. ৪ ঘ. 55 মিনিট 
58. 4 ঘ. 94 মিনিট 59. 4012 দিন 60. 12 ট| 20 মিনিট । 


প্রশ্নমাল। 28 

[1] 1, F454, খ 2 ব.. 2. 96390, 79170 
8. F555), 479 BL, গ 21 টা. 4. 6 ফুট 5. 100টি 
6:71 7. 104 দিন 8. 410 টা. 6 আনা. 
9. 111 ফুট 10. "271875 পা. 

[ই]; 17 3 2. 9400 পা. 15 শি. $3 পে. 
8. স্ত্রী 250, পুরুষ 175 4, 1449 5. & টা. 6 আ. 4r পা. 
6. 4 মণ 7. 5928 ঘনফুট 8. 24 জন 
9. 31815 মণ 10. পুরুষ 60 টা, স্ত্রী 40 টা, বালক 15 টা. 

[3] 1. 9288 2. 52224 টা. 15 আ. 104 পাই 
8. 6708 টাক! 4. 68 টাক| 5. 5%; দিন 
6. 1836 7. 63422. 8. '00714285 


9. 150, 100 10. 290. 


উত্তরমাল! 17 


[4] 1. ‘02 2. 4067 টা. 2 আ. 43 পা. 
বালক 103, বালিক| 47 4. 300 টা. 

58 পা. 6 শি. 8 পে. 6. 05 ঘন্টা 7. 10% সেকেণ্ড 
1683 9. 4251.84. 10. 810 টাকা । 
[5] 1. 862916 2. 6060.11 আ. 9$ 41. 3. 20 দিন 
1212 দিন 5. 13,91 6. 6টা. 4 আ. 
পুরুষ 2 টা. 8 আঁ স্ত্রী 1 টা. 8 আ., বালক 1 টা. 8. 875 
510 10. 5'6 টাকা ৷ 

[6] 1. 585, 26% 2. 16ই সেপ্টেম্বর 

7877 টা. 15 আ. 635 পা. 4. 61 টা. 15 আ. ৪ পাই 

15 টাকা, 1 হন্দর 1 কো, 6. 6 মি. 45 সেকেণ্ড 

900 পা. 8. 99540 9. 1024 10. 40 fra! 
71117712155 3. 3591 পা. 8 শি. 5ঠ পে. 

18 ফু. 5. মৌলিক 6. 100359 7. 1328125 মণ 
বৃহস্পতিবার 9. ঘণ্টায় 24 মাইল 10. 4700. 
[811,227 2. 319, 377 

প্রত্যেক বালক 3 আ. 2 পয়সা, বালিকা 2 আ. 4. 114 পা. 16 শি. 
460 টা, 6. 301 7. 2 বার 

5'516 পা. 9, '06 10. 14 টাক|। 

[9] 1. 88 2. 52 পা. 10 শি. 3. 22651. 8 অ. 6$ পা. 
176 টা. 5. 507 টা. '_6. 600. 0,120) 


3 টা. 5 আ.4পা. 9. 59টি 10. 1338 গজ। 

[10], 2... 2 2 60750 3. 30 4. 53125 গজ 
1:00198 6. 16 7. 20 পা. 4 শি. 8h পে. 
24 9. 35 10. 4 ফুট। 

উ-_2 


18 


11. 
16. 


পাটীগণিত 
প্রশ্নমালা 29 
343 26) 28¢¢ 4. 99000 5. 4 
1942 HT AnS. 1] 9. 27 10. 128 
কু 2 810 14. 34 15. 134 
1187 17. 2 18. 1 19. 1 20. 15 সের। 
প্রশ্নমাল। 30 
16000 টা, 2. 39 পা. 13 শি. 4 পে, $7 


4 টা. 6 আ. একস পা. 4 $ 5. 24008. 6 4 
141.16 শি. 1 পে. 8. ক 52 টা. 6 আ., খ 157 টা. 2 আ., 
গ 314 টা. 4 আ. 10. 4200 টা. 11. 4 

$ 1 আ. 6 গ. 2 কড়া 2ক্রান্তি 13. 3 সের 10 ছটাক 

105 ফুট 15. $ 16. ক 162 টা., খ 108 টা. গ 72 টা. 


33% 18. 657. 19. £3 20. 164 গ্যালন। 
প্রশ্নমাল| 31 
188, “27 2. ‘2777, "4874 2 


212427272, 3°74306206 4. 03213218, 01767676 
42010106, 21'32i1234 
2°321212i, 8°7777777, 12°6283285 


32478, 233338, "02318, 427272 8. 18558 

13219] 10. 2:07676 11. ‘007237 
'1738678 13. ‘142857142 14. 12012$01ż 
12°60471926 16. 1324% 17. 5015947192 


329'41374428) 19. 28056300 20. 279°731977886 


21. 44063 22. 47802338} 23. 69772 
24. 7179825 25. 3'344i7 26. 2270°95655516 
27. 4182939757 28. 70°6319616 29. 189.9332468 
30. 2144795 31. 2257380 30. 119i 
33. 31005791 34. 243770 35. 63002312 
36. 739688 37. 603771 38. 43:80089. 

প্রশ্নমাল। 32 
1.196 2 975 3. 13118] 4. 8198 5. “196 
6. 1260 7. 5989 8. 68545 9. 305 10, 185 
ঢ 80 ৷ 12.7 765 13. 4375 
14. 022 15. 208 16. 44068 17. 25 18. ‘588 
19. '03488 20. 862916 21. ‘83 22. 1794871 23. 1 
24. 44 25. 350 26158277712 28. 8 
29: 8:+780:75 S104 32% 33. i 
34. 1 35. 1 26771217520 2 38. 2 
39. 03 40. 8 

প্রশ্নমাল। 33 x 
ip 39 2. ‘001186 3. 100 টা. 4. ‘2088 
5. 27000 টা. 3000. 6. "088 7. 809071 8 125 
9. 035 10. 2428 পা. 15 ft, 1238 পা. 13 শি. 3 পে. ও ' 
1190 পা. 1 শি. 9 পে. 11. 0416 12. ক 48, খ ৪4টি 
13. 11.10 শি. 14. ‘021590 15. ‘04, 036 i 
16. 10 পা. 10 শি. 10 পে. 17. ক 348 টা., খ 290 bi., গ 232 টা. 


18. 


উত্তরমালা 19° 


100. 


20 


পাটীগণিত 


প্রশ্নমাল৷ 34 
12% 2751 ESSA IT 5,10 5"আ, 
5'ম্ণ 10 সে. 7. 6টা, 8. ৪ ম. 10 সে. 9. 6 মা. 56 গ. 2 ফু. 


1484 11. -5$ ’ঘ, 12. 2525 13. 6'68 বৎসর 
11: ' 15. 15} 16. 4 মি. 20 সে. 17. 24637 জন 
10 ম. 26 সে. 19. 1577 গ. 17. 62. 20. 214 জন 
18 গণ্ডা 22, 1 আ. 23. 28ট1. 24. 4 ঘ. 40 মি. 
5194.25.33. 26. 30 মাইল 27. 75 28. 32 সের 
' ৪ টা. 1 অ. 30. 21 31. 2 গ. 1 ফু, 32. 326 
4971. 34. 3000 জন 35. 1250000 36. ? টা. 
1300 টা. 38. 280 জন 39. 6 আ. 4 পা. 
51 ব. 4]. 9 টা. 4 আ.৪ গণ্ডা 42. 8 ব. 11 মা. 
, ']] মণ 11 সে+৪ ছ. 44. 80 টাকা 
5. ছাগল 4 টাকা, ভেড়া ৪ টাক! 46. 11 বৎসর 
ক 75 টা., খ 65 টা., গ 55 টাক| ৷ 
প্রশ্নমাল| 35 
79 2. 44 3. 97 4. 82 
149 6. 113 7. 712 8. 807 
` 1225 10. 91 11. 190 12. 1800 


2002 114. 312 15. 2307, 304 16... 3796 


‘2501317. 18. 9000 19. 7564 20. 4698 


` 3406, 2004 22. 469246, 7056 
7589 "0 2৫, | 31623 25. 1234 26. 1679 
13579 15128. 1 96; 1921 29১: 3,4 30. 1627 
415 32. 76 সারি 33. 125 34. 579 জন 


উত্তরমালা 21 
35. 18 জন 36. 12 আন৷ 37. 3600 জন 38. 95 টা, 
39. 3,6,7 40. 45,35 41. 246016 42. 9 মি, 7110. 
43. 6 মি. 45 সেকেও | 

প্রশ্নমাল৷ 36 
1. 39 2. “019 3. 101 4. 024 
5. . 18°47 6. 0325 পু, 110907: 8. 13'057. 
9. 5403 10. 540321 11. 4 12. 2 
13. rs 1047. সরি 15. 33 16. 28 
17. 225 , 18. 3 19. $ 20. 3৯ 
Pa MI: 22. (1) 3+, (2) 10001 ‘23. 1041 
24. 4°242,°471 25. 866 26. 534 27. ‘577 
28. 632 ° 29. 1:897 30, 144 31. ‘316 
32. 483 33. 1530 34. 999 35. ‘174 
36. 14142136 37. ‘5640 38. ‘9999 39. 5°788 
40. 1414. 

প্রশ্নমাল। 37 
1, 171,%. 2. 396 পোল 3. 366 টা, 10 আ. 8 পা. 
4, 52 গণ 39 গ. 5. 27,93. 
6. 100 ফু. 7. 4টা.]আ. 8. 54000 
9, 214,74. 10. 1024 11. 5361.5 আ. 4 পা. 
12. 810 একর, 360 একর . 13. 2624 ব. ফু, 95 টা. 10 অ!. 8 পা. 
14. 25%. 15. 620 টা. 16. 8 ফু, 103%. 
17. 6টা.2 আ... 18 4 ফুট বৰ্গ 
19. 21.2 শি. 
20. 10 ফু. 21. 5 ফুট বৰ্গ, 924 22. 242 ব. ফু, 


পাটীগণিত 


125 টা, 24. 2400 টা. 25. 57% ই, 

10 ফু. 27, 3072 টা. 28. 157 টা. 2 আ. 

দৈৰ্ঘ্য 7 গণ প্রস্থ 34 গ., উচ্চতা 10 ফুট 

1197 টাকা 31. 1000 টা. 2 আ. 

3531 টা. 33. 115 টা. 8 আ. 34. 16 একর। 
প্রশ্নমাল। 38 

43571 পা. 2. 120 ঘন ফুট 3. 1875 গ্যালন 

5673% টন 5. 12004. ফু. 6. 5$ ফু. 

1 পা. 11 শি. ও পে. 8. 157. 9. 16ফু., 8 

27072 11. 940 ঘন ইঞ্চি 12. 1 সে. 13 

17664 14. এপা. 2শি. 78 পে. 15., 750 টা. 

4608 17. 19°74 ই. 18. 25 বার । 
প্রশ্মমালা 39 

Jo 2. Ss 3. 4 4. H 5 

# 7. ¢ নাত 9, af 10 

+ 12.1 2 EErEE T E" 15. 

4 182 lA ]9, 18, 14 20, 

35; M22: 082 1 234: 02125 24. 


25% 26. 374%: 27. 28% 28. 45% 29. 
535% 31. 210% 32. 725%33. 125% 34. 
333% 36. 168% 37. 360.38. 24 ম. 20 সের 
] টা. 9 আ. 40. 15 সের 15 ছটাক 
1 পা. 17 শি. 6 পে. 42. 50 পা. 3 শিলিং 
413% 44. 462% 45. 20% 46. 25% 47. 


10. 
13, 


উত্তরমালা 23 


4% 49. 338% 50. 2560 টা. 51. 5 মণ 
750. 53. 80% 54. 900 55. 640. 56. 268% 
20% 58. 33 টা. 5আ. 4পা|,. 59. 3001.60. 42$% 
45 সের 62. সোৰ| 8 সের, গন্ধক 12 সের, কয়ল! 20 সের 

1554 টা. 6 আ. 5444 পাই 64. 11592'7:--অৰ্থাৎ 11593 জন 


150 66. ] শি. 67. 25% 68. 100 টাকা। 
_ প্রশ্নমমাল| 40 

(1) 12 টা. 8 অ. (2) 6 টা. (3) 75 টা. (4) 1] টা. (5) 36 টাকা 

4টা, 3. 6751.8 আ. 4, 250 টাকা 


450 পা. 6. 37 টা. 2 আ. ৪ পাই 

125 পা. 8. 21 পা. 6 শি.9 পে. 9. 112 টা. 8 আ. 
158 টা. 1] আ. 6 পাই 11. 1100 টাকা 

55 পা. 15 শি. 74 পে. 13. 5 টা. 4 আনা 

519 টা. 9 আ. 103 পা. 15. 22 টা. 8৪ আ. 

12 পা. 18 শি. 1088 পে. 17. 4250. 18, 189 পা. 


153 টা. 20. 825 টা. 
421 টা. 10 আ. 8 পাই 22. 7650 টা. 23. 437 টা. 12 আ. 
1735 টা. 25. 35 পা. 16 শি. 1034 পে. 
103 টাকা 1 আনা 3 পাই । 

প্রশ্নমাল! 41 
75 টা. 2. 227 পা. 12 শি. 3. 200 টা. 
1140 টা. 10 আ. 5. 5840 টা. 6. 2000 টা. 
2000 টা. 8. 9000 টা. 9. 84টা. 1 আ. 10%. 
416 টা. 10 আ. ৪ পাই. 11. 505051. 12. 400 টা. 
1350 টা. 14, 1140 টা. 10 আ. 


24 পাটীগণিত 
15. 588 পা. 10 শি. 10 পে. 16. 1200 টা. 17. 480 টা. 


18. 425 টা. 19.. 500 টা. 20. 500 টাকা । 
প্রশ্নমাল। 42 
1. 4% 2. 6৯% 3. 98% 4, 124% 
. 8% 6. 4% 7. 5% 8. 8% 
9. 62% 10. 34% 11. 43% 12. 6% 
13. 13% 14, 34% 15. 5% 16. 80061, 73% 
17. 5500,5% 18. 4% 19. 23% 20. 5%. 
প্রশ্মমাল। 43 
পুর 2. 43 3. 324. 4, 424, 
5. 16 ব,৪ মাস 6. 4 ব. ABAN 8. 43. 
9. 10 ব. LOW OA ELL Shy LY 1231. 
13. 1 দিন 14.64 #15. 74 16. 25 ব. 
17. 624. 18. 443.. 19. 25 ব. 20. 20 বত্সর। 
প্রশ্মমাল! 44 


1. (1) 24 ঘ, (2) 120 30 মিনিটে, (3) 44, (4) 1 ঘ. Rf, 
¥ 30 মিনিটে, (6) নৌকা উল্টা দিকে ঘণ্টায় 1 মাইল পিছাইবে 


90 যা. 3. 8f. 4. 25 মি. 5. 208 মা. 
6. যা 250 গজ গিয়া 7. 34%, 374 মা. 
8. 45 মি. 12 মা. 9. 9টা 9২৯ মিনিটে 
10. 83. 11. 34,9% 12. 3m. 13. 144%, 
14. সেকেণ্ডে 10 গজ 15. 80 গজ [ অঙ্কে 110 গজ হইবে] 
16. 28গ. 17. 5 মা. 18. 440 মা. 


19. ঘণ্টায় 5 মাইল 20. ঘণ্টায় 7$ মাইল 21. 988%, 


ae 
রর ৩ ৮০৯৩ ০৮০০৯ 


উত্তরমালা 25 


22. 204 গ. 6 ই. 23. 24 মা. 24. 32 ঘণ্টা" 
25. 3 ঘ. 45 মি. 26. 18 মা. 27. 400 মা. 
28. 40 মা. 29. ক.6 ঘ. 15 মি. খ 7 ঘ. 30 মি. 
30. 9টা 15 মিনিটে 31. ঘন্টায় ক 4% মা, খ 3$ মাইল 
32. 48 মা. 33. 55 মাইল । 
| প্রশ্নমালা 45 
[1] 1. 868 2. 30 বংসর 3. 510 
4. আউট হইলে 112 রাণ, অথব| আউট না! হইয়া 72 রাণ 
5. 42, 84 6. 700 7. 420 
8. 320 9. 31 জন 10. 75 জন | 
[2] 1. 96660 2. 54.8344; বিন! ভাড়ায় 1 মণ 
3. মঙ্গলবার 4, 438 5. 2, 3, 6, 9, 18, 27, 54 
6. পিতার 40 ব., পুত্রের 16 বৎসর 7. হত 
8. 3} ঘণ্টা 9. রাম 70 দিনে, শ্যাম 90 দিনে 


10. ক-এর 30 টা., খ-এর 19 টা., গ-এর 36 টাকা ৷ 
[3] 1. 390টা. 2. 960 গ্যালন 3. 525, 4. 37 ফু, 3ই. 
5. ] শি-৪ পে, 6. 4 দিন 7. 3813 ৪, 503 


9. 200 জন 10. রবিবার 
[4.] 1. 229 টা, 2. 70 বর্গগজ, 6 ব. ফু. ; 62 ব. গ. 6 ব. ফু 
3. 894% 4. 45, 35 5.7. আ. 1 আনা 
6. 70: 7. 48 মিনিট 8. 05 
9. 90 মাইল 10. 21 জন। 
[ডা1,8114281.722678 বন 3. 304 একর 9 বর্গগজ 
4. 173 দিন 5. ক 2] দিনে, খ 18 দিনে 6. 640 জন 


7. মঙ্গলবার 105 পা. 17 শি. 4 পে. 
9. ‘00416 10. 1035546875. 


26 পাটীগণিত 


প্রশ্নমাল৷ 46 


[[] 17149? 2.1500 3. 10দিন 
4. 78 পয়সা, 10 জন 5. 5$ দিন 
6. ছাগলের মূল্য 4 টাকা, ভেড়ার মূলা 5 টাকা 4 আনা 
7. 5901.10 আনা 8. 187 টা. 5 আনা 6 পাই 
9. শনিবার 10. 312, 9361 
[2] 1. 0 2. 16g মিনিট 3. 13 টাক, 39টি আধুলি, 
26টি সিকি, 52টি আনি 4. 5 মাইল 5. 40. ব., 10 বৎসর 
6. 2055, 2192, 2329, 2466, 2603, 2740, 2877 


7. 150 জন 9. 48 গজ 10. 157142 | 
[3] 1. ক 128 টা., 4120. P 
3. 2 সের 12444m. 4. 2155, 3017 5. 1130 টা. 8 আ. 
6. ] ঘণ্টা 7. 143. পরে, হাওড়! হইতে 25% মাইল দূরে 
8. 36 9. 1026 টাকা 10. 65 গ্যালন, 13 ঘণ্টা ৷ 
[4] 1. 80081, 74% 2. ] ফু. 6 ইঞ্চি 3. + 
4. 9 ফুট 5. ক 1424 দিন, খ 1738 দিন, গ 23% দিন 


6. 830, 831, 832 7. প্রত্যেক পুরুষ 16 টাক! 4 আন), স্ত্রীলোক 
8 টাকা 2 আনা এবং বালক 4 টাকা 1 আনা পাইবে ৷ 
8. 458 টাকা 9. 600 পা. 10. 444 মাইল। 
[5] 1. আট 12 টা., ঘড়ি 15 টাকা 2. 124 মিনিট 
3. 6 বৎসর 4. 6 দিন 5. 328 পা. 2 শি. ]3% পে. 
€. 225.68. 7. ক 80% টা, 41342; টা, গ 1004} টা. 
8. 9 ঘ. 20 মি. 9. ৪টি 10. 6. 
[6] 1. পুরুষ 6 টা. 6 আ., স্ত্রীলোক 4 টা. 4 আ., বালক 2 টা. 2 আ. 
2. 15 fa, 1350 গজ 3. ক 15 টা, খ 135 টাকা 


উত্তরমাল। 27 


4. 756 টাকা 5. 13, 22, 34 
6. 205 টা. 13 আ. 7. 200 টাকা 8. 24 গজ 
9. 9টা 20 মিনিটে 10. 16 মণ, 32 মণ। 

[7] 1. 46 টা. 14 আনা 2. 39 মিনিট 3. 60 জন 
4. 22 গজ 5. 1105 6. 12 জন 
7. 154 বৰ্গগজ 8. 500 টা. 

9. ক 1000 টা, খ 350 টা., গ 150 টাকা 10. 3 মাইল। 
প্রশ্নমাল! 47 
]. 60% 2. সোর৷ 26 সের, কয়ল! 8 সের, গন্ধক 6 সের 
3. 20% 4. 1500. 5. 25% 6. 668% 
7. 4000 8. 700 9. 3988% 
10. 333% 11. 4840 টা. 12. 367. 93. 
13. 125%. 14. 3500000 15. 1 আনা| 16. 134% 
17. 4% কম 18. (1) 30টি, (2) 34টি 19. 2500 টা. 
20. 200 21. 42,33 22. 7500 পু 12500 স্ত্রীলোক 
23. 88% 24. 2200 25. 50 টন 26. 380 
2714:23% 28. 44% 29. 200 30. 12851. 
31. 300 জন 32. 5400 33. 150 
34. 80000 টা. 35. :25% কমিল। 
প্রশ্নমাল। 48 
1. (])20 ব. (2)7300 টা. (3) প্রথম (535%) (4) 5% (5) 1200 টা. 
2. 21টা. 3. 365 টা. 4. 10 বৎসর 
5. 100051, 6% 6. 2525 পা. 587 
8. 744. 9. 644. 10. 227 পা. 12 শি. 


o uN চৈ 


পাটীগণিত 


৪ ব. 12. 966 টা. 14 আ. 13. 
24000 টা. 15. ৪$ ব. 16. 
68% 18. 4% 19. 5'325% 20. 
1200 পা. 22. 225 টাকা 
510 টাকা 24. 400 টা. 25. 
3% 27. 6% 4. 28. 
127 30. ৪ ব. 31. 
12000 টা. 33. 156 টা. 4 আ. 34. 
104. 36. 76800 টা, 37. 
19200 টা. 39. 1140 টা. 10 আনা 
প্রথমটি 4 বংসর, দ্বিতীয়টি 6 বৎসর। 

প্রশ্নমাল। 49 
10094 2. 1:15 3. 
180, 90, 30 5. 224. 6. 
48 ব, 8. 124. 9. 
94. T2 
ক 84 টা., খ 44 টা., গ 56 টা. 13. 
ঘন্টায় 40 মা. 15. 15:83 16. 
1032 13, 19. 
89:96% 21. ] সের। 

প্রশ্নমাল! 50 


(1) 20% (2) 10% (3) 21 টা. (4) 24 টা. 


(৫) 40 টা, (2) 40টা. 3. 28% 
2210 টা. 6. 6750. 
25 টা. 9. 8625 টা. 


63% 
320 টা. 
10 বত্সর 


600 পা. 3% 
500 টা. 

25 4. 

5% 

3% 8 34% 


42% 4. 
44 ব. 
15 4. 


ঘণ্টায় 60 মা. 
62598 
24 


4, 20% 
7. 25টা. 
10. 94% 


== 


32. 


8. 
10. 


দুপুরে 12 টা. 30 মি. 


11. 


উত্তরমালা 29 
5 আনা 2 পয়সা 12. 433% ক্ষতি 13. 91 টা. 10 আ. ৪ পা. 
64% লাভ 15. 28% লাভ 16. 40% ক্ষতি 
10টা. 18. 63% লাভ 19. 52 পা. 10 শিলিং 
15 টাক! 21. 77H. 2297 BY 
124% 24. 15% 25. 23% লাভ 
5টি 27. 25ট 28. 254% 
20 টা.ক্ষতি 30. 460 টা. 31. 25টা. 
11 টা. 172 গণ্ডা 33. 5% 34. 5 টা. 6 আ. 92 পা. 
10ট 36. 20% 37. 400 
108% ক্ষতি 39. 1 টা. 2আ.. 9পা. 40. টাকায় ৪টি 
45 টা. 42. 52 টা. 8 আ, 43. 25টা, 
8 শি. 4 পে. 45. 46 গিনি 46. 80 টা. 
40 টা. 48. 4শি.6পে. 49. 7000 টা. 
4% ক্ষতি GE 175% 
4 টা. 8 আ. 1984 গণ্ডায় এক মণ 53. 225% ক্ষতি 
4 টা. ক্ষতি 55. 16061. 56. 105 পা. 
1000 টা. 58. 334% 59. 2160 টাকা 
4; 96 ট],, 110 টা. 61. 22% লাভ 62. 200 টা, 
1561% wa ৬64. 33 পা, (অঙ্কে 15% স্থানে 10% হইবে )। 
প্রশ্নমাল। 51 
৷ 390 মা... 2.8 মা. 3. ঘণ্টায় 314 মা. 
120 মা. 5. ক 4 ঘ. 20 মি. খ? ঘ.35 মি. 
32 মা. 7. প্রথম 35 মা, দ্বিতীয় 45 মাইল 
:]4} ঘ, 9. 210 মা. 


38 মা. 


পাটীগণিত 


50115 মি. 13. ঘণ্টায় কৃষ্ণ 4 মা., পার্থ 2] মা. 
ঘণ্টায় 2 মা. ও 4 মা. 

3 সে. 16. 152 গ. 17. 55} সেকেণ্ড 

20 সে. 19. 110 t., ঘণ্টায় 45 মা. 

220 গণ, ঘণ্টায় 30 মাইল 21. ঘণ্টায় 25 মাইল 

18 সে. 23. 15 সে. 

(1) 8] সে. (2) 9 সে. 25. 30 মা, 15 মা. 

1 মি. 27. 88 গ. 28. 9 সে. 

(1) 12 সে. (2) 9 সে. 30. 88 গ., ঘণ্টায় 22 মা. 


ঘণ্টায় 4 মা. 32. 3 ঘ. 40 মি. 33. 8 মিনিট 

12 মি. 35. ঘণ্টায় 6 মা. 36. ঘণ্টায় & মা., 1 মাইল 
ঘণ্টায় 8 মা. 2 মা. 38. ঘণ্টায় 10 মাইল, 4 মা. 39. 24 মা 
34 ঘ. 41. 417 মি. কম 42. 2015 সে. 

10 ঘ. 44. 7% ঘ. 

(1) 1 ঘণ্টায় (2) 55% মিনিটে 

(1) Lik মি. পরে প্রথম ব্যক্তি 480 গজ Fatal (2) 3y% মি. পরে প্রথম 
ব্যক্তি 960 গজ গিয়া 47. 60 ঘ. পরে 48. 240 


16:15 50. 18$ মি. 51. 3108 ঘ. 
রাত 10 টা 15 মিনিট 53. ঘণ্টায় 30 মা. 
9 মি. 38 সে. 55. 10f% 11 সে. 


1 সেকেণ্ডে গুলি 8413 ফু, শব্দ 1122 ফু. 57. সেকেণ্ডে 1100 ফু. 
rr মাইল অথবা কষ্ট মাইল 59. (1) ঘণ্টায় 23 মাইল (2) 74 মি. ৷ 
প্রশ্নমাল! 52 


23 222 SERER) 4. 65:88 
7210 6. 3:8 ১4859 8. 43:15 


উত্তরমালা 31 

9, 821 10. 1:24 11. 1:30 12. 25:9 
13; 536, JA 52]. 15. 9:16 16. 7:24 
17. 6:5 18. 5:6 19. 5:2 20. 25:32 
21. 1:3 22)" 374 23. 4:5 24. 1:3 
25785217726: (4343. 

প্রথমটি বৃহত্তম, দ্বিতীয়টি ক্ষুদ্ৰতম £__ 
27. 7:9, 10:18 28. 5:6, 8:15 
29. 12:15, 44:74} 30. 73; 328; E 
31. 3:4 12729 32. 32:35, 2$: 42 

frat মান অনুসারে লিখিত ঃ-- 
33); 8:51216572 Sos 34. 25535 325,828 
35. ক্রমানুসারে লিখিত আছে । 
36. 3 গ. 2 ফু. £4 গ. 1 ফু, 12 মণ 218 মণ, 6 টা. : 10 টা, 
37. 927 38. 25:12 39, 11:5 
40. 5:24 41. 16: 125 42. 3:25 
43. 4:39 44, 20 45, 54 
46. 4 টা. 1] আ.. 47. 341% 48. 132 টা. 
49. 2] ব. 50. 9:10 51. ক 198 টা, খ 126 টা. 
52. 75:58 54. 8215 55. 252181 

প্রশ্নমাল। 53 

le 19 2. 18 3. 12 টাকা 

4, 4 5. 18 6. 14 

22 8. 2 9. 151.14 আ. 
10. 18845 1]. 36টা. 12. 3 ফু. ৪ ই. 
13. 168 14. 27 ॥5:797788 


"2025 17. 03? 18. 4 টা. 


2 আ. ৪ পা. 


2 ঘ. 5 মি. 20. 
5 23. 
12 26. 
29. 
18 32: 
না, 40 92. 
6, 38. 
16:24: 30 £ 35 


20 : 63, 40 : 60, 105: 
1:2,15 বৎসর 44, 


15 21. 
15 টা. 24. 
45 27. 
34 30. 
18.11 33. 
না, 65 36. 
128 38. 

41. 
126 


80 
5285 


ক 306 টা. খ 408 টা., গ 510 টা. 
46. রাম 600 টা., হরি 800 টা. 


54.05 1:6 
53. 24 সের 


3. 20 
6. 140%. 


9. 14 মা. 
12. 3840 টা. 


15. 5 আউন্স 
18. 412 দিন 
21. 2 fra 
24. 45 দিন 
27. 500 টা. 


45, 60 

115, 184 48. #204, খ 25 ব. 

ক 48 ব., খ 60 ব. 50. 85, 68 

জল 72 গ্যালন, মদ 108 গ্যালন 

7 সের 55. 16:15. 
প্রশ্নমাল। 54 

28 টা, 2 আ. 2. 150 টা. 

22 মণ 5. 2 ম. 25 সের 

8 দিন ; 8. 14জন 

2800 টা. 11. 1 সে. 12 ছ. 

452 টা. 14. 6 জন 

12 টা, 17. 80 জন 

28 গ. 20. 615 জন 

15 দিন 23801) জন) 

12 দিন 26. 11 দিন 

760 টা. 8 আ. 29. 105 দিন 


30. 33200. 


11. 
14. 


উ--3 


উত্তরমালা 33 
প্রশ্নমাল। 55 
15 ফুট 2. 168 3. 200 গজ, 150 গজ 
703 পোল 5. 36 গ.১ 24 গ. 6. 22 ফুট 7. 38 হাত 
33 পা. 9. 12312 10. 8 একর, 4$ একর 
210 টাকা 12. s 13. 2 পা. 10 শি. 
110400 15. 865 ফুট (প্রায় )। 
প্রশ্নমাল৷ 56 
(1) 6 ব. ই, (2) 153. (3) 50 মা. (4) 3%3 ই. 
(5) 5৮2 ই. (6) 6%6 ব.ই, 
25ই., 150 ব.ই. ৪. 4569). 4, 5%. 
250 ফু. 6. 1507. 7. 392,152. 
24 ই., 10 ই, 9. 15%, 10. 637 ফু., 245 ফু. 
116 ফু. (আসন্ন) 12. 72 ফুট 13. 80 ফুট 
24 ই., 10 ই. 15. 30% 16. ] ফুট 
4%3 ই. 18. 82. 19. 289 মি. (আসন্ন) 
1 ব. ফু. 126 ব.ই, 21. 16%3 ব. ফু, 22. 228 ই. (আসন্ন) 
108%3 ব. ফু. 24. 6000 ব. গ, 25. 600 ৰ. ই., 50 ই. 
12809 ফু. 27. 722%. 28. 2772 4. ফু 
120 ব. ফু. 30. 12 ফু, 31. 13872 ব. ফু. 
5719 ফু. (প্রায়); 33. 844% 
305'8 4. ফু., 369°6 ব. ফু. 35. 864 ব. 4. 
34°64 ফু, 519°6 ব. ফু. (প্ৰায় )। 
প্রশ্মমাল। 57 
(1) 1 বর্গফুট (2) 8% (3) 102 ব. ই. 
(4) 40 ব. ফু. (5) 24 ব. ই 6 ই, 


34 


(2) 
(2) 


114. ফু, 36 ব. ই. 
9 ফু. 

72 ব. ফু. 

5 &, 4 ফু. 

3456 ব. F., 60 ফু. 
320 ব. গ., 86°16 T., 
7 ফু, 4 ই, 10 ফু. 5 ই. 
5%10 ফু. (3) 
625 ফু. (3) 
2 একর 1714 ব. গ. 
384 q. গজ। 

(1) 75 ব. ই. 

(4) 324 গ. 

2 ব. গ. 3. 
1848 ব. গ. 6. 
57. 9. 
220 ফু 200 ফু: 12. 
115 ব. ই. 15. 
45 ব. ফু. 17. 
294 4. ফু. 20. 
138 4. ই. 22. 


পাটীগণিত 


3. 108 ব. ফু. 
6. 164. 
9. এ ফু, 


4. 34.94.64. ফু. 
7. 884. ¥. 


10. 444.7. 


12. 3 ব. ফু. 108 ব. ই. 


14. 


1485 4. 16. 


3470 ফু. 19. 
56663 ফু. 20. 
22. 8% 23. 


প্রশ্নমাল৷ 58 


(2) 2 ব. ফু. 24 ব. 


(5) 6 ফু, 12 ফু. 

42 ব. ফু. 4. 
97. 7. 
6% 10. 


25 ফু, 20 ফু. 13. 


6048 ব. ফু. 

384 4. ফু, 

(1) 107., 30 ফু. 
(1) 1054 ফু, 

8 একর 

100 গ., 220 গ. 


হা (3) বোৰ, ফু. 


44.4445, 
143 গ. 

17°6 t., 164 গ. 
3900 ব. গ. 


ওঃ ফু, 4 ফু, অথবা ত ফু, উঃ ফু. 


88 ব. ফু. 18. 
2626 ব. ফু. (প্রায়) 


10 ফু. 


55 গ. 


ও ফু..ও 5 ফু. অথবা কু ফু. ও £ ফু. 24. 1980 টা. 25. 12 গজ। 


40743 ব.ফু. 2]. 


1 পা. 18 শি. 94 পেন্স। 


উত্তরমালা 35 
প্রশ্নমাল। 59 

(1) 22% (2) 5% (3) 147.83. 
22 গ. 2. (1) 882. (2) 44% 
14 ফু. ৪ ই... (4) 22%. 
(1) 284% (2) 7 ফু. (3) 2 ফু. এই, (4) 12 গ.] ফু. 1048. 
660 গ. 5. 180 বার 6. 26 ফু. 3 ই. 
2গ.2ফু.9ই. 8 16শি.6পে. 9. ? গজ 

a 7 By SF ফু, 11. 16%, 12 ফু. 
5ফু.3ই,ওঠ3 ফু.6ই. 13. ঘণ্টায় 10 মা. 
17% ই. 15. 1032, 66 ই. 16. 28%, 88 ফু. 
14 ফু. 18. 31 গ. 2ফু. 53% ই. 19. 15 ফু,9 ই. 
28 গজ 21. 110 গজ 22. 37.83. 
44 গজ 24. rite মা. 25. 3ফু.6ই.। 

প্রশ্নমাল! 60 

. @) 616.ব,.ই, (2) 3850 বই: (3) 5544 ব. ই. 
(4) 5544 ব. ই. 2. (1) 388 ব, ফু. 
(2) 1]. ব. গ.? ব. ফু. 136 ব. ই. (3) 124744. ই. 
(4) * 616 ব. ই 3. (1) 14ফু, (2) 27.113. 
(3) 14/3 গজ (4) 8'43. 
132 ফু. 5. 4840 গ. 6. 27°74 গ. 
88 ব. ফু. 8. ৪ ব. ফু. 58 ব. ই. 
30633 ব. গ. 35 ব. ফু. 10. 12 ফু. 
12727 ব. গ, 12. 246 পা. 8 শি. 13. 176 বর্গগজ 
5 ইঞ্চি 15. 1656 ফুট 16. 7 গজ 
9923. (প্রায়) 18. ] ফু. 9 ই. 19. 3 ফুট 


36 


পাটীগণিত 


প্রশ্নমাল৷ 61 
24 ফুট 2. 24 ইঞ্চি 3. 6ঃ ইঞ্চি 
11$ ফুট 5. 10 ফু. 2 ই. 6. 1 ফু.বাও ফুট 
5949 ফুট বা! 1'051 ফুট 8. 29 ফুট 
5 মাইল 10. 5'74 ফুট 11. 6 ইঞ্চি 
10 ইঞ্চি 13. 23:26 3., 114 ই. 14. 2 ইঞ্চি 
102 ফুট 16. 2523 গজ 17. 6 ইঞ্চি 
] ফুট 19. 6] ইঞ্চি 20. 5} ইঞ্চি 
9 ইঞ্চি 22, 15%.72. 23. 4 ফুট 
125°625 ফুট 25. 338 ফুট, 26. 12% ফুট j 
74 ইঞ্চি 28. 70° 29. 9 ফু, 4 ই. ৷ 
157.93. 31. lf% ফুট 32. 10} ইঞ্চি ] 
25 ইঞ্চি 34. 9 ফুট। ' 
|| 
প্রশ্নমাল৷ 62 | 
251 ব. ই. 2. 160 ব. ফু, 60 ব. ই. 3. ও ব. ফু. 30 ব. ই. | 
28° 5. 210° 6. ] ফুট ' 
15 ফুট 8. 2ফু. 6 ই. - 9. 150 ব. ই. 
4003.7. 1]. 9% ই, 12. 147. 
৪ ই. 14. 1 ফু. ৪ ই. 18. 72%. 
150" 17. 180° 18. 2 ফু. 2 ই. 
63. 20. 93.3. 21. 187:7. 
1197, ব ফু, 23. 1236096 ব. ই. 


11612 ব. ফু. (প্ৰায়) 25. 445 ব. ই. (আসন্ন) 
7714 ব. ফু. (প্রায়) ৷ 


উত্তরমালা 37 


' প্ৰশ্নমাল। 63 
39$8% 2. 44%, 3. 7 বৎসর 
45 5. 10 ঘ. 42 মি. 6. 16 ফুট, 12%, 12 ফু. 
183% 8. 24 মাইল 9. 46 ব. 
330 টাকা 11. 9 ঘ. 417, মিনিট 
162% 13. 60 ঘণ্টা 14. 16 ফুট 
39 দিন 16. 5 17. 26 সে. 
26 Bi, 3061. 19. 260 টা., 200 টাকা 
24 দিন 21. 90 ফু, 22. 18 ইঞ্চি, 24 ইঞ্চি 
2 মা. 24. 96 ফুট, 80 ফুট 25 62 ফুট 
12 শি.6 পে. 27. 317 ফু. (প্রায়) 
22 গন 10 গ. 29. 5964 ঘ. 3., 15445 ঘন ফুট 
102 গ. 31. 10] ট..5 হ. 2 কো. 19 পা. 32. 027 
1টা. ?আ. 941. 34. ঘণ্টায় 4 মা. 35. 68% লাভ 
যাত্ৰাস্থল হইতে 113 মা. দূরে 37. 53% ফুট 
15% 39. 12 পা. 18 শি. 40. 74% 
86'5% 42. 3% 43. 2620. 8 আ. 
70 ব. ফু. 45. 4000 টা, 46. 150 
ঘণ্টায় 2 মা. 48. 8 ফু. 49. 12% 
112 মা. 51. 12637 ফু, 12012 ফু. 
15% 53. ক 69 টা., খ 92 টা. 54. 8000 
25 ফু. অথবা 1 ফু. 56. 123% 57. 2 ঘ. পরে 
47.23. 59. 256 ব.ই., ৪৯/5 ই. 60. 504. 
14 টা, 84 টা. 62. 130 ফু. 63. প্রতিটি 44 পে. 
30 পা. 65. 204 ব. ফু. 66. 1771 টা. 


পাটীগণিত 


113% 68. 4 মা. 69. 4 পা. 8 আউন্স 
4000 টা. 71. 200 টা. 72. 150 পা. 15 শি. 
ধু একর 74, 110 গণ 88 গ. 75. 10 জন 

23 ফু) 27 ফু. 77. 30 মান 45 মা. 78. 7 ই. 22 ই. 

55 শি. 68 পে. 80, 248 ব. ফু., 6 টা. 3 আ. 68 পা. 

374% 82. 10%. 83. 62% লাভ 

8 ট| 33% মিনিট 85, 22 গ. 86. 107. 

507 ফু. (প্রায়) 88. 25 টা. 89. 34,54. 

145 ট|, 91. 30% 92. ৪ গ. ৪.গ.,4গ. 
3228 গ. 94. 6 আনা 95. 3:1 

3468 ব. ফু. 97. 4 টা. 4 আ. 98. 3 ব.,9% 

24 মিনিট 100. 06 বর্গ ইঞ্চি (প্রায়) | 

প্রশ্নমমালা! 64 

55 মা. 2. 400 টা. . 3. 63 দিন 

40 একর 5. 45 6. 9 ঘ. 

10 ঘ. 8. 606 পা. 9. 4 পা. ৪ আউন্স 
2 আ.6 পা... 11. 9শি.$ পে, 12. 55 

9 ছটাক 14. 158 দিন 15. 1250 

25 1৮1 18. 60 

1400. 20. 760 টা. 8 আ. 21. 20 

18 23. 135 24. 22) দিন 

35 26. 25 দিন 27. 180 

5%) 29) 382 দিন 30. 4441. 

4 32. 300 টা. 12 আনা 6 পাই ৷ 


উত্তরমালা 39 


প্রশ্নমাল। 65 
(1) 32, 40 (2) 36 টা, 48 টা. (3) 14 টাকা 
(4) 9 সের (5) 24 টাকা 
200, 250, 300 3. 80 l., 200 7, 60 পা. 
6 সের কয়লা, 4 সের গন্ধক, 30 সের সোর| 5. 360 
60, 40, 30, 24 7. ক 80 টা.. খ 120 টা, গ 150 টা. 


7হ. 2 কৌন 13., 13.2 কো. 9. ক 210 টা, খ 150 টা.) গ 90 টা. 
বাড়ী 6880 টাকা, আসবাব 2150 টাকা 

যথাক্রমে 480 টা., 400 টা.) 300 টা. 12. যথাক্রমে 162, 108, 72 
যথাক্রমে 8000 টাকা, 3000 টাকা, 2400 টাক] 

যথাক্রমে 80, 50, 30 

প্রত্যেক পুরুষ 660 টা. 3 আ. স্ত্রীলোক 330 টা. 1 অ|. 6 পা. 

বালক 110 টা. 6 পা. 16. যথাক্রমে 112 bi., 12861. 160 টা, 
আধুলি 40, সিকি 80, ছুয়ানি 160; মোট 60 টাকা 18. 24 ই. 
যথাক্রমে 60, 160, 400 20. 36 ই. 
50°, 60°, 70° 22. 8 আ. 108 পা. 23. যথাক্রমে 45, 50, 55 বৎসর 
প্রতি পুরুষ 167 টা. 1 আঁ. স্ত্রীলোক 97 টা. 7 আ. 3 পা, 
বালক 69 টা. 9 আ. 9 পা., বালিকা 41 টা. 12 আ. 3 পা. 

যথাক্ৰমে 12, 16, 20 26 700 টা. 

পুরুষ 48 টা., স্ত্রীলোক 32 টা, বালক 20 টা. 

যথাক্রমে 20, 12, 72 29. ক 216 টা., খ 90 টা., গ 96 টা. 
পুরুষ ? টা, স্ত্রীলোক 5 টা, বালক 4 টা. 

প্রথম বালক 5 আ.. দ্বিতীয় বালক 2 আ. 

যথাক্রমে 348 টা.) 290 টা., 232 টা. 

পু. 60 টা, স্ত্রী, 40 টা. বালক 15 টা. 

ক 160 বিঘা, খ 90 বিঘা, গ 70 বিঘা 


35; 
36. 


পাটীগণিত 


ক 272 টা., খ 32 টা, গ 176 টা. 

পু, 25 টা. 8 আ., স্ত্ৰী, 15 টা. 15 আ., বালক 8 টা. 8 অ’. 
প্রত্যেক পুরুষ 4 পা. 2 শি, স্ত্রী. 2 পা. 14 শি. 8 পে. 

বালক 2 পা. 1 শি. 38. 332 পাউণ্ড ৷ 


প্রশ্নমাল৷ 66 
রাম 80 টা., বন্ধু 100 টা. 2. ক 32 টা. খ 40 টা. 
যথাক্ৰমে 400 টা.) 500 টা., 600 টা. 4. 2 পা. 10 শি. 
যথাক্রমে 12 টা. 8 আ., 15 টা. 17 টা. 8 আ. 6. 400 টা. 
ক 300 টা. খ 200 টা, 8. 480 টা. 
4900 টাকা 10. ক 160 টা. খ 240 টা., গ 600 টা. 
ক 120 টা. খ 108 টা, গ 112 টা. 
ক 288 টা., খ 270 টা., গ 216 টা.) ঘ 126 টা. 
391 পা, 529 পা, 1311 পা. 
ক 1386 টা. থ 693 টা, গ 2079 টা. 
23 পা. 5 শি.9 পে, 30 পা. 14 শি. 3 পে. 


ক 250 টা., খ 270 টা. 17. 1066 পা. 13 শি. 4 পে, 
ক 32 পা. 10 শি., খ 29 পা. 5 শি. 19. 736 টা. 
1500 টা. 21. ক 230 পা., খ 300 পা. 22. 5 মাস 

4 মাস পরে 24. 5 মাস 25. 7740 টা. 


ক 350 Bi, খ 320 টা, 27. ক 2500 টা., খ 2000 টা. 
1220 পাউণ্ড । 


প্রশ্নমাল। 67 
@) 8%. (2) 10টা. (3) 1:2 (3) 39 টা. 
40.59.29. 3. 5শি. 78 পে. 4, 9 আ. 2 পাই 


25% 6. ৪টা. 7.10 শি. 


১১ 


উত্তরমালা 41 


224. 9. 28 সের 10FF22 41 
123 12, 2:5 13. 7:4 
1521 15. 1:3 16. 5 সের 
2213 18. 3:8 19, 4 শি. 6 পে. 
4:5 21. 125পা. 22. $ কো, 
28 ছ. 24. 18102 4 

যথাক্ৰমে 28 পা., 7 পা, 26. 203]. 

3 সের 28. 3:2:7, 2:2:5 ইত্যাদি 


22225712229 ইত্যাদি 
1:20:2:3, 3:3:1:2, 32634] ইত্যাদি 


7:17 32. $ অংশ 33. 258% 
161 সের 35. + 36. 57:53 
"1! 39. xy 40. 9:11 
20:7, 5 শি. 14 পে. 42. 4, প্রতিবারে | অংশ 
343:169 44. 45 গ্যা, 45, 152 তোলা 


30 ট1., 7:3 47. গরু 8 টা., ছাগল 10 টা. 

যথাক্ৰমে 1800 পা. 1200 পা. 49. প্রথম পাজে 980 গা, জল ও 
7181 ml. মদ, দ্বিতীয় পাত্রে 18838 গ্যা. জল ও 481% গ্যা. মদ 

প্রথম পাত্রে 18:7, দ্বিতীয় পাত্রে 14 : 11. 


emaii 68 


(1) 1 টা Sy মি, (2) 2 বার (3) 65y মি. 
(4) 2 মিনিট-ঘর (5) 66° 

(1) 4টা 21yy মি, (2). 761 38% মি. (3) 161 Sy মি, 
(1) এটা 54y% মি. (2) 80 104¢ মি. 

4ট| 213%; মিনিট ও 4টা 545% মিনিট 


42 পাটীগণিত 
5. 5ট| 10$$ মিনিট ও 5টা 433% মিনিট 
6. 5টা 163 মিনিট ও 5টা 3835 মিনিট 
7. (1) 2811032 মি. (2) 261434, মি. 
(3) 2টা 275 মি. (4) 261 24 মি. 
8. 1 21% মি. ও 15) 545% মি 
9. পটা 383% মি. 10. 22 বার 11. 44 বার 
12. 95/32 মি. 13. 5টা 275% মি. ও 561 32,4, মি. 
14. 2 সে. পরে 15. 46156 সে., 301 599.3, মি. 
16. (1) 60 দিন (2) 12 ঘ. 14 মি., 11 ঘ. 44 মি. 
17. 142 দিন পরে 18.. (1) 4টা 3444 মি. ও 4টা 37333 মি. 
(2) 40154434 মি. (3) এটা 20399 
19. 46) 2238 মি. 20. 2টা 77 মি 
21. 323 মি. ফাষ্ট 22. 1%. জো 
23. 120 দিন পরে বা 23শে আগষ্ট 2টায় ; একটিতে 1টা 46 মিনিট, 
অন্যটিতে 2টা 16 মিনিট 
24. 400 ঘণ্টায়, পূর্বাহ্ন 3টা 57 মি. 13 সে. ও 4ট| 2 মি. 13$ সে. 
25. দ্বিতীয় দিন রাত 751 4525 মিনিট 
26. 17ই আগষ্ট পুর্বাহ্ন 2টা 21%, মিনিট ( প্রকৃত ) 
27. ওটা 294 মি. 28. 2টা 2237 মি. 
29. ওরা জুলাই রাত 12টা, সকাল 5টা 58 মি. 74 সেকেণ্ড 
30. গতকল্য রাত্রি 10টা 30 মিনিট, 1051 30 মিনিট 50 সেকেণ্ড 
31. মঙ্গলবার বিকাল 5টা, বিকাল 5টা $ মিনিট 32. 5টা 325% মি. 
33. (1) ওটা 21s মি. (2) 4টা 16718 (3) 55% মি- 
34. টা! 41 মি. 32:4 সে. 8570) 5টা 3 37x85 মি. 
(3) 70 282%; মি. (3) 1 ঘ. 5049 মি. 
36. টা 325% মিনিটে | 


উত্তরমালা 43 


প্রশ্নমালা 69 
550 গজে 2. 2029 গজে 3. 28 গজ 
20 গজে 5. 592 গজ 6. 10 গজ 
83 গজ 8. ক, 220 গজে 9. 160 গজ 
‘44 গজ 11. ক 1685 সে, খ 171 সে, গ 173 সে. 


ক 12 মি. 15 সে., খ 12 মি. 18 সে., গ 12 মি. 30 সে. 
2538 মি. 14, ঘ, 74848 গজে 15. 1039 গজ 


] মা. 17. ক 3 মি. 373 সে. খ 3 মি. 48 সে.) গ 4 মি. 
গ 19. 18 বাজি 20. 110 পয়েন্ট 

গ, 40 বাজি 22. 6 পয়েন্ট! 

বিবিধ প্রশ্নমাল। 70 

3°461538 2. 134 সে, 3. 352 4. 125 
220 দিন দু 8. 35 দিন 9. 4 
319, 377 11. 561, 943 12. 8 দিন 

16 মণ, 32 মণ 14. 3000 15. ‘0416 

40 দিন 17. 104. 18. 217,341 
18 4. 20. 14364 21. 9801, 1024 

ক ৪7 টা. 4 আ. 8 পা, খ 261 টা. 14 আ., গ 174 টা. 9 আ. 4 পা. 
আধুলি 62, সিকি 38 24. 14:45 ফুট 

পুরুষ 9 টা, স্ত্রী. 6 টা., বালক 3 টা. 26. ]3 টা. 8 আ. 
192 গ. 28. 15 = 29. 196 

39 পা. 3 শি.9 পে. 31. 900 পা. 

337 মিনিট 33. 9 টা. 34. 14,22, 3} 

50 জন 36. 221 37. 18% ফু) 144 ফু. 
50 টা. 39. 531 টা. ৪ আ. 40. 391 


44 পাটীগণিত 
41. ক 157 টা. 8 আ., খ 105 টা, গ 119 টা. 8 আ., ঘ 80 টাকা 


42. 35 টা, 1 আ. 4 পা. 43. 2800 44, 34% 
45. 2160 ঘনফুট 46. ক? টা, 8 আ., খ 5 টা. 10 Fi, 

গা টা. 14 আ. 47. 20% 48. 11. 19 শি.”? পে. 
49. 20 জন 50. 12 গজ 51. মঙ্গলবার 3 
52. 112 গ্যালন 53. 1107. 54. 15%,9%, 6 ফু. 
55. এটার দাগের $ মিনিট-ঘর পিছনে 56. 6 মিনিট 


57. 17 দিন 58. 24%, 216 ব. ফু. 59.30 60. 3 মণ, 2000. 
61. 4, 6,22 62. 7274 ফুট 63. 2400 মণ 64. 1%বায় কমিল 


65. 30% 66. 295878 টা. 2 আন! 67. 119 বা 595 
68. প্রথম ব্যক্তি 14 টা. 9 আ. 4 পা., দ্বিতীয় ব্যক্তি 5 টা. 6 আ. 8 পা. 
69. 1} ফুট TOV: 6 
71. প্রথম পাত্রে 18 £7, দ্বিতীয় পাত্রে 14:11 72. 115 টা. 8 আ. 
73. ৬65 গ্যালন, 13 ঘ. 74. 8:13 75. 24754 

76. 721 77. 5%. 38% মি. 78. 7564. 4. 
79. 45 মা. ‘+ 80. 2 শি. ৪ পপ. 4 শি. 4 পে. 

81. পিতার 63 ব., পুত্রের 35 ব. 82. 18 

83. 24000 84. 24 ফুট 85. 168 পা. 

86. 45 87. 562 দিন 88. বুধবার 

89. 32 ফুট, 192 টন 90. 125 ব. ফু, 91. ক 300 টা, 
খ 450 টা, গ 540 টা. 92. 24 দিন 93. রাত 9 টা 43847 
94. 2] দিন 95. 163499 ব. ফু. 96. 750. 

97. টাকা 96, আধুলি 120, সিকি 144 98. 2টা. 7 আ. 9 পাই 
99. 26 ফু. 18 ফু. 100, 564 101. 125 পা. 

102. 42 দিন 103. 203838! গ্যা. 104. 35% 


105. 11264 ব. গ, 121 গজ, 22 গজ 


106. 
106. 
111. 
114. 
117. 
120. 
123. 
125. 
127. 
129. 
131. 
133. 
136. 
139. 
141. 
143. 
146. 
149. 
151. 
153. 
154. 
156. 


157. 


158. 
161. 
163. 
165. 
166. 


169. 


উত্তরমাল! 45 


44 গজ 107. 830, 831, 832 

8 আ., 4আ. 109. 10টা 30মি, 110. 68 জন 
15:09 ই. 112. 3375 টা. 113. 40, 20 
192 মি. 115. 5 পয়েন্ট 116. 12513533 
35 মা. 118. খ, মা. 119. 6টা, 

1200 ĉi., 87501. 121. 36 ফু. 122. 130 ফু. 

23 মি. 124. ঠ2ৰর| জুলাই অপরাহ্ন 1 টা 13 মিনিটে 


1830 ঘন ফুট 126. 12 দিন আগে, 528 দিন পরে 
খ, ক-কে 13% গজে, গ-কে 33%; গজে হারাইবে 128. 15 


24 ফুট 130. ক 900 টাক, খ 600 টাকা, গ 2100 টাকা 
161255 ব. ফু, (প্রায়) 132. 62 টা. 

164% 134. 583 ঘন ফুট 135. 60 

8ট1 5825 মি. 137. 5738 গা, 138. 5rs মাস 

4ট| 30 মি. 140. পুরুষ 20 দিনে, বালক 60 দিনে 
"0067." 142. 74 fa, যাত্ৰাস্থান হইতে 50 গজ দূরে 
]$3 দিন 144. 7 ঘ. 51 মি. 145. 35 সের 

3 জন 147. 3 ফু. ৪ ই. 148. 50টা. 

44 150. ক হইতে 6% মাইল দূরে 

924, 980 152. ঘোড়! 400 টাকা, গাড়ী 300 টাক! 


(ক) Sk দিন (খ) 933 দিন (গ) 14 দিন 

ঘণ্টায় 30 মা., 20 মা. 155. হা, ঠিক পাশের নম্বর পায় 

‘8 টাকা, 16 টাকা, 24 টাকা 

(1) 20ট|, (2) 3$ দিন (3) 1600 দিন (4) 96 দিন 
দুধ : জল-28 ঃ 5 159. 126 পা 144 পা. 160. 1] বার 
প্রাতে 8টা 20 মিনিটে 162. ঘণ্টায় 4 মাইল 

1ফু.3ই. 164. 5800 গজ 

গতকল্য রাত 108) 30 মিনিটে, 10ট| 30 মিনিট 50 সেকেণ্ড 

93324 167. 65, 130, 195, 390 168. 6336 মা. 
75 দিন 170. 10দিন। 


৯০০৭৪ 


MATRICULATION PAPERS (Compulsory) 
CALCUTTA UNIVERSITY 
1940 


[ বৰ্ত্তমান পাঠ্যবহির্ভূত প্রশ্ন বাদ দেওয়। হইয়াছে ] 


1. Simplify 


ৰ 2 3 
(i) ই শক [Ans. 2] 
Tek 
(i) 0°75 x0°75+-0'25 x 0°25+2 x 0°75 x 0°25. [Ans. 1] 


2. Either, A man buys 32 lb. of tea at Rs. 2 4a. per lb., 
24 lb. at Rs. 2 6a. 4p. per lb., and 48 lb. at Rs. 2 5a. rop. per lb. 
At what price per lb. must he sell the mixture so as to gain Rs. 30 
on the whole? [Ans. 20. 10 আ.] 

Or, A basket contains a number of mangoes, ascertained to 
be between 1,600 and 1,700. If 5 of these mangoes are taken 
away, the remainder may be distributed equally among 4, 5, 6, 7 
or 8'boys. Find the number of mangoes in the basket. 


[Ans. 1685] 
3. (i) Find the value of 87 mds. 27 sr. 8 ch. at Rs. 10 13a. 
4p. per maund. (Ans. 884 টা. 15 af 2 পা] 


(ii) [Discount] 

4. Either, (i) A certain number of boys spent Rs. 3,660 4a., 
each spending as many 4-anna pieces as there were boys. Find 
the number of boys. [Ans. 121] 

(ii) [Stock]. 

Or, (iii) In what time will Rs. 4,000 at 3 per cent. per 
annum produce the same income as Rs. 5,000 in 5 years at 4 per 
cent simple interest? [Ans. 8% বু] 

(iv) Two passengers have together 21 mds. of luggage and 
are charged for the excess above the weight allowed free 


প্রশ্নাবলী 47 


Rs. 5 14a. 8p. and Rs. 8 Ira. 4p. respectively. If the luggage 
belonged to one of them, he would have been charged Rs. 15 3a. 
Find the weight allowed free and also the charge per maund. 
(Ans. 30 সের ; 12 আনা] 
[C. U.] 1941. 


I. Simplify 
OF 422 of 22$x——_Rs-7 [Ans. 3] 
2 i Rs. 2 14a. 8p. ; 
19) 898১ ২%:142857 x 1875 [Ans. 25] 


2. Either, (i) Rs. 98 was divided amongst 300 children, each 
girl had 8a. and each boy 4a. ; how many boys were there? 
[Ans. 208] 
(ti) Divide 250 into two parts such that, 3 times the first 
part and 5 times the second part may be together equal to 950. 
[Ans. 150, 100] 
Or, What greatest number and what least number must be 
subtracted from 23759143 so that the remainders may be divisible 
by 24, 35, 9I, 130 and 150? [Ans. 23704543, 8143] 
3. (i) Find the value of 70 chests of tea, each containing 
I md. 17 sr. 9 ch. at Rs. 40 6a. per inaund, 
< [Ans. 4067 টা, 2 আ. 44 পা] 
(ii) A certain sum amounted to Rs. 14,400 at 4 per cent, 
simple interest in a period of time in which Rs. 9,000 amounted 
to Rs. 12,150 at 7 per cent. What was the sum? 
[Ans. 12000 টা.] 
4. Either, (i) A and B can do a piece of work in ro days, 
B and C in 15 days and A and C in 25 days ; they all work at 
it together for 4 days ; A then leaves and B and C go on together 
for 5 days and then B leaves ; in how many days will C complete 
the work? (Ans. 76 দিন] 
(ii) [Stock]. 


48 পাটীগণিত 


Or, (iii) Three boys begin to fill a cistern ; one of them 
brings a pint every 5 min., another a quart every 6 min. and the 
third a gallon every 8 min. If the cistern holds 50% gallons, in 


what time will it be filled? [Ans. 4 ঘ, 24 মি.] 
(iv) [Discount.] 
[C. U.] 1942. 
1. Simplify 
ae. 4 494 
(i) 379 of 77999495 x99 [Ans. 99000] 


(a CBE AO) ol Re. 2. Ge [Ans. 6] 
2, Either, (i) A sold an article to B and lost 20 per cent ; 
B sold it to C and gained 20 per cent. If A sold the article for 
the price C paid, how much per cent he would have gained or 
lost? (Ans. 4% ক্ষতি] 
(ii) A train travels from Calcutta to Madhupur at the rate of 
45 miles per hour and returns from Madhupur to Calcutta at the 
rate of 36 miles per hour. Find the average rate for the whole 
journey. [Ans. ঘণ্টায় 40 মা.] 
Or, Find the least number which being divided by 7, 9, 14, 
ar and 35 leaves in each case a remainder 2 but is exactly divisible 
by 11, {Ans. 1892] 
3. (i) Find the value of 10 mds. 18 sr. 10 ch. at Rs. 2 5a. 
5p. per seer. (Ans. 978 টা. 15 আ. 68 পা.] 
(ii) What sum at 6} per cent will give an interest of rupee 
one per day? (Ans. 5840 টা.] 
4. Either, (i) [Discount.] 
(8) If 12 men and 10 boys can do % of a piece of work in 
3 days and if 4 men and 5 boys can do gy of the same piece 
of work in 7 days, find the time in which 7 men can do 
the whole work. [Ans. 9 দিন] 
Or, (iii) [Discount]. 
(iv [ধা 


প্রশ্নাবলী 49 


[C. U.] 1943. 
x. Simplify:— 
-5 64, 5208 of Rs. 2 
OT ঢা 3 ৯২518০91349) (Ans. 2] 
5+} 


2. Either, (i) There are 24 students in a class, Onè of 
them who is 17 years old leaves the class and his place is filled 
up by a newcomer ; if the average age is thereby lowered by one 
month, find the age of the newcomer, [Ans. 15 ব,] 

(ii) Find the number between 13000 and 14000 which when 
divided by 152 and 285 leaves in each case a remainder 3r, 

(Ans, 13711)" 

Or, The first day of January, 1 A.D, was Monday. What 
day of the week was roth March, 1931 A.D.? [Ans মঙ্গলবার ] 

' 3. Either, (i) The length of a room is 24 ft. and the height 
12 ft. The four walls are painted at a cost of 3 annas- per sq, 
yd. and the cost comes up to Rs. 17. Find the breadth of the 


room. [Ans. 10 ফুট] 
(i) What sum will amount to Rs. 500 in 5 years at § p.c. 
per annum, simple interest? (Ans. 400 টা] 


Or, A, B and C are set to do a piece of work, A alone can 
_ do it in 12} days, B in 10 days and C in 12 days, They work 
together" for one day and then A and C leave; B, however, 
continues to work and after 3} days C comes back and brings D 
along with him and these three finish the remainder of the work 
in 2 days more. In what time would D alone have done the 
work? (Ans. 100 দি, বা 16} দিন] 

4, Either, [Stock]. 

Or, A snail on the average creeps x ft. 7} inches during 12 
` hours in the night and slips down rx inches during 12 hours in 
the day. How many hours will he be in getting at the top of a 
pole 93 ft. high? [Ans 3108 4, ) 

উঃৰ 


50 পাটীগণিত 


[৫. U.] 1944. 
I. Simplify :— 
0074 x "135, 34523 x 13 5 
08৮70973825 of 1$ 18 
2. Either, (৫) The average monthly salary of each of A and 
B is Rs. 64, that of B and C Rs. 50 each and of C and A Rs. 70 
each. Find the actual monthly salary of each. 
[Ans. A 84 টা, B 44 টা, C 5601.) 
(৮) Find the greatest number of 4 digits and the least number 
of 5 digits that have 248 for their G. C. M. 


[Ans. 2] 


[Ans. 9920, 10168] 
Or, (c) A has three times as much money as B but only 
Rs. 25 more than C: the total sum of their money is Rs. 675. 
Find A’s money. [Ans. 300 টা.] 
(d) In an examination 34 per cent of the candidates fail in 
Arithmetic and 42 per cent in Algebra. If 20 per cent fail both 
in Arithmetic and Algebra, find the percentage of those who = 
in both the subjects. [Ans. 44%.) 
3. (a) In what time will Rs. 2,125 amount to Rs. 2,943 2a- 
at 5} per cent simple interest? [Ans. 7 ব.] 
(b) Find the value of 35 mds. 37 srs. 8 ch. at Rs, 26 6a. 8p. 
per maund. (Ans. 949 টা. 5 আ৷. 7 পা.] 
4. Either, [Stock]. 
Or, Water and milk are mixed in the proportion of "2; 7 in 
one vessel, In another they are mixed in the proportion of 2:9. 
In what proportion would you take mixture from the two vessels 
in order to produce a mixture which would contain water and 
milk in the proportion of 1:4? [Ans. 9:11} 
[C. U.] 1945. 


I. Simplify :— 
arate „ 0005  „ Rs.2 14a. 0'96p. 
11, 1 432 of Re.l 9a. 0035 
2য় 3 4h [Ans. ৪ 


প্রশ্নাবলী 51 


2. (a) The sum of Rs. 500 is to be divided amongst 3 men, 
5 women and 8 boys so that for every 6a. a man gets, a woman 
gets 4a. and a boy 1a. 6p. Find the share of each man, woman 
and boy. [Ans. 60 bi., 40 টা., 15টা.] 


(6) A person has to walk a certain distance in certain time. 
If he walks at the rate of 5 miles per hour he is 5 min. late, if he 
increases his speed to 6 miles per hour he is ro min. too early. 
What is the distance he has to walk? [Ans. 7} মা.] 

3. Either, (a) A person gains 5 per cent by selling an article 
for Rs. 13 2a. How much does he gain or lose per cent if he sells 
it for Rs. 12? [Ans. 4% ক্ষতি] 

(b) The sum of two numbers is 1212 and their G.C.M. is 101. 
How many pairs of such numbers can be formed? Form these 
pairs. [দুই জোড়া ; IOI, IIII এবং 505, 71 

Or, The inside measurements of a room are 42 ft. 6 in. and 
22 ft. gin. The walls are 2 ft. 3 in. thick and there is a verandah 
all round 10 ft. 6 in. wide. Find the cost of paving the verandah 
with tiles 44 in. by 3 in. and costing 9 pies each. 

[Ans. 1000 টা, 2 আ.} 
4. Either, (a) [Discount]. 
(৮) [Stock]. 

Or, The grass growing uniformly in a meadow can be con- 
sumed by 30 oxen in 80 days: if the same can be consumed by 
36 oxen in 60 days, how many will consume it in 45 days? 


[Ans. 44] 
[C. U.] 1946. 
I. Simplify :— 
1 , 118 14x12 x 02+ 04x16 x ‘01 
PORRA OLX 2x1 [âns. 3] 


5+4 


52 পাটীগণিত 


2. (a) The product of two numbers is 12960 and their 
G.C.M. is 36 ; how many pairs of such numbers can be formed? 
Form them. [ ছুই জোড়া ; 36 ও 360, 72 ও 180] 

(b) A supply of water suffices a besieged garrison for 80 days 
if 8 maunds leak off every day, but only for 75 days if 10 maunds 
leak off daily, Find the total quantity of water in the supply. 

[Ans. 2400 mds. ] 

3. Either, (৫) Find the value of 305 mds. 37 sr. 10 ch. at 
Rs. 25 12a. per maund. [Ans. 7877 টা. 15 আ. 6y0 পা] 

(b) A can do in one day three times the work done by B in 
one day. They together finish 2/5 of a work in 9 days. In how 
many days will it be done by each separately? 

[Ans. A 30 দিন, B 90 দিন] 

Or, (a) A party of boys spent Rs. 10,920 44., each spending 
as many four anna pieces as there were boys ; what was the 
number of boys in the party? [Ans. 209 boys] 

(b) A room 36 ft. long by 19 ft. broad is enclosed by walls 
12 in, thick and a verandah 9 ft. broad runs all round enclosing 
the room. Find the cost of paving the verandah at 6a. per sq. 
yard. [Ans. 57 টা. 12 আ.] 

4. Either, (a) The interest of a sum of money at the end 
of 6} years is 5/16 of the sum itself; what rate per cent was 
charged? [Ans. 5%] 

(b) [Stock]. ৰ 

Or, Two trains start at the same time, one from Calcutta to 
Madhupur, the other from Madhupur to Calcutta. If they arrive 
at Madhupur and Calcutta respectively 1 hour and 4 hours after 
they pass each other, show that one travels twice as fast as the 
other. 


[৫. U.] 1947. 


lta. 625 ০£ 23505 


653° BIS of 12% 23x25" (Ans. 1] 


1. Simplify : 


প্রশ্নাবলী 53 


2. Either, (a) The area of a square park is 82944 square 
yards. Find the length of a side. [Ans. 288 গজ ] 
(b) Find the least number which when divided by 57, 171, 

_ 209 and 90০0 will always leave the same remainder 27. 
[Ans. 188121] 
Or, Two trains 270 yards and 88 yards long are running at 
the rate of 20 miles an hour and 25 miles an hour respectively. 
How long will they take to cross each other (a) when they are 
running in the same direction, (b) when they are running in the 
opposite directions? [Ans. (a) 13% মি., (6) 0 সেকেণ্ড] 
3. Either, Find the value of 12 mds. 20 seers 6 chattaks 
of rice at Rs. 15 14 as. per maund. [Ans. 202 টা. 2 আ. 68 পা.] 
Or, A and B can do a piece of work in 15 days. After 
working for 8 days with B, A leaves off and B finishes it in 15 
days more. In what time could A do it alone? [4:05. 284 দিন] 
4. Either, A room is 27 ft. 8 in. long, 21 ft. 4 in. wide and 
4 yds. high. Find the cost of papering the walls at 9 pies per 
square yard. (Ans. 6 টা. 2 আ] 
Or, If 34 Ibs. of tea at Re. 1 2 as. per lb. be mixed with 29 
Ibs. of tea at 12 as. per lb., at what price per lb, must the mixture 


be sold to gain 5% on the whole outlay? [Ans. r টা] 
5. Either, (a) In what time will Rs. 1,350 at 3} per cent 
per annum simple interest amount to Rs. 1,620? [Ans. 6 ব.] 


(6) [Discount]. 
Or, [Stock]. 


[C. U.] 1947 [Supplementary] 
chen 1 24x13. 33 
L Simplify : anne না [Ans. 1889] 
l 


2. Either, (a) Find the G. C. M. of 1582, 2114 and 2751. 
[Ans. 7] 


54 পাটীগণিত 


(b) Find the square root of 3026:1007. [Ans. 55°01] 
Or, If a train maintains an average speed of 42 miles an hour, 
it arrives at its destination punctually ; if however, the average 
speed is 40 miles an hour, it arrives 15 minutes late. Find the 


length of the journey. [Ans. 210 মা.] 
3. Either, Find the cost of 12 mds. 27 sr. 8 ch. of rice at 
Rs. 7 8a. per maund. [Ans. 95 টা. 2 আ.6 পা. 


Or, A does 7/10 of a piece of work in 14 days ; he then calls 
in B, and they finish the work in 2 days. How long would B take 
to do the work alone? [Ans. 70 দিন] 

4. Either, Find the number of tiles, each 9 inches square, 
that will be required to pave a court 27 yds. long and 15 yds. 
broad. [Ans. 5040] 

Or, If 3 per cent more be gained by selling a horse for 
Rs. 83 4as. than by selling him for Rs. 81, what is the original 


price of the horse? [Ans. 75 টা.] 
5. Either, (৫) Find the amount of Rs. 450 for 3 years at 4 
per cent per annum. [405. 504 টা.] 
(b) What sum of money will amount to Rs. 528 72৫. in 3} 
years at 5 per cent per annum? [Ans. 450 টা.] 
Or, [Stock]. 
[C. U.] 1948. \ 
এ টী 7875 ২ 02x09x35 
hs ; FERRE -028x09x35 ] 
implify IT 7.1 *226x008xT" [Ans. 2] 
এয 33 23 


2. (a) An equal number of men, women and boys earned 
Rs. 2,226 in 12 weeks ; each man earned Rs. 2. 5a. 4p. a day, 
each woman Re. 1 44. and each boy 132. 4p. ; how many were 
there of each? [Ans. 6] 

(b) The G.C.M. and the L.C.M. of two numbers are 38 and 
98154 respectively and one of them is 1558 ; find the other. 


[Ans. 2394] 


প্রশ্নাবলী 55 


3. Either, (a) Find the value of 82 mds. 34 st. 6 ch. at 
Rs. 26 roas. 8p. per maund. [Ans. 2209 টা. 9 আ. 4 পা.] 
(5) The expense of carpeting a room thrice as long as it is 
broad at Rs. 7 8a. per sq. yd. is Rs. 1,102 8a. ‘Find the length 
and breadth of the room. [Ans. 21 গজ, 7 গজ] 
Or, (c) If 12 men can do a piece of work in 30 days of 9 hours 
each, how many men will take to do ten times the work if they 
work 24 days of 5 hours each? [Ans. 270 জন] 
(d) If a person gains 5 per cent by selling an article for 
Rs. 13 2a., how much shall he gain or lose per cent by selling it 


for Rs. 12? [Ans. 4% ক্ষতি] 
4. Either, (৫) What sum of money laid out at 8 per cent 
will give 4a. simple interest a day? [Ans. 1140 টা. 10 আ.] 


(6) [Discount]. 
Or, [Stock]. 


[C. U.] 1948 [Supplementary] 


1. চার 51815879825 ARE 
1g 28 35 


2. (a) Divide Rs. 54 4a. among A, B and C so that A may 
have Re. 1 8a. 6p. more than B, and B Rs. 2 5a. 6p. more than 
€.  [Ans. A ২9টা, ]4আ.2পা, B 5৪ টা. 5আ.৪পা., € 16 টা. 2পা.] 


(b) Among how many children may 3175 mangoes and also 


105 oranges be equally divided? নি [Ans. 5, 7, 35] 
3. Either, (a) Find the value of 8 mds. 3 seers 8 ch. of rice 
at Rs. 16 toa. 8p. per maund. [Ans. 134 টা. 12 আ. 8 পা.] 


(b) A certain number of men spent Rs. 6724, each spending 


as many rupees as there were men. How many men were there? 
[Ans. 82] 


56 পাটীগণিত 


“Or, (c) A, B and C'together can do a piece of work in 3 days. 

A alone could do it in 5 days and B alone could do it in 12 days. 
In how many days would C alone do it? [Ans. 20 দিন] 
(d) A man sells an article at a loss of 20 p. c. If he had 
sold for Rs. 700 more he would have gained 5 p. c. Find the 


cost price of the article. [Ans. 400 টা. ] 
4. Either, (a) At what rate per cent will Rs. 4,250 amount 
to Rs. 4,760 in 3 years? [Ans. 4%] 


(b) [Discount]. 
Or, (c) [Stock]. 
(d) [Discount]. 


[C. U.] 1949. 
I. Simplify: — 
25 of 84333 ১468. { 10°95 of (Rs. 3. 12 asd) 
3%+24-177 ` (17°7 of (Rs. 3. 13 as. 6 ps.) 
{Ans. 1] 
2. (a) In a class there are 40 boys and their average age is 
16 years. One boy aged 17 years leaves the school and another 
joins and the average age becomes 15875. Find the age of the 
new boy. [Ans. 12 বু 
(b) Find the least number of 5 digits which when divided by 
4. 6, 70 and 15 leaves in each case the same remainder 3. 
[Ans. 10023] 
3. Either, (a) Find the value of 12 sacks of flour, each 
weighing 3 mds. 27 srs. 8 ch. at Rs. 10 5as. 8ps. per maund. 
[Ans. 458 টা. 2 আ. 9 পা] 
(b) The total expenses of a family when rice is at Rs. 10 per 
maund are Rs. 220. When rice is at Rs. 9 124s. per maund they 
are Rs. 215 8as. (other expenses remaining the same). Find his 
expenses when rice is at Rs. 10 8as. per maund. [Ans. 229 টা.] 


AM 


প্রশ্নাবলী 57 


Or, (c)The sum of Rs. 3,100 is to be divided amongst 3 men, 
5 women, and 8 boys so that for every 3as. a man gets, a woman 
gets 245. and a boy Ia. 6ps. ; find the share of each. 
[Ans. পু. 300 টা., স্ত্রীলোক 200 টা. বালক 150 টা.] 
-(d) The expense of carpeting a room 30 ft. long was Rs. 150 ; 
but if the breadth of the room had been 5 ft. less than it was, 
the expense would have been Rs. 120. What was the breadth of 
the room? [Ans. 25 ft.] 
4. Either, (a) The interest of a sum of money at the end of 
6} years is $ths of the sum itself. What rate per cent was 
charged? ] [Ans. 6%] 
(6) [Discount]. 
Or, (c) [Stock]. 
(d) [Stock]. 


[C. U.] 1949 [Supplementary] 
9 09x 513 R (Ans. 1) 


1. Simplify : ভীত 
928 
2. Either, In a question on multiplication of 8750 by 635 a 
candidate copied one of the figures wrongly and obtained 5993750 
as his answer. What mistake did he commit in copying? 
ý [Ans. 635 স্থানে 685 লিখিয়াছে] 
Or, A purse contains Rs. 54 8a. in half-rupees and quarter- 
rupees. If the number of coins be 140, how many are there of 


each kind? [Ans. 78 আধুলি, 62 সিকি] 
3. (a) Find the value of 4 sacks of flour, each 3 md. 15 sr. 
at Rs. 11 7a. per maund. [Ans, 154b. 6 আ. 6 পাণ] 


(b) A rectangular garden 150 yd. long and 120 yd. broad 
has two straight paths each 12 ft. wide running through the middle 
of its two sides to the middle of its opposite two sides. Find the 


cost of paving the paths at Re. 1 2a. per sq yd. 
[Ans. 1197 টা] 


58 পাটীগণিত 
4. Either, (a) At what rate per cent will Rs. 520 2a. 8p. 
amount to Rs. 635 in 4 years? [Ans. 5%] 


(b) [Stock]. 
Or, (c) If 10 p. c. be lost by selling an article for Rs. 72, for 
how much should it have been sold so as to gain 5 per cent? 
[Ans. 84 51.) 
(4) A labourer was engaged for 72 days on the agreement that 
for every day he worked he should have 4a. but that for every 
day he absented himself he would be fined 2a. He received Rs. 15 
at the end of the time ; how many days was he absent? 


[Ans. 8 দিন] 
[C. U.] 1950. 
I. Simplify: — 
DD ROTAS A SITES. 6s. 8d. 
60625 ০৫ 248170900254+275)% £10. 13s. 4d. 
{Ans. 03] 


2. (a) What is the greatest number by which when 399, 605, 
548, 1003 are divided, the respective remainders are 3, 2, 8 and 4? 
[Ans. 9] 
(9) Find the sum of all the numbers that can be formed by 
the digits 2, 3, 4, 5 taken al together, no digit occurfing more 
than once in any number. [Ans. 93324] 
3. Either, (a) Find, by practice, the value of 12 mds. 21 sts. 
Sch. at Rs. 47 70 as. 91. per md. 
[Ans. 507 টা. 10 আ. 1188 পা] 
(৮) Goods were sold for Rs. 37 8as. with a gain of 12} p.c. ; 
what would have been gained or lost by selling them for Rs. 33 
Bas. ? [Ans. এ আ. ৪ পা. লাভ] 
Or, (c) 3 men and 2 boys can do a piece of work in 15 days, 
and 2 men and 3 boys can do the same in 18 days, in what time 
will a man and a boy jointly do the work? [Ans. 403? দিন] 


লা 


EN ny 


প্রশ্নাবলী 59 


(d) A room to ft. high and 20 ft. long costs £190 to paint its 
walls at 5s. per sq. ft. What is the cost of the carpet which will 
cover the floor at Rs. 3 2as. per sq. yard? [Ans. 125 টা] 

4. Either, (a) [Discount]. ” 

(b) A man’s capital increased 20 per cent every year; at 
the end of 4 years it was Rs. 5184; what was the capital at 


first? [Ans. 2500 টা.] 
Or, (c) At what time between 3 and 4 are the hands of a 
clock directly opposite to each other? [Ans. 3 টা, 4914 মি.] 


(৫) If 15 chairs and 2 tables cost Rs. 400, find the cost of 
12 chairs and 3 tables, the cost of 10 chairs being equal to that 
of 4 tables. [Ans. 390 টা|.] 


[C. U.] 1950 (Special) 
1. Simplify :— 
afr (x5 ০278 of 17). 3 
৭ AU 
2. In 42 seers of a mixture of milk and water, the ratio of 
milk to water was 4:3. Find how much water must be added so 
that the ratio of milk to water may be 4:5. [Ans. 12 সের] 
3. « Either, Find by practice the value of 8 mds. 24 srs. 8 ‘ch. 
at Rs. 27 8as, 6p. per md. [Ans. 237 টা. 1 আ. 92% পা] 
Or, How many paving stones, each of them 1 foot long and 
4/5 ft. wide, will be required to pave a street 45 ft. wide, 
surrounding the outside of a square, the side of which is 225 ft. ? 


[Ans. 60750] 
4. Either, At what time are the hands of a clock coincident 
between 7 and 8? [Ans. 7 টা. 383%মিনিটো] 


Or, 15 pumps, working 8 hours a day, can 18156 1260 tons 
of water in 7 days ; how many pumps, working 12 hours a day, 


will be required to raise 7560 tons of water in 14 days? 
5 [Ans. 30] 


60 _ পাটীগণিত 


[C. U.] 1951. 
I. Find the value of 
(35 —23)+# of ë 
"Des (+) ২০৫ Rs. 3. das. 8p. [Ans. 261. 7আ. 6প1.] 
2. Either, (i) What is the greatest number which will divide 


1637 and 1320 leaving remainders 17 and 15 respectively. 
[Ans. 45] 


(i) A company of Sepoys proceed in 5 equal rows and after 
some time arrange themselves into 7 equal rows. Find the least 
number above 7000 which the company may contain. [Ans. 7075] 

Or, Two taps can separately fill a cistern when the waste-pipe 
is closed in 12 and 16 minutes Tespectively. When the waste-pipe 
is open, they can together fill it in 15 minutes. How long does 
it take the waste-pipe to empty the cistern when the taps are 
not running? (Ans. 1244 মিনিট] 

3. Either, (i) Find by Practice the price of 35 chests of tea, 
each weighing 1 md. 17 sts. 9 ch. at Rs, 95/12/- per md. 

[Ans. 4822 টা. 10 আ. 63 গা] 

(ii) The principal and interest for 5 years are together £550 
and the interest is § of the Principal ; find the principal and the 
rate of interest per cent per annum. [Ans. 400 প1.,2%%] 

Or, (i) A person bought a horse and a cow for Rs. 370 and 
sold them for Rs. 412, thereby gaining 20 per cent on the former 
and losing 15 per cent on the latter. What was the cost of the 
horse? (Ans. 278 টা. 9 আ. 14 পা.] 

(ii) A garrison of 7000 men is provisioned for 80 days. After 
20 days the garrison is reinforced by 200 men ; how long will the 
remaining Provision last? [Ans. 50 দিন] 

4. Either, A man went out between 4 and 5 p.m. and 
returned between 5 and 6 p.m. and found that the hands of his 
watch had exactly changed places, When did he go out? 


Or, [Stock], [Ans. 4টা, 26723 মিনিটে] 


SCHOOL FINAL EXAMINATIONS, WEST BENGAL 
MATHEMATICS (Comp.) 


1952 
I. Simplify: — 
1, 3425x143 , 5. 4 
1+ 


2. Either, (a) Find the least number which when divided 
by 35 leaves a remainder 25, when divided by 45 leaves 35 and 
when divided by 55 leaves 45. (Ans. 3455] 

(b) A man lost as much by selling 20 chests of tea at Rs. 620 
per chest as he gained by selling 25 chests at Rs. 692 per chest. 
What did each chest cost him? [Ans. 660 টা.] 

Or, (a) A society subscribed Rs. 35. 7435. Ip. to a charity, 
each member paying as many pies as there were members in the 
society. Find the number of members. 4 [Ans. 83] 

(b) If A does a piece of work in 6 days which B can do in 
10 days and C can do in 15 days, in what time will they do it 
all working together? [Ans. 3 দিন] 

3. Either, (a) Find, by practice, the value of 12 sacks of 
flour each weighing 3 mds. 27 seers 8 ch. at Rs. 10. 5as. 6p. per 
maund. [Ans. 457 টা. 11 আ. 44 পা.] 

(৮) A rectangular court 24 yds. long and 16 yds. broad has 
within it a path of uniform breadth of 2 yds. running around it. 
Find the area of the path. [Ans. 144 বর্গগজ] 

Or, (a) When the income-tax is 7p. in the rupee, a person 
has to pay Rs. 31 4as. more than when the tax was 5p. in the 
rupee. Find his income. [Ans. 3000 টা.] 

(b) A person buys 20 srs. of milk at gas. 6p. per seer. How 
much water must he add to it so that he may gain Re. 1 Ioas. by 
selling the mixture at gas. per seer? [Ans. 4 qa] 


6277 * পাটীগণিত 


4. Either, A train 110 yds. long overtook a person walking 
along the line at the rate of 3 miles an hour, and passed him 
completely in 9 seconds ; afterwards it overtook another person 
- and passed him in gf seconds. At what rate was this second 
person walking? [Ans. ঘণ্টায় 4 মা.] 

+ Or, [Stock]. 


[S. F.] 1953. 
x. Simplify :— 


13+ TT of [Ans. 1] 


1 

416 x 12625" 
2. Either, (a) Find the least number which when divided 
by 252 and 378 will leave the remainders 244 and 370 respectively. 
[Ans. 748] 
(b) A milkman bought a maund of milk for Rs. 20 and mixed 
with it a quantity of water. He sold the mixture at 6as. 0p. a 

seer and gained Re. 1 1a. 6p. How much water did he mix? 


[Ans. 10 সের] 
Or, (c) Find the greatest number which when divides 2308 
and 3516 leaves remainders 8 and 16 respectively. [Ans. 100] 


(d) A fruit-seller sold to one customer just one-fourth. of the 
number of oranges he had and to another four-fifteenths of the 
remaining number. If he had still 33 left, find the number of 
oranges he originally had. [Ans. 60] 

3. Either, (a) Find the value of 7 mds. 17 srs. 8 chs. of 
sugar at Rs. 30 7as 4p. per maund. [Ans. 226 টা. 8 আ.6ঙুপ|.] 

(6) A farmer bought 96 oxen for Rs. 2,400. He sold 36 at 
a profit of 15 per cent and 48 at a profit of 124} per cent. Two 
of the remainder died and he sold the rest at cost price. How 
much did he gain? [Ans. 235 টা.] 


প্রশ্নাবলী 63 
Or, (c) At what rate per cent per annum, simple interest, will 
Rs. 3,300 amount to Rs. 3,621 7245. in 3 years? [Ans. 31%] 
(d) A rectangular plot of land 200 feet long and 80 feet wide 
has within it a path 8 feet wide running round it. Find the cost 
of paving the path at 6as. per square yard. [Ans. 176 টা. ] 
4. Either, (a) At what time between 1 and 2 o'clock will 

the pour and minute hands of a clock be together? 
[Ans. 161, 53% মিনিট] 
(6) A and B can do piece of work in 18 days which A and 
C can do in 12 days and B and C in 0 days; find the time in 
which A, B and C can together do it. [Ans. 8 দিন] 
Or, (c) A and B start walking at the same time from the two 
ends of a straight road 24 miles long towards each other. If they 
walk at the rates of 3} miles and 4} miles per hour, in what time 
will they meet? [Ans. 3 ঘণ্টা) 
(৫) A contractor undertakes to. execute a certain piece of work 
in a given time and engages 60 men who work 8 hours daily, 
When three-fourths of the time has expired it is found that only 
two-fifths of the work has been done. How many men, all working 
to hours a day, must he engage now so as to finish the work in 
the stipulated time? [Ans. 276] 


[S. F.] 1954. 


I. Simplify: — i 
16h. 44272] 20 17 
19 12437-3312 ৯224 48) 85:34. [Ans 1] 


2. Answer either (a) and (b), or ৰ} and (d):— 
(a) Find the price of 12 sacks of flour, each weighing 3 mds. 


` 27 srs. 8 ch. at Rs. 10. 5 as. 8 p. per maund. 
Ans. 458 টা. 2 আ.9 পাণ 


e পাটীগণিত 


(৮) 64,329 is divided by a certain number. If 175, 114 and 
213 are respectively the first remainder, the second remainder, 
and the third or final remainder, in the operation of division, find 
the quotient. [Ans. 274] 

(c) The expenses of a family amount to Rs. 450 when rice 
sells at Rs. 20 per maund and to Rs. 375 when rice sells at 
Rs. 15 per maund. Find the expenses of the family under other 
heads besides rice. [Ans. 150 টা.] 

(0) What number between 9,000 and 12,000, when divided 
by 15, 25, 36 or 48, leaves the remainder 3 in each case? 

[Ans. 10803] 

3. Answer either (a) and (b) or (c) and (d):— 

(৫) The average midday temperature of a certain week 
beginning on a Sunday was 739°. The average midday tem- 
perature of the first three days of the week was 73°6° and that of 
the last three days 737°. What was the temperature at noon 
on Wednesday that week? [Ans. 754] 

(b) A merchant purchased two kinds of butter, 600 maunds 
in all, at Rs. 250 and Rs. 350 per maund respectively. He mixed 
both the qualities and selling the mixture at Rs. 320 per maund 
got a profit of 14% per cent on the whole. How many maunds 
of each quality did he purchase? [Ans. 420 মণ, 180 মণ] 

(c) The length of a rectangular garden is three “times its 
breadth. If the area of the garden is 11,163 square feet, calculate 
the cost of fencing it at Rs. 5 per yard. [Ans. 813 টা. 5 আ. 4 1.) 

(d) At what time between 11 and 12 are the hands of a clock 
directly oppsite to each other? (Ans. 1r টা 273% মিনিট ] 

4. Answer either (a) and (b), or (c) and (d):— 

(৫) A certain sum of money together with simple interest 
thereon becomes Rs. 414. 6 as. in 3 years and Rs. 440 70 as. in 
5 years. Find the sum and the rate of interest per cent per 
৮৮০ [Ans. 375 61.5 35%] 


hee gc = আতি! 


"= 


t ič iiia 


প্রশ্নপত্র 65 


(b) A alone can do a work in ro days, B in 12 days and C 

in 15 days. They worked together for some time, but A left 5 

days before the work was actually finished and B also left two 
‘days after A. In how many days was the whole wrok done? 

(Ans. 7 দিন] 

(c) A, B and C started a business together with capitals of 

Rs. 5,000, Rs. 2,000 and Rs.3,000 respectively, and made a 

profit of Rs. 750. How much of the profit did each get? Give 

your answers in rupees. [Ans. A 37561.,B r5061.,C 225টা.] 

(৫) In an examination in English and Mathematics. 80 per 

cent of the candidates pass in. English, 85 per cent pass in 

Mathematics and 73 per cent pass both in English and Mathematics, 

Find the percentage of those who fail in both these subjects. 
[Ans. 8%] 


DACCA BOARD 
Compulsory Papers 
1945 


হু, The prices of rice in 1942 and 1944 in four principal 
markets of the Dacca district were as follows: — 


Market Prices in 1942. Prices in 1944. 
Per maund In seers per 
Rs. as. p- rupee 
Dacca 7 ০ 2 2355 
Manikganj i) ver 2 2g 
Narayanganj Lon Ir I0 23 
Munshiganj ATA ঢেৰা 375 


Calculate to one place of decimal the percentage of increase 
in the average price of rice in the Dacca district in 1944 compared 
with the average price in 1942. (Ans. 7779] 

B—5 


66 পাটীগণিত 


Or, (a) On a plan x inch represents 150 yards. If two places 
are 28:6 inches apart on the plan, find the real distance apart in 
miles and yards. (Ans. 271, 770 গজ] 

(b) At a theatre 15 two-rupee tickets were sold in excess of 
the number of 2-rupee seats. The people who bought these extra- 
2-rupee tickets were placed in 3-rupee seats without extra charge. 
The total amount received for 3-rupee seats was thereby reduced 
by jl of what it would have been if the correct price had been 
paid for them. How many 3-rupee tickets were sold? 

(Ans. 60] 

2. (a) Find the value of 5891*—4109°. [Ans. 17820000] 

(b) The income and expenditure of a school for 3 years were 
as follows: — 


Year Income Expenditure 

Rs. as. p. Rs. as. p. 

7041 10,987 12 9 10,548 5 3 

1942 অথথ 12 6 11,830 13 9 

1943 10,46 5 9 10,732 13 0 
Find the average monthly profit or loss in running the school 
during these 3 years. [Ans. 1261. 8 আ. কু পা. ক্ষতি ] 


Or, (a) Resolve 6552 into its prime factors. এ 
[Ans. 25352 এ 13] 
(b) A man leaves Rs. 6,834 to be divided among his wife, 
sister, son and daughter, in such a way that his wife may get 
twice as much as his daughter ; and his sister half as much as his 
daughter ; while the son twice as much as his wife and sister get 

together. How much does each get? 

` [Ans. স্ত্ৰী 1608 টা., ভগ্নী 402 টা, পুত্র 4020 টা., কন্যা 804 টা.] 
3. Buses run along a certain route at intervals of 10 minutes 
at a speed of 8 miles an hour. A man walking steadily in the 
same direction is overtaken by a bus every 15 minutes. (a) What 


প্রশ্নপত্র 67 


is his rate of walking? (b) If he walked at the same tate in the 
opposite direction how often would he meet a bus? 
(Ans. (a) ঘন্টায় 28 মা. (b) 74 মি.] 
Or, (a) Simplify: — 


(1) (৫32)-33 x 4'8 [Ans. 25"344] 

(1) (1°32)? + (38 x 4'8) [Ans. 1'1] 

(b) Find the price of 149 mds. 37 srs. 8 ch. of rice at Rs. 70 

8a. per maund. [Ans. 1574 51.5 অ 4. 4911, 


4. A bought a house and spent Rs. 3,100 in repairs. He 
then sold it to B, making 12} per cent. profit on his total outlay. 
B then spent Rs. 600 on improvement and sold it for Rs. Rs. 6,900 
making thereby a profit of 15 per cent. What did A pay for 
the house originally? [Ans, 3700 টা.] 

Or, Interest in a Savings Bank is paid at the rate of 23 per 
cent. per annum. Find the interest on an account of a year, if 
at the beginning of the year there is Rs. 560 in it, 4 months later 
Rs. 240 is taken out, and 3 months after this Rs. 140 is put in. 

(Ans. 1251.7 আ.এপা.] 


[D. B.] 1946 


I. (a) An army consisting of 30 lakh persons is to be 
disbanded. If on an average 11423 persons are released daily from 
14th October, 1945 to 16th June, 1946 (inclusive of both days), 
find how many persons still remain to be released, 


[Ans. 189942] 

(b) Simplify: 5$+2 of আচ X(8- 3%) [Ans. §] 
2. (a) Find the value of 

(1:2)? x (05)? + (25) [Ans. 00576] 


(1) = (01)? 
(b) If 70 per cent is gained by selling a fountain pen for 
Rs. 16. 8 as., how much per cent is gained by selling it for Rs. 20? 
ৰ [Ans. 333%] 


68 পাটীগণিত 


3. (৫) Find the simple interest on Rs. 250 from ist April, 
1945 to 31st December, 7046 at 24 per cent per annum. 
[Ans. 10টা. 15 আ.] 
(b) Light posts occur at regular intervals of 44 yards along 
a road. Ifa man, cycling along the road, passes 9 posts each 
minute, what is his speed in miles per hour? [Ans. 13} miles] 
4. (a) Find the value of 
33% of Rs. 12. 8 as. ; and 250% of £150. 12s. 
[Ans. 6 আ. 8%. ; 3767. 10 শি.] 
(b) Express 5°3125 yards in yards, feet, inches. 


| 
[Ans. 5 গ. 11125 ইঞ্চি] | 
(c) Express £5. 18s. 3d. as a decimal of £1. [Ans. 59225] 


5. (a) On a map (scale 50 miles to x inch) a place A is 
3 inches due east of C and 4 inches due south of B. Find 
the actual distance from C to B. [Ans, 250 মাইল] 
(b) A bucket weighs 23 Ibs. when full of water; but only 
17 Ibs. when two-thirds full, What is the actual weight of the 
bucket when empty? [Ans. 5 পাউণ্ড] 
6. (a) In an orphanage each of 332 orphans was given 
equipment worth Rs. 64. 746: 6p. Find, by practice or otherwise, 
how much was spent? [Ans. 21548 টা. 14আ.] 
(b) Walking at 3 miles an hour it takes 5 minutes to walk 
along one side of a rectangular field and 14 minutes to go all 
around. Find the area of the field. (Ans. 16 একর] 


[D. B.] 1947 


+ goats Je l 
কাছ [Ans. $] 
(b) A grocer buys a chest of tea. By selling it for Rs. 500 
he makes a profit equal to two-thirds of the amount he would 
lose by selling it for Rs. 400/-. What price did he pay for the 
chest? [Ans. 460 টাকা] 


(a) Simplify : 


প্রশ্নপত্র 69 


2. (a) A weekly newspaper was numbered 4 on the 7th 

January, 1885 ; when was it numbered 40? [Ans. 16th Sept.] 
thal 141-288 ন 

(8) Simplify = 164-2029 [Ans. 375] 


3. (a) What principal will amount to Rs. 900 in 5 years 


at 4 per cent? [Ans. 750 টাকা] 
(b) Find, by practice, the value of 240 articles at Rs. 7 
Io as. 6 p. each. [Ans, 1837 টা. 8 আ৷.] 


4. (a) A and B together have Rs. 24. īa., B and C together 
have Rs. 19. 15 as., A and C together have Rs. 5. 15 as., how 


much has A? [Ans. 55). 6 প1.] 
(b) The sum of two numbers is 320 and their difference is 96. 
Find the G.C.M. of the numbers. [Ans. 16] 


5. (a) Reduce $¢to a decimal fraction. [Ans. 100198] 
(b) Express ‘725 of Rs. 9. 6 as.+3°9 of Rs. Ir. 9 as. in 
rupees, annas and pies. [Ans. 57 টা. 14 আ. 3 পা.] 
6. (a) A square field of side 200 yds. is surrounded by a 
road 20 ft. wide. Calculate the cost of paving the road at 
Rs. 2. 8 as. per 700 sq. ft. [Ans. 1240 টাকা] 
(৮) The population of a town is 5,720 and there are 320 more 
men thah women ; how many are there of each sex? 
[Ans. গু. 3020, স্ত্ৰী, 2700] 


[D. B.] 1948 


+i < 3 
L (a) Simplity: B23. 324 4 [Ans. 2844] 

(b) The capital of a partnership between A and B is § times 
the difference between their respective capitals, Find the ratio 
between their capitals. [Ans. 4:1] 


70 পাটীগণিত 


2. (a) Reduce pat? of 225 ০009 of 02 to a vulgar 
fraction in its lowest terms. [Ans. 18937] 
(b) On a certain railway the second and third class fares are 
7 pies and 3 pies per mile respectively. A person travels 100 
miles in all, partly in the second class and partly in the third 
and spends Rs. 2. 6 as. 8 p. How far did he travel by second 
class? [Ans. 41 মাইল] 
3. (a) In how many years will a sum of Rs. 213 amount 
to Rs. 426 at 123%, simple interest per annum? [Ans. 8 বৎসর] 
(b) Find, by practice, the price of 230 articles at £7 105. 
6d. each. [Ans. 1730 পা. 15শি.] 


4. (a) Each of 53 persons contributed to a fund as many 
annas as he had rupees with him. The total contribution was 
Rs. 327. 8 as. If 15 of them had Rs. r2 each and 18 of them 
Rs, 10 each, how much had each of the remaining 20 persons? 

[Ans. 244 টাকা] 

(b) A basket contains a number of oranges which is between 
500 and goo. If two fruits are taken away, the remainder may 
be distributed equally among 3, 4, 5, 6 or 7 boys. Find the 
number of oranges in the basket. [Ans. 842] 


5. (a) A, B and C working together can perform a given 
piece of work in 3 days. If A alone can do the work in 5 days 
and B in 12 days, in how many days will C alone be able to do 
the same piece of work? [Ans. 20 দিন] 

(b) Reduce 13% to a decimal fraction. (Ans. 10051282] 


6. (a) A rectangular plot of land, the length of whose sides 
are in the ratio 5 to 6, costs £17 15s. 64d. for paving at the rate 
of 5d. per sq. yd. Find the length of its sides. [Ans. 96 ফু., 80¥.] 

(b) Pure milk contains 89% water. If a sample of milk is 
found to contain 90% of water, what is the extent of adulteration 
in 22 seers of milk? (Ans. 3442017] 


প্রশ্নপত্র 71 
[D. B.] 1949 
2 r 1 a 
1. (a) Simplify; E. ০3) সৰু [Ans #] 
zo 
(b) Express 1d. as the decimal of £1. [Ans. 00416] 
2. What principal will amount to Rs. 900 in 5 years at 
4 per cent? [Ans. 750 টাকা 


3. Find the cost of papering the four walls of a room, 18 ft. 
long, 12 ft. broad and 70 ft. high, with paper 32 in. wide at 6as. 
a yard. [Ans. 28 টা. 2 আ. 

4. Find, by practice, the value of 20 chests of tea, each 1 md. 
17 sts. 9 ch. at Rs. 80-12 as. per md; [Ans. 2324 টা. 1 আ. 44. 

5. An article when sold at a profit of 5% yields 12 as. more 
than when sold at a loss of 5% ; find its cost price. 


[Ans. 7? টা. 8 আ. 


[D. B.] 1950 
2 
1 (a) Simplify: $+9+5+2+ (2+) -2 ৮৮0 
(৮) Find the greatest number less than 100000 which is 
divisible by 2, 3, 4, 5, 6 and 7. [Ans. 99960] 
2. A room 30 ft. long, 22 ft. wide and 18} ft. high has 6 
doors and 4 windows each 6 ft. high and 4 ft. wide. Find the 
cost of white-washing it at the rate of 3as. per sq. yd. 
[Ans. 48 টা. 13 আ. 4 পা. ভিতরের ছাদসহ] 
3. ‘A principal gives an amount of Rs. 600 at 5 per cent 
per annum in 4 years. Find its rate of interest per cent per 
annum if it gives the same amount in 3} years. [Ans. 6}%] 
4. Find, by practice, the value of 5 tons 15 cwts. 2 qrs. 
14 lbs. of brass at £3. Ios. per ton. [Ans. 20 পা. 4 শি. 84 পে.] 
5. A mixture is prepared with copper, zinc and tin in the 
proportion 45 : 35 : 20 by weight respectively. If the price of 
copper, zinc and tin be Rs. 44, Rs. 18 and Rs. 61 per ton respec- 


tively, find the price of 3 tons 15 cwts. of this mixture. 
[Ans. 143 bi. 10 আ.] 


EAST BENGAL SECONDARY EDUCATION BOARD 
1948 
1. Either, A and B together have Rs. 134 ; B and C together 
have Rs. 100; and B has 58 rupees more than C. How much 
does each of them have? [Ans. A 55 টা., B 79 টা, C 21 টা.] 
Or, The product of two numbers is 2744 and their highest 
common factor is 7. Find the numbers, if each of them be 


greater than 7. [Ans. 49, 56] 
711 + [Ans. 14] 
নল 
24_1#) এ (2-151 
&) (2+7 ০৫5; 3) > (2 28) [Ans. 5] 


3. Find by practice :— 

Either, Rice sells at Rs. 23. 7085, 4p. per maund. Find the 

value of 3 md. 16 srs. 4 ch. of rice. (Ans. 80 টা. 8 আ. 88 পা. 
Or, Find the value of 300 articles at £9 595. 84d. each. 

[Ans. 2995 পা. 12 শি. 6 পে. 

4. Either, 40 men build a wall 20 ft. high in 15 days. How 

many men will build a similar wall 25 ft. high in 6 days? 

[Ans.. 125 জন 

Or, A floor, 16 ft. long and 12 ft. broad, is covered with cloth 

3 ft. wide. If cloth sells for Rs. 2/8/- a yard, find the cost 


required. [Ans. 53 টা.5 আ. 4 পা. 
5. (a) Either, What sum will amount to Rs. 360/- in 5 
years at 4% per annum simple interest? [300 টাকা] 
(b) Find the square root of 15625. [Ans. 125] 


Or, (a) The students of a certain class raised Rs. 33. 5as. 
4p. among themselves as subscription. If each student paid as 
Many pies as there were boys, find how many boys were there 
in the class. : [Ans. 80] 

(6) Determine the square root of 1225 by resolving it into 
its prime factors. [Ans. 35] 


১৯১ ত == অ. = 


প্রশ্নপত্র 73 
[E. B. S. E. B.] 1949 


1. Find the least number which when diminished by 44 is 
exactly divisible by 24, 36, 42, 98 and 112. [Ans. 7100] 
Or, An integral number of seers of salt can be had for 

Rs. 5. Toas. as well as for Rs. 7. 5as. Find the price per seer, if 
it is between 4a. and 5a. [Ans. 4 আ. 6 পা] 
‘ «ye, 98728 of 2 , tof 25 79 

2. (a) Either, Simplify : ৪28৮8 1494 ও (Ans. 14$] 

Or, Express a second as a decimal of an hour. [Ans. 00027] 

(b) If 5 men and 9 boys could do a piece of work in 17 days, 

in how many days could 9 men and 12 boys do it, the work of 
2 men being equal to that of 3 boys? (Ans. তা দিন] 
3. (a) Find, by practice, the price of 24 mds. 8 srs. 4 chs. 

of sugar at Rs. 36. 4a. per maund. [Ans. 877টা.7আ.?যুপা.] 
(b) Either, What sum will amount to £673. 15s. in 5 years 

at 4} per cent. simple interest? [Ans. 550 পা. ] 
Or, A man sold a cow at a loss of 10%. Had he charged 

Rs. 00 more he would have gained 124%. Find the cost of the 
cow. ‘[Ans. 4০০টাকা] 
4. (a) Either, The cost of papering the walls of a room 

20 ft. long and 12 ft. broad at 8 as. a sq. yd. is Rs. 40. Find the 
height of the room. [Ans. 11} ফুট] 
Or, Two-thrids of a certain number of beggars received Ta. 6p. 
each and the rest 2a. 6p. each. If the total sum thus spent 
was Rs. 2. r2as., find the number of beggars. [Ans. 24] 
(b) A merchant mixes two kinds of tea, one at 2s. 8d. per 

1b. and the oher at 4s. 6d. per Ib. and by selling the mixture at 
4s. per lb. makes a profit of 20% on his outlay. In what ratio 
did he mix the two kinds of tea? {Ans. 7:4] 


74 পাটীগণিত 
[E. B. S. E. B.] 1950 


smplity 22 os (742) 2 5b og 2s: 64. 
“1. (a) Simplify: 51 of (5+ a) + 2} ০655. 4d. 


Or, Express "8801 Rs. 4. 8a,+-6 of Rs. 4. I1a.+2'05 of 
Rs. 5 as the decimal of Rs. 67. 4৫. [Ans. 25] 
(b) Find the number between 1600 and 1700 which, when 
diminished by 5 is exactly divisible by 4, 5, 6, 7 and 8. 
[Ans. 1685] 
2. (a) Find, by practice, or otherwise the price of 425 mds. 
30 srs. of potatoes at Rs. II. 13a. 4p. per md. 
[Ans. 5038 টা. 8 আ.] 
(b) Either, A man buys milk at a certain rate per seer and 
after mixing it with water sells again at the same rate. How 
much water is there in each seer if he makes a profit of 20%? 


(Ans. 3} 


[Ans. 23 ছটাক] 
Or, If oranges are bought at 20 for a rupee, how many should 
be sold for Rs. 7 to gain 40%? [Ans. 100] 


3. (a) At what rate per cent will the interest on Rs. 800 in 
4 years be the same as the interest on Rs. 625 for 8 years at 
4%? [Ans. 64% 
(b) Either, Find the cost of paving a pathway, 6 ft. wide, 
round and immediately outside a flower garden, 21 yds. Jong and 
70 yds. broad at 5% a. per sq. yd. [Ans. 48 টা. 12আ..] 
Or, A can run a mile in 5 minutes, B can run a mile in 4 
minutes 30 seconds. They run a mile race in which A is given 
a start of 176 yds. Which will win? 
[ Ans. উভয়ে একসঙ্গে সীমানায় পৌছিবে ] 
4. The total expenses of a family when rice is at 2 seers in 
the rupee are Rs. 225 a month ; when rice is at 2} seers in the 
rupee, the expenses are Rs. 216 a month. What will they be 
when rice is at 3 seers in the rupee? (Assume expenses other 
than rice to be constant.) [Ans. 210 টাকা] 


প্রশ্নপত্র 75 
[E. B. S. E. B.] 1953 


68434 
EE POH of 3. [Ans 25998] 


Y Either, Simplify : 


Or, Express 10a. 8p. as the decimal of a rupee. [Ans. “6] 


2. (i) If a man earns Rs. 3 10a. 8p. a day, how much will 
he earn in a year of 366 days? [Ans. 1342 টাক|] 
(ii) A has three times as much money as B, but only Rs. 25 
more than C ; the total sum of their money is Rs. 675. Find 
C’s money. [Ans. C 275 টা.] 
Or, Find the least number which when divided by 2, 3, 4, 5, 
6, or 7 leaves a remainder of 1 in each case, but is exactly 
divisible by I1. [Ans. 21701] 
3. (i) If 8 men or 24 women can do a piece of work in 75 
days, in how many days will 4 men and 6 women do the work? 


[Ans. 20 দিন] 


(ii) In what time will Rs. 4000 at 4 per cent. per annum 
simple interest amount to Rs. 4400? [Ans. 2} ব.] 
Or, A person gains 70 per cent. by selling an article for 
Rs, 13 12 as. What was his cost price? [Ans. 12 টা. ৪আ.] 
4. (i) The expense of carpeting a room 40 ft. long was 

Rs. goo ; but if the breadth had been 70 ft. less, the expenses 
would have been Rs. 600. What was the breadth of the room? 
[Ans. 30 ফুট] 

Or, A gives B a start of 300 yds. in a mile race and beats 

the latter by 50 yds. If A and B start together, who will win 
and by how many yards? [Ans. A, 350 গজে ] 
(ii) A train went from Dacca to Mymensingh at 30 miles per 
hour and returned at 40 miles per hour. What was its average 
speed per hour on the entire journey? [Ans. ঘণ্টায় 342 মা.] 


76 পাটীগণিত 
[E. B. S. E. B.] 1954 


[8 s 7০৫ st 8 ortt) of eS 6৭, 
[Ans. £5] 
2. (a) Find the least number of 6 digits which is exactly 
divisible by 2, 3, 4, 5, 6 and 7. [Ans, 100380] 
(b) A general divided 63510 soldiers into as many divisions 
as there were soldiers in each division and found that 6 soldiers 
were over. Find the number of divisions. [Ans. 252] 
Or, (b) What greatest size of square stones may be used to 
pave a rectangular court 788 ft. long and 256 ft. broad? 
[Ans. 4 ফুটবৰ্গ ] 
3. Either, (a) Find the cost of 18 bags of flour, each 
containing 2 mds. 15 srs., at Rs. 16 10 as. 8 p. per maund. 
(Ans. 7120. 8 আ.] 
(b) A can do as much work as B and C together. If A and 
B together can do a piece of work in 8 hrs. 40 mins. which C 
alone can do in 26 hrs. ; in what time will B alone do it? 
[Ans. 26 ঘ.] 
Or, (c) A sum of money amounts to Rs. 460 in 3 years and 
to Rs. 500 in 5 years. Find the rate per cent per annum. 
[455 5%] 
(d) A steamer goes 60 miles down the river in 4 hours and 
returns in 7} hours. Find the rates at which the steamer goes 
and the river flows. [Ans. ঘণ্টায় ষ্ীমার 1] ডম|,, নদী 3%মা.] 
4. [Stock]. 


৷ 


GAUHATI UNIVERSITY (Compulsory) 


1948 
$4444 . 138+'36 of 16 
33442463 318+ 254 
2. (a) A bag conains a certain number of rupees, twice as 
many half-rupees, five times as many quarter-rupees, and eight 
times as many two-anna pieces, and the value of the whole sum 
in the bag is Rs. 544. Find the number of two-anna pieces. 


1. Simplify: [Ans. "3] 


[Ans. 1024] 
(৮) Find the greatest number of five digits that is divisible 
by 7, 10, 35, 45. [Ans. 99540] 


3. Either, (a) Find the value of 80 chests of tea, each con- 
taining x md. 17 sts. 9 ch. at Rs. 80-12-0 per maund. 
[Ans. 9296 টা. 5 আ. 6 পা.] 
(b) A certain number of men agree to subscribe as many pies 
as there are subscribers, and the total subscriptions come up to 
Rs. 5808. How many subscribers are there? [Ans. 1056] 
Or, (c) A can do as much work in one day as B can do in 
2 days or as C can do in 3 days or as D can do in 4 days. They 
together finish a piece of work in 8 days. How many days would 
C take to do it singly? [Ans. 50 দিন] 
(d) From a tank কু full of water, 76 gallons are drawn and 
the tank is then found to be 25 gallons more than half-full, Find 
how many gallons it will hold. [Ans. 164 গ্যালন] 
4. Either, (a) [Discount]. 
(b) [Stock]. 
Or, (c) What principal in 15 years at 4% will amount to 
the same sum as Rs. 90,000 in 9 years at 6%? [Ans. 86625 টা|.] 
(d) [Discount]. 
[G. U.] 1949 

1. Simplify: —2-g- HEH + 1024-48)" 

5543 (Ans. 1] 


78 পাটীগণিত 
2. (a) The area of a square park is 746496 sq. ft. Find 


the length of a side of it. [Ans. 864 ফু.] 
(b) Find the price of 5 tons 5 cwt. 2 qrs. r7$lbs. of salt 
at £3. 6s. 8d. per ton. (17 পা. 12 শি. 24 পে.] 


3. Either, (a) Find the product of two numbers if their sum 
and difference be 8752 and 7946 respectively. [Ans. 33646471 
(b) A post has half of its length in mud, one-third of its 
length in water, and 70 ft. above water. Find its length. _ 
[Ans. 60 ফুট] 
Or, (c) The L. C. M. of two numbers is 1327326 and their 
G. C. M. is 13. One of the numbers is 5577 ; find the other. 
: ) _ [Ans. 3094] 
(4) A, B, and C started a joint business with respective 
capitals of Rs. 500, Rs. 300, and Rs. 1200, and made a profit of 
Rs. 3200 in one year. Find the amount of each one’s share of 
the profit. [A 800 টা, B 480 টা, C 1920 টা.] 
4. Either, (a) What sum will amount to Rs. 690 in 3 years 
at 5% per annum simple interest? [Ans. 600 টা.] 
a [Discount]. 
r, [Stock]. 
[6. U.] 1950 
ae ea 58156818059: 8s. 3d. 
L Simplify : 2০৫ 51959 (217 +29) of EE 15. 
i ; (Ans. 1] 
2. (a) Find the price of 15 md. 25 srs. ro ch. of salt at 
Rs. 5. 10 as. 8p. per maund. [Ans. 88 টা. 10 i. 1 পা.] 
(9) Find the least number which when divided by any one 
of 12, 15, 18, 24, 36 leaves the remainder 7 in each case. 
[Ans. 367] 
3. Either, (a) A man invests a certain sum at 6% per annum 
simple interest. His annual income from the investment after 
deduction of income-tax at x anna per rupee amounts to 
Rs. 5,625. Find the sum invested. [Ans. 100000 টা] 
(৮) [Discount]. 
Or, [Stock]. 


প্রশ্নপত্র 79 


4. Either, (a) Divide Rs. 78650 among A, B and C so that 
for every 5 rupees given to A, B gets 3 rupees and C gets 2 
rupees. [A 39325 টা, B 23595 টা, C 15730 টা. ] 
(b) Each of a certain number of boys subscribed as many 
pies as there were boys. If the total collection amounted to 
Rs. 263. 10a. op., find the number of boys. [Ans. 225] 
Or, A horse was sold for Rs. 824. Had it been sold for 
Rs. 840, there would have been an additional profit of 2% on 
the cost price. Find the cost price. [Ans. 800 টা.] 
(d) Find the cost of covering the floor of a room, 5 yds. 
2 ft. long and 4 yds. broad, with carpet 2 ft. wide, at roas. per 


yard of the carpet. [Ans. 21 টা. 4 আঁ] 
[G. U.] 1952 
A SER 58-38 X rr dies 

1. Simplify: Fof 216-2, 75" [Ans. 1] 


2. (a) Find the least number that will leave the remainder 
x when divided by 20, 25, or 32. [Ans. 80r] 
(b) Find, by practice or otherwise, the price of 345 maunds 

of sugar at Rs. 35. rras. 3p. per maund. 
[Ans, 12377 টা, 9 আ 3 পান 
3. Either, (a) Find the simple interest on Rs. 427. 8as. in 
12} years at 34% per annum. [Ans. 171 টা] 
(b) In a school each student subscribed as many pies as 
there were students. The total collection amounted to Rs. 263 
Toas. 9 pies. Find the number of students in the school. 
i [Ans. 225] 
Or, (c) A garrison of 800 men has Provisions for 40 days. 
After 20 days it is reinforced by 200. How long will the remain- 
ing provisions last? | [Ans. 16 দিন] 
(৫) A clock was sold at a 1055 of 70%. If it were sold for 
Rs. 62. 8as, more, there would have been a gain of 15%. At 


what price was it sold? [Ans. 225 টা.] 


80 পাটীগণিত 


4. Either, (a) [Discount]. 
(b) [Stock]. 
Or, (c) The grass growing uniformly in a A can be 


consumed by 30 oxen in 160 days. If the same can be con- 
sumed by 36 oxen in 120 days, how many will consume it in 
go days? [Ans. 44] 
[G. U.] 1953 
I. আভা 

88৮৬ ১1385. 4p. 
$+ of 2 Sas. 10p. 
2. (a) What sum of money amounts to Rs. 545 in 3 years 
at 3% per annum simple interest? [Ans. 500 টা.] 
ৰ (6) Find the greatest number which will divide 1625, 2281 

and 4218, leaving the remainders 8, 4 and 5 respectively. 
[Ans. 33] 
3. (a) Either, A shopkeeper bought 30 maunds of sugar at 
Rs, 27 per maund and after mixing a quantity of sand, sold 
the whole quantity of the sugar and sand at 7285. per seer. If 
he made a profit of Rs. 97-8-0, what was the amount of sand 


x(14-2°34+1). (Ans. 1] 


mixed? [Ans. 10 সের] 
(b) Find the price of 15 mds. 27 srs. 8 chs. of rice at 
- Rs. 26. roas. 8p. per maund. [Ans. 418 টা. 5 আ. 4 পা.] 


Oy, (c) A and B can do a piece of work in ro days, B and 
C together in 15 days, C and A together in 12 days. In how 
many days can the three together do the same work? 


[Ans. 4 দিন] 
(4) At what time between 11 and 12 are the hands of a 
clock opposite to each other? [Ans. II টা 272 মিনিট] 


4. Either, (a) [Discount]. 

(8) The cost of painting the inside of the four walls of a 
room, 20 ft, long and 15 ft. broad, is Rs. 140 at the rate of 
Rs. 1-8-0 per square yard. Rind the height of the room. 

[Ans. 12 ফুট] 
(০) [Stock]. 


০০ ne 


ডিন... 


এক 


